রাসুলুল্লাহর (৪৯) যিক্র-ওষীফা | 


ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর 
পি-এইচ.ডি, (রিয়াদ), এম. এ. (রিয়াদ), এম, এম, (ঢাকা) 
অধ্যাপক, আল-হাদীস বিভাগ 
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুফিয়া। 


আস-সুন্নাহ পাবলিকেশন্স 
ঝিনাইদহ, বাংলাদেশ। 


ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর 
পি-এইচ. ডি. (রিয়াদ), এম. এ. (রিল্লাদ), এম.এম. (ঢোকা) 
অধ্যাপক, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, 
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। 


আস-সুন্নাহ পাবলিকেশন্স 
ঝিনাইদহ, বাংলাদেশ 


wWWww.assunnabhtrust.com 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (করট)-এর যিক্র-ওষীফা 
১১১1১458541 2১৩] dahl 
এন dhl ২০ ০০৯৭ pas ৬৪ 94555 এ ০8513 


রাহে বেলায়াত 
ও রাসূলুল্লাহর (ঞ্) যিক্র-ওষীফা 


ড. খোন্দকার আবুল্লাহ জাহাঙ্গীর 


বিক্রয় কেন্দ্র: ৬৬ প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০ 
মোবাইল: ০১৯৮৬২৯০১৪৭ 


প্রথম প্রকাশ: শাওয়াল: ১৪২৩ হি, পৌষ ১৪০৯ হিজরী বঙ্গাব্দ, ডিসেম্বর ২০০২ খৃস্টাব্দ 
পরিমার্জিত ও পরিবর্ধিত ষষ্ঠ সংস্করণ: 

রজব ১৪৩৪ হিজরী, জ্যৈষ্ঠ ১৪১৯ হিজরী বঙ্গাব্দ, 

মার্চ ২০১৩ ঈসায়ী 


হাদিয়া 
৩৮০ (তিনশত আশি) টাকা মাত্র। 


রাহে বেলায়াতের যিকর ও দুআগুলোর বিশুদ্ধ উচ্চারণের সিডি/মেমোরি কার্ড 
পৃথকভাবে সংগ্রহ করুন অথবা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন। 


ISBN: 978-984-90953-1-5 


RAHE BELAYAT (The way to Friendship of Allah) by Professor Dr. 
Kh. Abdullah Jahangir. Published by As-Sunnah Pablications, As- 
Sunnah Trust Building, Bus Terminal, Jhenidah-7300. 6th eddition 


March 2013. Price TK 380.00 only. 


www.pathagar.com 


রাহে রেলায়াত ও রাসূলুল্লাহ (&্ট)-এর কি ৫ 


রাহে বেলায়াতের ১ম সংস্করণ প্রকাশ উপলক্ষে দেওয়া 


সিদ্দিক বংশের উজ্জ্বল নক্ষত্র শেরে ফুরফুরা 


বিসমিল্লাহির রাহমানির রাহীম। নাহমাদুহ ওয়া নুসাল্লী “আলা রাসূলিহিল 
কারীম। আম্মা বাদ, আমার নির্দেশে ও অনুপ্রেরণায় “রাহে বেলায়াত" নামের এই 
বইটি লিখেছে আমার জামাতা খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর । কুরআন কারীম ও সহীহ 
হাদীসের উপর ভিত্তি করে বইটি লেখা হয়েছে। আমার সকল মুরীদ এবং যারা আমাকে 
ভালবাসেন, আমার পরামর্শকে গুরুত্ব দেন বা আমার নিকট থেকে শিক্ষা নিতে আগ্রহী 
তাদের সকলের প্রতি আমার আবেদন যে, এই বইটিকে নিজের আমলের জন্য সদা 
সর্বদা পাঠ করবেন ও পালন করবেন। 

সকলের কাছে আমার অনুরোধ যে, যদি আল্লাহর পথের পথিক হতে 
চান, আল্লাহর নৈকট্য, বেলায়াত, রহমত, বরকত ও নাজাত লাভের আগ্রহ মনে 
থাকে তাহলে নিমের বিষয়গুলি লক্ষ্য রাখুন: 

প্রথমত, বিশুদ্ধভাবে তাওহীদ ও রিসালতের উপর ঈমান আনুন। সাহাবায়ে 
কেরাম, তাবেয়ী ও তাবে-তাবেয়ীগণের আকীদা বা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের 
আকীদা যা ইমাম আবু হানীফার (রহ) “ফিকহুল আকবার", ইমাম তাহাবীর (রহ) 
“আকীদায়ে তাহাবীয়া” ও অন্যান্য প্রাচীন ইমামগণের নির্ভরযোগ্য গ্রন্থসমূহে লিপিবদ্ধ 
রয়েছে সেই অনুসারে নিজেদের আকীদা গঠন করুন। পরবর্তী যুগের বিদ'আত ও 
বানোয়াট আকীদা বর্জন করুন। সাথে সাথে সকল প্রকার শিরক, কুফর, বিদ'আত ও 
ইলহাদ থেকে আত্মরক্ষা করুন। 

দ্বিতীয়ত, সকল প্রকার হারাম উপার্জন পরিহার করুন। ফরয ইবাদত 
বিশুদ্ধভাবে পালন করার সর্বাত্মক চেষ্টা করুন। সকল কবীরা গোনাহ ও হারাম বর্জন 
করুন। কোনো মানুষ অথবা প্রাণীর হক (অধিকার) নষ্ট করা বা ক্ষতি করা বিষবৎ 
পরিত্যাগ করুন। 

তৃতীয়ত, মনকে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, অহংকার, আত্মতপ্তি, জাগতিক 
সম্মান, প্রতিপত্তি বা টাকা-পয়সার লোভ থেকে যথাসম্ভব পবিত্র রাখার জন্য সর্বদা 
সতর্কতার সাথে চেষ্টা করুন। এজন্য সর্বদা আল্লাহর দরবারে তাওফীক চেয়ে 
কাতরভাবে দু'আ করুন। প্রয়োজন ছাড়া মানুষের সাথে হাশি তামাশা বা গল্পগুজব 
যথাসম্ভব কম করুন । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &)-এর যিক্র-ওযীফা ্ 


Oo নফল ইবাদত বেশি বেশি পালনের চেষ্টা করুন। মানুষের সেবা 
আদায়ের হা জাতীয় কাজ যথাসভব বেশি করুন। নফল সালাত যথাসন্তব বেশি 

ই লবেন। বিশেষত তাহাজ্জুদ, ইশরাক ও মাগরিবের পরে কিছু নফল 
সালাত (আওয়াবীন নামে পরিচিত) সর্বদা পালন করবেন। 


আশুরার সিয়াম পালন করবেন। নফল দান বেশি করার চেষ্টা করবেন। 
সক্ষম না হলে মানুষের বেশি বেশি সেবা ও উপকার করবেন, যা আল্লাহর কট 
দান হিসাবে গণ্য হবে। সকলেই কুরআন কারীম তিলাওয়াত শিখে নিয়মিত কুরআন 
তিলাওয়াত করবেন। সাথে সাথে অর্থ বুঝার জন্য সাধ্যমতো চেষ্টা করবেন। 
তাহাজ্জুদের পরে বা ফজরের পরে নিয়মিত কয়েক পৃষ্টা তিলাওয়াতের অভ্যাস 
বজায় রাখবেন। 

পঞ্চমত, এই গ্রন্থে বর্ণিত সকল যিক্র-ওষীফা নিয়মিত পালন করবেন। 
সকল দু'আ, মুনাজাত ও যিক্র বিশুদ্ধতাবে মুখস্থ করে তা নিয়মিতভাবে পালন 
করবেন। যারা সকল দু'আ ও ওযীফা মুখস্থ ও পালন করতে সক্ষম হচ্ছেন না বা 
মুখস্থ করতে দেরি হবে বলে মনে করছেন, তাদের জন্য আমি নিম্নরূপ ওষীফা 
পালনের নসীহত করছি: 

(ক). ফজরের সালাতের পরে এবং মাগরিবের সালাতের পরে এই বইয়ের 
৭১, ৭২, ৭০১ ৭৩, ৭৫, ৭৬, ৭৭, ১০০, ১০১, ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, 
১০৯, ১১২ ও ১১৬ নং যিকর পালন করবেন। অর্থাৎ, ৩ বার ৰ 
১ বার “আল্লাহুম্মা আনতাস সালাম’, ১ বার ‘লা ইলাহা ... কাদীর', ১ বার “আয়াতুল 
কুরসী', ১ বার করে তিন (কুল), ১০০ বার করে ৪ তাসবীহ, ১০০ বার 
“সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী’, ৩ বার “সুবহানাল্লাহি ... কালিমাতিহী', ১০ বার 
সালাত (দরুদ), ৩ বার ‘বিসমিল্লাহি ... ', ৭ বার 'হাসবিয়াল্লাহ..' , ৩ বার 
'রাদীতু..’, ১ বার “ইয়া হাইউ ..’, ১ বার ‘আল্লাহুম্মা ইনী..'। এরপর যতক্ষণ সম্ভব 
বসে নফী ইসবাতের ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ যিকূর করবেন। শেষে আল্লাহর দরবারে 
সকাতরে নিজের ও সকল মুসলিমের জন্য দুনিয়া-আখিরাতে কল্যাণ ও বরকত 
চেয়ে মুনাজাত করবেন। সকল মুসলিম মুর্দা, বিশেষত আল্লাহর প্রিয় বান্দাদের 
আখিরাতের উন্নতি চেয়ে দু'আ করবেন। 

(খ). কর্মময় দিনের ব্যস্ততার মধ্যে সর্বদা বেশি বেশি ১, ৪, ৯, ১০, 
১৩, ১৭, ১৮ ও ১১৭ নং যিক্র পালন করবেন। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8৯)-এর যিক্র-ওযীফা ৫ 


(গ). যোহর ও আসর সালাতের পরে: ৭১, ৭২, ৭৩, ৭৫, ৭৬ ও ৭৭ 
নং যিক্রগুলি পালন করবেন। অর্থাৎ, ৩ বার “আসতাগফিরুল্লাহ', ১ বার 
“আল্লাহুম্মা আনতাস সালাম ... ', ১ বার “লা-ইলাহা ... কাদীর', ১ বার ‘আয়াতুল 
কুরসী", ১ বার করে তিন (কুল), ১০০ বার করে ৪ তাসবীহ । 

(ঘ). ইশা'র সালাতের পরে যোহর ও আসরের সালাতের অনুরূপ ওষীফা 
পালন করবেন। ইশার সালাতের পরে বা তাহাজ্জুদের পরে যথাসম্ভব বেশি করে 
সালাত (দরুদ) পাঠ করবেন। সম্ভব হলে অন্তত ১০০ বার দরুদ শরীফ পাঠ 
করবেন। শেষে আল্লাহর দরবারে সকাতরে নিজের, সকল জীবিত, মৃত মুসলমান 
ও মুরব্বিগণের জন্য দোওয়া করবেন। 

(৬). বিছানায় শুয়ে ঘুমানোর আগে ১২১, ১২২, ১২৩, ১২৪, ১২৬, 
১৩১, ১৩৯ ও ১৪০ পালন করবেন। অর্থাৎ, ১০০ তাসবীহ, ১ বার “আয়াতুল 
কুরসী’, ১ বার “সূরা বাকারার’ শেষ দুই আয়াত, ১ বার সূরা কাফিরূন, ৩ বার 
করে “তিন কুল', ৩ বার “আসতাগফিরুল্লাহা', ১ বার “আসলামতু নাফসী...!। 

এই ওযীফা প্রথম পর্যায়ের জন্য । ক্রমান্বয়ে অন্যান্য সকল যিক্র ও 
দু'আ মুখস্থ করে তা উপরের অধীফার অন্তর্ভুক্ত করে নেবেন। 

মাসনূন পদ্ধতিতে নিয়মিত যিক্রের মাজলিস কায়েম করুন। যিক্রের 
মাজলিসে যথাসম্ভব আল্লাহর ভয়ে কাদাকাটা ও তওবা বেশি করে করবেন, আল্লাহ 
ও তার মহান রাসূলের (8) মহব্বত এবং কুরআন-হাদীসের সহীহ জ্ঞান অর্জনের 
চেষ্টা করবেন। আল্লাহর দরবারে দু'আ করি - তিনি যেন এই ওযীফার দ্বারা সকল 
যাকিরের পরিপূর্ণ উন্নতি, বরকত ও মর্যাদা প্রদান করেন এবং কবুল করে নেন। 


দ্রষ্টব্য: এ বাণীটি প্রথম সংস্করণে দেওয়া। নতুন সংস্করণে যিকরের নম্বরগুলো 
পরিবর্তন হয়েছে। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিক্র-ওযীফা ৬ 
প্রথম সংস্করণের ভুমিকা 

401 ১4৪ Ca ৩ ০4১ 05 80৬ 3৮৩ ১১০০৩ 49০৩ ১৬০০ & Lal এ) 
43 4455 3 ০৬ এ 3 AY of tly এ ৫৭০১ ১৩ 0৩ ০৫ এ daa 
ঢা ৮১৮ ০৪৬০ US 439৩ 4849৩ ৬৭ ০০ ba AD 4945 ০৬০ 12০৯৪ 0 
+424 ৯০৯ এও PALA এ ৮৮ 48৩5 US 48০১৩ 48৩3৬ ৬০১৭ go এ১৬১ ৮০০8 
জড়বাদী ও ভোগবাদী পাশ্চাত্য সভ্যতার সর্বশ্াসী চাপে প্রভাবিত হয়ে 
পড়ছেন বিশ্বাসী মানুষেরাও। একদিকে যেমন অসংখ্য ভোগবাদী জড়বাদী মানুষ 
ভোগের অসারতা ও আত্মার শূন্যতার পীড়নে ফিরে আসছেন বিশ্বাসের পথে, 
অপরদিকে বিশ্বাসীদের জীবনে পড়েছে জড়বাদের ছায়া । বিশ্বাসের আধ্যাত্মিকতা, 
আন্তরিকতা, মহান স্রষ্টা ও তার প্রিয়তমের (&) প্রেমের আকুলতা থেকে আমরা 
অনেকেই বঞ্চিত। আমরা অনেকেই কিছু কিছু ধর্মীয় অনুশাসন মেনে চললেও 
এগুলোর আত্মিক প্রভাব আমরা পুরোপুরি লাভ করতে পারছি না। আমাদের 
ইসলামী জ্ঞানচর্চা অনেক সময় তর্কে পরিণত হয়ে যায়, আমাদের আধ্যাত্মিকতা 
হয়ে পড়ে ভণ্তামী ও বিদ্রান্তিপ্রদ। এ সময়ে দরকার এমন কিছু কর্ম যা আমাদের 
হৃদয়গুলিকে আল্লাহ ও তার মহান রাসূল &্-এর ভালবাসায় আকুল করবে। 
হৃদয়কে ভরে দেবে প্রশান্তি ও স্সিপ্ধতায়। যা আমাদের আত্মিক বিকাশকে সুমহান 
করবে, সত্যিকারের তাকওয়া অর্জনে সহায়ক হবে । মহামহিম প্রভুর সন্তুষ্টি, প্রেম, 
ভালবাসা, নৈকট্য বা বেলায়াতের পথে এগিয়ে নিয়ে যাবে তার বান্দাকে । ধন্য 

হবে নগণ্য সৃষ্টি তার মহান প্রভুর প্রেমের পরশে । 


কুরআন-হাদীসের আলোকে আমরা দেখি যে, বিশুদ্ধ ঈমান ও পরিপূর্ণ 
তাকওয়া বা মহান আল্লাহর নিষেধকৃত সকল বিষয় বর্জনই তাযকিয়ায়ে নাফ্‌স বা 
আত্মশুদ্ধি এবং বেলায়াত বা আল্লাহর নৈকট্য ও প্রেমের পথ । হাদীস শরীফে 
আল্লাহর বেলায়াত বা নৈকট্যের পথের কর্মকে দুভাগ করা হয়েছে: ফরয ও 
নফল। ফরয পালনের পাশাপাশি অবিরত নফল ইবাদত করার মাধ্যমে বান্দা তার 
প্রভুর নৈকট্য ও প্রেম অর্জন করে। এ বইটিতে সংক্ষেপে আত্মশুদ্ধি ও বেলায়াতের 
এ পথ সম্পর্কে এবং বিস্তারিতভাবে নফল ইবাদত ও আল্লাহর যিক্র, দুআ- 
মুনাজাত ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। 

কুরআন ও হাদীসের নির্দেশনার আলোকে আমরা দেখি যে, আল্লাহর পথে 
চলতে ফরয ইবাদতগুলিও আল্লাহর যিক্র হিসাবে গণ্য । এছাড়া আল্লাহর পথে চলার 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (৪%)-এর যিক্র-ওষীফা ৭ 


প্রার্থনা করা, তার বাণী পাঠ করা, তীর মহান:হাবীব, মানবতার মুক্তির দৃত, সৃষ্টির 
সেরা, আল্লাহর প্রিয়তম ও শেষ্ঠতম রাসূল মুহাম্মাদ &৪-এর উপর সালাম ও সালাত 
(দরুদ) প্রেরণ করা। এ সবই ‘আল্লাহর যিক্র'-এর অন্তর্ভুক্ত। 

কুরআন ও হাদীসের বর্ণনা অনুসারে, “আল্লাহর যিক্র' বিশ্বাসীর জীবনের 
মহাসম্পদ। মহান স্রষ্টা রাব্বুল আলামীনের সন্তুষ্টি ও সাওয়াব অর্জনের অন্যতম 
পথ। মহাশত্ৰু শয়তানের কুমন্ত্রণা থেকে হৃদয়কে রক্ষা করার অন্যতম উপায় 
আল্লাহর ধিক্র। চিন্তা, উৎকণ্ঠা ও হতাশা থেকে মুক্তি পাওয়ার অন্যতম মাধ্যম 
আল্লাহর যিক্র। ভারাক্রান্ত মানব হৃদয়কে হিংসা, বিদ্বেষ, বিরক্তি, অস্থিরতা 
ইত্যাদির মহাভার থেকে মুক্ত করার একমাত্র উপায় আল্লাহর যিক্র। আল্লাহর 
প্রতি বিশ্বাস, আখিরাতের কামনা ও তাকওয়াকে হৃদয়ে সঞ্চারিত, সম্ভ্রীবিত, 
দৃঢ়তর ও স্থায়ী করার অন্যতম উপায় আল্লাহর যিক্র। পার্থিব লোভ ও ভন্ডামী 
থেকে হৃদয়কে মুক্ত করার মাধ্যম আল্লাহর যিক্র। জাগতিক ভয়ভীতি ও 
উচ্চ করতে মুমিনের অন্যতম বাহন আল্লাহর যিক্র। 


আল্লাহর যিক্র সম্পর্কে আজকাল মুসলিম সমাজে দ্বিবিধ অনুভূতি 
বিরাজমান। এক শ্রেণীর ইসলাম-প্রিয় ধার্মিক মুসলিম 'যিক্র-আযকার' বিষয়টিকে 
গুরুত্ব প্রদান করেন না। বরং অনেকটা অবহেলাই করেন। অনেকে আন্দাজের উপর 
বলেন, যিক্রের ফযীলতের হাদীস সব যয়ীফ, এর কোনো গুরুত্ব নেই। কেউ বা 
বলেন, কর্মই তো যিক্র, মুখে বারবার আউড়ালে কী হয়? কেউ বা বলেন - আগে 
কালেমার প্রতিষ্ঠা, ইসলামের প্রতিষ্ঠা, এরপর কালেমার যিক্র। সমাজে ইসলাম নেই 
এখন যিক্র করে কী হবে? এভাবে বিভিন্ন ভাষায় এ বিষয়ে অবহেলা প্রকাশ করা হয়। 

যিকর সম্পর্কে আলোচনা করছি বা বই লিখছি শুনলে তারা বিরক্ত হন। 
তারা মনে করেন, যেখানে সারা বিশ্বে মুসলিম উম্মাহ মার খাচ্ছে, ইসলামের বিরুদ্ধে 
চলছে গভীর ষড়যন্ত্র, সে সময়ে ‘অস্তিত্ব রক্ষাকারী বিষয়' নিয়ে আলোচনা না করে এ 
সকল সেকেলে বা একান্ত কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখার কী প্রয়োজন? 

আসলে রাসূলুল্লাহ £' ও তার সাহাবীগণের জীবনের আদর্শকে সামনে না 
রেখে কুরআন ও হাদীসের সামান্য-কিছু কথা শিখে তার সাথে মনের আবেগ ও 
মাধুরী মিশিয়ে নিজ নিজ মস্তিষ্কে ইসলাম তৈরির ফল এগুলি। মুমিনের জীবনে 
ঈমান বৃদ্ধি, তাকওয়া বৃদ্ধি ও আত্মশুদ্ধি যদি অস্তিত্ব রক্ষাকারী বিষয় না হয় তা 
হলে কি শুধু গরম অস্তঃসারশূৃন্য বুলি আমাদের অস্তিত্ব রক্ষা করবে? রাসূলুল্লাহ 
ও তার সাহাবীগণের জীবন থেকে আমরা কী শিক্ষা পাই? যদি আমরা রাসূলুল্লাহ 
ও তার সাহাবীগণের জীবন ও কর্মকে আমাদের আদর্শ হিসাবে গ্রহণ করতাম, 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &৯৯)-এর যিক্র-ওযীফা ৮ 


তাহলে দেখতাম - পরিবারে, সমাজে, দেশে ও বিশ্বে ইসলাম প্রতিষ্ঠার আগে- 
মধ্যে-পরে, কর্মের যিক্রের সাথে- সর্বদা তাদের জিহ্বা আল্লাহর যিক্রে আর্দ্র 
থাকত । প্রতিদিন সকল ইবাদত ও কর্মের পাশাপাশি হাজার হাজার বার তাসবীহ, 
তাহলীল ও অন্যান্য যিক্র তারা পালন করতেন। 


রাসূলুল্লাহ & ও তার সাহাবীগণের যিক্রের সাথে মিলে না। যিক্রের শব্দ 
আলাদা, পদ্ধতি আলাদা ও নিয়ম আলাদা । এদের সমস্যাও একই: রাসূলুল্লাহ £&ঁ 
ও তার সাহাবীগণকে পরিপূর্ণ আদর্শ হিসাবে গ্রহণ না করে, তাদের যিক্র ও 
যিক্র পদ্ধতির দিকে না তাকিয়ে, যিক্র সংক্রান্ত কতিপয় আয়াত ও হাদীসের 
উপর নির্ভর করে, তাতে নিজ নিজ বিদ্যা, যুক্তি, প্রজ্ঞা ও রঙ মিশিয়ে তা পালন 
করছেন তারা । তারা ভাবছেন এভাবেই তারা এ সকল আয়াত ও হাদীসের উপর 
আমল করছেন। “যিক্র' শব্দটিই তাদের কাছে গুরুত্বপূর্ণ । 
রাসূলুল্লাহ ৪ কী শব্দে, কী-ভাবে, কখন, কোন্‌ পদ্ধতিতে যিকর করলেন বা 
করতে বললেন সে বিষয়টি তাদের কাছে ধর্তব্য নয়। তাদের যিক্রের ধরন- 
পদ্ধতি এবং যিকিরে ব্যবহৃত শব্দ ও বাক্যগুলো অধিকাংশই সুন্নাত বিরোধী । 


যিক্র শব্দটির যত্রতত্র অপপ্রয়োগ হচ্ছে। যিক্রের নামে এমন শব্দ ও 
পদ্ধতি ব্যবহার করা হচ্ছে যা কখনো রাসূলুল্লাহ %% ও সাহাবীগণ করেননি । বড় 
কষ্ট লাগে যখন আমরা দেখি - যিক্রের নামে, দু'আর নামে, দরুদের নামে ও 
ওষীফার নামে বিভিন্ন বুজুর্গের বানানো শব্দ, নিয়ম, পদ্ধতি ইত্যাদি অতি যতু 
সহকারে পালিত হচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ £&-এর শেখানো শব্দ, বাক্য, নিয়ম, 
পদ্ধতি এ সকল ক্ষেত্রে একেবারেই অবহেলিত। 

আরো দুঃখ ও বেদনার বিষয় যে, আমাদের দেশের প্রচলিত ইসলামী 
শিক্ষামূলক গ্রন্থগুলিতে রাসূলুল্লাহ &-এর নামে যা কিছু যিক্র, ওষীফা বা দু'আ- 
দরুদের উল্লেখ আছে তার অধিকাংশই জঘন্য মিথ্যা ও বানোয়াট বিষয়। বড় 
আশ্চর্য লাগে যে, বুখারী ও -সহ সিহাহ সিত্তী ও মিশকাতুল মাসাবীহ তো 
আমাদের দেশে অনেক যুগ ধরেই পরিচিত ও প্রচলিত । এ সকল গ্রন্থে সংকলিত 
সহীহ সালাত (দরুদ), সালাম, যিক্র, দু'আ ও ওযীফাগুলি সাধারণত আমাদের 
দেশের কোনো ওষীফার বইয়েই পাবেন না। পেলেও সামান্য অংশ। বাকি সব 
বানোয়াট, মিথ্যা ও আজগুবি কথা দিয়ে ভরা । শুধু চটকদার সাওয়াবের কথা, 
উত্ভুট ফযীলতের কথা ও মিথ্যা কল্পকাহিনীর ফলে বিভ্রান্ত হয়ে এগুলির পিছনে 
ছুটছেন সরলপ্রাণ মানুষেরা । আশ্চর্য বিষয়, যে যা শুনছেন বা দেখছেন তাই গ্রহণ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&্)-এর যিক্র-ওষীফা ৯ 


করছেন, বলছেন ও লিখছেন। কোথায় কথাটি পাওয়া গেল, সত্য না মিথ্যা তা 
নিয়ে কেউ চিন্তা করছেন না। অথচ রাসূলুল্লাহ &-এর নামে মিথ্যা বলার একমাত্র 
অবধারিত পরিণতি জাহান্নাম । 

আরো অবাক লাগে, কোনো কোনো “ওষীফা গ্রন্থ’ বা 'যিক্র-আযকার' 
বিষয়ক গ্রন্থের লেখক তার ভূমিকায় দাবি করেছেন, তিনি বানোয়াট যিক্র, দু'আ 
ইত্যাদি পরিহার করেছেন। শুধু হাদীসের যিক্র আযকার ও সাহাবী-তাবেয়ীগণের 
যিক্র আযকার ও ওষীফা লিপিবদ্ধ করেছেন। অথচ বই খুলে দেখি যা কিছু যিক্র 
ওযীফা লেখা হয়েছে তার অধিকাংশই বানোয়াট; হাদীস ও সাহাবীগণের আমলের 
বাইরে । আর কুরআন ও হাদীস থেকে যা লেখা হয়েছে তারও সংশ্লিষ্ট হাদীসসমূহ 
অধিকাংশ যয়ীফ (দুর্বল বা অনির্ভরযোগ্য)। যেমন, কুরআন কারীমের কতিপয় 
সূরার ফযীলতে অনেক বানোয়াট হাদীস উল্লেখ করা হয়েছে। 


‘হাফত হাইকাল', দু'আ গঞ্জল আরশ’, “দু'আ আহাদ নামা’, “দুআ হাবীবী', 
“হিযবুল বাহার’, “দু'আ কাদাহ', “দু'আ জামীলা', রাসূলুল্লাহ (&)-এর মুবারাক 
কাহিনীসমৃদ্ধ কিতাব পড়ে অগণিত সরলপ্রাণ মুমিন এ সকল দু'আ, সালাত ও যিকর 
পালন করছেন। এ সকল যিক্র ও দু'আর মধ্যে অনেক মাসনূন শব্দ বা বাক্য 
সংকলিত রয়েছে। তবে এগুলির সংকলিত রূপের যে সকল ফযীলত বলা হয়েছে 
সবই বানোয়াট । এছাড়া এগুলির মধ্যে অনেক বানোয়াট বাক্য রয়েছে, যা পরবর্তী 
যুগের বুজুর্গ বা অ-বুজূর্গ মানুষদের তৈরি। এ সকল শব্দের মধ্যে নবুয়তের কোনো 
নূর নেই। এছাড়া এ জাতীয় অনেক দু'আর মধ্যে আপত্তিকর, আদবের খেলাফ বা 
শিরকমূলক শব্দও রয়েছে। সর্বোপরি রাসূলুল্লাহ &-এর শেখানো ও পালিত শব্দ বাদ 
দিয়ে এগুলির নিয়মিত আমল নিঃসন্দেহে সুন্নাতের প্রতি অবহেলা । 

যিক্র-আযকারকে অবহেলা করা এবং বানোয়াট শব্দে বা পদ্ধতিতে যিক্র 
করা উভয়ই সুন্নাতের পরিপন্থী। আমরা সুদৃঢ়ভাবে বিশ্বাস করি যে, জীবনের সকল 
কর্মে ও সকল. ক্ষেত্রে আমাদের একমাত্র পরিপূর্ণ আদর্শ ও আমাদের আলোর 
দিশারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3 ৷ আমরা আরো বিশ্বাস করি যে, তিনি আমাদেরকে 
জান্নাত লাভের ও জাহান্নাম থেকে যুক্তির যত পথের কথা বলেছেন তার সবই 
নিজের জীবনে কর্মের মাধ্যমে বাস্তবায়িত করেছেন। তার সাহাবীগণও তার সকল 
ইবাদত পালনের পূর্ণতম আদর্শ । সালাত, সিয়াম, হজ্ব, যাকাত, যিকর, দু'আ, 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (£8)-এর যিক্র-ওষীফা ১০ 


সেভাবে পালনই আমাদের নাজাতের পথ । 

এ বিষয়ক বিস্তারিত আলোচনা আমি “এহ্ইয়াউস সুনান” গ্রন্থে করেছি। 
সেখানে যিক্রের নামে সুন্নাত বিরোধী বিভিন্ন যিক্র ও পদ্ধতি সম্পর্কে লিখেছি। 
কিন্ত সুন্নাত বিরোধী কর্ম বাদ দিয়ে সুন্নাত-সম্মত কর্ম তো করতে হবে; নইলে তো 
কোনো লাভ হলো না। এজন্য আমার পরম শ্রদ্ধেয় শ্বশুর ফুরফুরার পীর সাহেব 
আমাকে নির্দেশ দিলেন সুন্নাতের আলোকে বেলায়াতের পথ ও সুন্লাত-সম্মত 
যিকর আযকারের উপরে একটি বই লিখতে । 

এছাড়া অনেক আবিদ ও যাকির মানুষ আমাকে মুখে ও টেলিফোনে 
বলেছেন, জাহাঙ্গীর সাহেব, আপনার “এহ্‌ইয়াউস সুনান” বই পড়ার পরে তো 
কোনো বইয়ের উপরেই আস্থা রাখতে পারছি না। মিথ্যা, বানোয়াট বা যয়ীফ 
হাদীসের উপর আমল করে পশুশ্রম হবে বলে সর্বদা ভয়ে আছি। আবার কিছু 
আমল তো করা দরকার। আপনি সহীহ হাদীসের উপর নির্ভর করে মুমিনের 
জীবনের যিক্র-ওযীফা ও পালনীয় নেক আমল সম্পর্কে লিখুন, যা আমরা 
নিশ্চিতভাবে পালন করতে পারব। 

কিন্তু লিখতে বললে তো হলো না। লেখকের পূঁজি তো দেখতে হবে। 
আমার বিদ্যা তো কিতাবে মুখস্থ করা। কিতাব না ঘেটে কিছু লিখতে পারি না। 
সময়-সুযোগের অভাব । সর্বোপরি নিজের আমলের অভাব । তা সত্ত্বেও কিছু লিখার 
চেষ্টা করলাম। 

রাসূলুল্লাহ ($%)-এর সুন্নাত বা রীতি ও পদ্ধতিই আমাদের এ বইয়ের 
একমাত্র ভিত্তি। আমি বেলায়াত, তাযৃকিয়া, যিক্র ইত্যাদির ফধীলত আলোচনা করেই 
শেষ করিনি। উপরস্ত্র সেগুলির ক্ষেত্রে রাসূলুল্লাহ ৪ ও সাহাবীগণের পদ্ধতি বিস্তারিত 
আলোচনা করতে চেষ্টা করেছি। কারণ এ সকল বিষয় সর্বোত্তমভাবে পালন ও অর্জন 
করেছেন রাসূলুল্লাহ %% ও তার সাহাবীগণ । কাজেই, তাদের বিস্তারিত সুন্নাত 
আমাদের জানা দরকার ৷ তীরা কী-ভাবে, কখন, কী পরিমাণে, কতবার, কী কী বাক্য 
দ্বারা যিকর করেছেন তা বিস্তারিতভাবে জানার ও লেখার চেষ্টা করেছি। 

সহীহ বা নির্ভরযোগ্য হাদীসই সুন্নাতের একমাত্র উৎস। রাসুলুল্লাহ & তার 
নামে বানোয়াট কথা বলতে কঠোরভাবে নিষেধ করেছেন। এ অন্যায়ের একমাত্র 
শাস্তি জাহান্নাম বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি তার উম্মতকে সতর্ক করে 
দিয়েছেন যে, তার উম্মতের মধ্যে, বিশেষকরে পরবর্তী যুগগুলিতে, অনেকে তার 
নামে মিথ্যা ও বানোয়াট কথা বলবে । তিনি উম্মতকে এদের থেকে সাবধান থাকতে 
নির্দেশ দিয়েছেন। সাহাবীগণ এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতেন। অনিচ্ছাকৃত ভুলের 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিক্র-ওষীফা ১১ 


ভয়ে সাহাবীগণ পরিপূর্ণ মুখস্থ না থাকলে কোনো হাদীস বলতেন না। অন্য কারো 
নিকট থেকে শোনা হাদীস গ্রহণ করতে তারা খুবই সতর্ক ছিলেন। কারো সম্পর্কে 
সন্দেহ হলে তার হাদীস তারা শুনতেনই না। এমনকি অনিচ্ছাকৃত ভুলের সম্ভাবনা 
দূর করার জন্য কোনো সাহাবী আরেক সাহাবীকে হাদীস বললে তিনি অনেক সময় 
তাকে শপথ করাতেন যে, সত্যিই আপনি এভাবে রাসূলুল্লাহ ঞু থেকে শুনেছেন 
কিনা? এছাড়া আপনার কোনো সাক্ষী আছে কিনা? অর্থাৎ, আপনি ছাড়া এ কথাটি 
তার মুখ থেকে আর কেউ শুনেছেন কিনা? ইত্যাদি। 

তাবেয়ীগণও একইভাবে সনদ ছাড়া কোনো হাদীস গ্রহণ করতেন না। 
সনদের বর্ণনাকারীগণের হাদীস বর্ণনায় ভুল হয় কিনা বা তারা মিথ্যা বলেন 
কিনা- সে বিষয়ে তারা অত্যন্ত সতর্ক ছিলেন। সকল এলাকা থেকে হাদীস সংগ্রহ 
করা এবং রাসূলুল্লাহ £%-এর হাদীসকে মিথ্যা থেকে পবিত্র রাখাই ছিল তাদের 
অন্যতম কাজ। পববর্তী যুগের মুহাদ্দিসগণ তাদের পদাঙ্ক অনুসরণ করে চলেছেন। 


আমি আমার সাধ্যমত শুধু সহীহ ও হাসান হাদীসের উপর নির্ভর করার চেষ্টা 
করেছি। আলোচনার মধ্যে কোনো যয়ীফ হাদীসের প্রসঙ্গত উল্লেখ হলে সে সম্পর্কে 
স্পষ্ট বলেছি। অনেক সময় যরীফ হাদীস শুধু এজন্য উল্লেখ করেছি যে, হাদীসটি 
আমাদের দেশে প্রচলিত। হাদীসটি যে যয়ীফ তা অনেকের অজানা । হয়ত কোনো 
সুন্নাত-প্রেমিক পাঠক হাদীসটির সনদের দুর্বলতা জানতে পারলে তিনি উপকৃত 
হবেন। পরে হয়ত তিনি তার পরিবর্তে সহীহ হাদীসের উপর নির্ভর করবেন। অথবা 
অন্তত হাদীসটির সনদের দুর্বলতা প্রকাশ করে তা বর্ণনা করবেন। 

কোনো হাদীস যয়ীফ হওয়ার অর্থ উক্ত হাদীসটি রাসূলুল্লাহ £&-এর কথা না 
হওয়ার সম্ভাবনা খুবই বেশি। রাসূলুল্লাহ &-এর ইন্তেকালের ১০০, ২০০ বা ৩০০ 
বৎসর পরে একজন দুর্বল, অপরিচতি বা উল্টোপাল্টা কথা বলেন এমন ব্যক্তি দাবি 
করছেন যে, রাসূলুল্লাহ &ু এ কথা বলেছেন বলে অমুক ব্যক্তি তাকে জানিয়েছেন। 
অন্য কোনো মুহাদ্দিস এ হাদীসটি জানেন না বা কারো কাছে শুনেননি। মুহাদ্দিসগণ 
বিশাল মুসলিম বিশ্বের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শত চেষ্টা করেও আর 
একজন নির্ভরযোগ্য মানুষ পেলেন না, যে এ হাদীসটি শুনেছেন বা জানেন। এ 
ধরনের সন্দেহযুক্ত কথা রাসূলুল্লাহ ঞ্-এর নামে বলা উচিত নয়। 

হাদীসের সহীহ, যয়ীফ এবং জালিয়াতি নির্ধারণের ক্ষেত্রে তাবেয়ী, তাবে- 
তাবেয়ী ও পরবর্তী যুগের মুহাদ্দিসগণ সুনির্দিষ্ট নিয়মনীতি অনুসরণ করেছেন যা 
অত্যন্ত বৈজ্ঞানিক ও যৌক্তিক। কোনো মুহাদ্দিস এক্ষেত্রে ভুল করলে অন্যান্য মুহাদ্দিস 
তা সংশোধন করেছেন। যেমন, ইমাম হাকিম তার “মুসতাদরাক” গ্রন্থে কিছু জাল 
হাদীস ও অনেক দুর্বল হাদীসকেও সহীহ বলেছেন। অপরদিকে ইমাম ইবনুল জাওযী 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &্8ট)-এর যিক্র-ওষীফা ১২ 


তার “মাওযুআত” গ্রন্থে অনেক সহীহ বা হাসান হাদীসকে জাল বলেছেন। এজন্য 
আমি সহীহ, যয়ীফ নির্ধারণের ক্ষেত্রে ইজমা বা মুহান্দিসগণের সমন্বিত মতের উপর 
নির্ভর করার চেষ্টা করেছি। বিশেষত প্রাচীন ও পরবর্তী ইমামগণের মতের উপর নির্ভর 
হাজার ও অন্যান্য ইমাম, রাহিমাহুমুল্লাহ। এছাড়া বর্তমান যুগের মুহান্দিসগণের 
আলোচনার সাহায্য গ্রহণ করেছি। 

সহীহ বুখারী ও সহীহ মুসলিমের হাদীসের ক্ষেত্রে কোনো মতামত দেওয়া 
বেয়াদবী। এছাড়া সকল গ্রন্থের হাদীস উদ্ধৃত করে সাথে সাথে হাদীসটির অবস্থা 
লেখার চেষ্টা করেছি। যে হাদীসকে মুহাদ্দিসগণ যয়ীফ বলেছেন তা এ গ্রন্থে উল্লেখ 
না করার চেষ্টা করেছি। কখনো উল্লেখ করলে তার দুর্বলতার কথা উল্লেখ করেছি। 
প্রথমদিকে আমি চিস্তা করেছিলাম, যয়ীফ হাদীসকে যয়ীফ বলে উল্লেখ করব, বাকি 
সহীহ বা হাসান হাদীস সম্পর্কে কিছুই লিখব না। কারণ প্রথমেই তো বলে দিয়েছি, 
যে সকল হাদীসকে মুহাদ্দিসগণ সহীহ বা হাসান বলে গণ্য করেছেন সেগুলির 
উপরেরই নির্ভর করার চেষ্টা করব। কিন্ত কয়েক পরিচ্ছেদ লেখার পরে সিদ্ধান্ত 
নিলাম যে, সহীহ ও হাসান হাদীসের ক্ষেত্রেও মুহাদ্দিসগণের মতামত উল্লেখ করব। 
যাতে পাঠক নিশ্চয়তা অনুভব করতে পারেন যে, তিনি সহীহ হাদীস অনুসারে কর্ম 
করছেন; তার কর্মটি কোনো অনির্ভরযোগ্য সনদের উপর নির্ভরশীল নয়। 


উল্লেখ্য যে, হাদীসের সনদের অবস্থা, অর্থাৎ তা সহীহ, হাসান বা যয়ীফ 
কোন্‌ পর্যায়ের তা আমি কখনো মূল বইয়ে হাদীসের পরেই উল্লেখ করেছি। 
কখনো পাদটীকায় উল্লেখ করেছি। পাঠককে বিষয়টির দিকে লক্ষ্য রাখতে 
অনুরোধ করছি। হাদীসের পরেই সনদের বিষয়ে কিছু উল্লেখ না থাকলে 
পাদটীকায় তা দেখতে পাবেন ইনশা আল্লাহ। হাদীসের পাদটীকায় এক বা 
একাধিক গ্রন্থের উল্লেখ করেছি, যে সকল গ্রন্থে হাদীসটি সংকলিত বা আলোচিত 
হয়েছে। টীকায় উল্লেখিত গ্রন্থাবলীর কোনো কোনো গ্রন্থে হাদীসটির সনদ ও 
সহীহ-যয়ীফ বিষয়ক আলোচনা আছে। আগ্রহী পাঠক খুঁজে দেখতে পারেন। 

সুত্রপ্রাদানের সুবিধার জন্য আমি যিক্রগুলিতে নম্বর প্রদান করেছি। 
ব্যাপক অর্থে দু'আ, মুনাজাত, ইসতিগফার ইত্যাদি সবই যিক্র। এজন্য আমি 
সবগুলিকেই যিক্র হিসেবে নম্মর প্রদান করেছি। 

যিক্রের ক্ষেত্রে আমাদের অন্যতম সমস্যা উচ্চারণ ও অর্থ বুঝা । সাধারণ 
বাঙালি মুসলিমের জন্য বিশুদ্ধভাবে আরবী উচ্চারণ করতে খুবই অসুবিধা হয়। 
অথচ বিশুদ্ধ উচ্চারণ ও অর্থ অনুধাবন যিক্রের সাওয়াব অর্জনের অন্যতম শর্ত। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিক্র-ওযীফা ১৩ 


এজন্য প্রত্যেক যাকিরের দায়িত্ব যে, সম্ভব হলে নিজে আরবী দেখে অথবা যিনি 
বিশুদ্ধ আরবী জানেন এরূপ অন্য কারো সাহায্য নিয়ে বিশুদ্ধ উচ্চারণে যিক্রগুলি 
মুখস্থ করা। আমি সকল ঘিক্রের বাংলা অনুবাদ (অর্থ) লিখেছি। পাঠককে 
অনুরোধ করব অনুবাদসহ যিক্রগুলি মুখস্থ করতে ও যিক্রের সময় মনকে অর্থের 
সাথে আলোড়িত করতে । 

এছাড়া যিক্রের নিচে আমি তার বাংলা উচ্চারণ লিখেছি। এই উচ্চারণ 
একেবারেই অসম্পূর্ণ । এই উচ্চারণ শুধুমাত্র সহযোগিতার জন্য। প্রত্যেক যাকিরের 
দায়িত্ব সম্ভব হলে নিজে আরবী দেখে অথবা অন্য কারো সাহায্য নিয়ে বিশুদ্ধ 
উচ্চারণে যিক্রগুলি মুখস্থ করা। 

ইসলাম সম্পর্কে বাঙালি ধার্মিক মুসলিমের চরম অবহেলার অন্যতম 
প্রকাশ যে অগণিত ধার্মিক মুসলিম কুরআন তিলাওয়াত করতে পারেন না বা 
আরবী উচ্চারণ জানেন না। আরবী উচ্চারণ সঠিকভাবে না জানলে কোনোভাবেই 
প্রতিবর্ণায়ন বা বাংলা উচ্চারণ প্রদানের মাধ্যমে সঠিকভাবে যিক্র বা আয়াত 
উচ্চারণ সম্ভব নয়। কোনো যিক্র বা দু'আর বাংলা উচ্চারণ প্রদান সাধারণত 
ক্ষতিকর। কারণ বাংলা উচ্চারণের উপর নির্ভরতা সাধারণত ভুল উচ্চারণ স্থায়ী 
করে দেয়। তা সত্তেও আমি যিক্র ও দু'আগুলির বাংলা উচ্চারণ লিখেছি, শুধু 
অক্ষম পাঠকের সাময়িক সহযোগিতার জন্য । এক্ষেত্রে উচ্চারণকে যথাসম্ভব কম 
ভুলের মধ্যে রাখার জন্য নিমের বিষয়গুলি অনুধাবন প্রয়োজন: 


আরবী উচ্চারণে বাঙালির মূল সমস্যা দ্বিবিধ - প্রথম সমস্যা আরবী 
ভাষায় এমন অনেকগুলি বর্ণ বা ধ্বনি আছে যা বাংলা ভাষায় নেই। বাঙালি পাঠক 
আরবী ধ্বনির নিকটবর্তী বাংলা ধ্বনি দিয়ে আরবী উচ্চারণ করেন। দ্বিতীয় সমস্যা 
আরবী ও অন্যান্য অনেক ভাষায় দীর্ঘ স্বরধবনি আছে। বাংলায় কোনো দীর্ঘ স্বর 
ধ্বনি নেই। এজন্য অন্য ভাষার দীর্ঘ স্বর উচ্চারণে বাঙালি ভুল করেন। 

প্রথম সমস্যা ও তার সমাধানের প্রচেষ্টা 

(১). আরবীতে সে) বা (5) এর কাছাকাছি তিনট ধ্বনি : (৮) (৮) ও 
(৩) । ৫৮)-এর জন্য আমি সর্বদা (স) ব্যবহার করেছি। (স্কেল), (স্পষ্ট), (ব্যস্ত) 
ইত্যাদি শব্দের মধ্যে (স)-র যে উচ্চারণ সেই উচ্চারণ করতে হবে। যেমন : 
(সুবহা-নাল্লাহ), (সোলা-ম) 

€০) ধ্বনি বাংলায় নেই। কোনোভাবেই অনুশীলন ছাড়া বাঙালি এই 
ধ্বনি সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন না। আমি সাধারণত ()-এর 
উচ্চারণের জন্য (স্ব) ব্যবহার করছি। অপারগ পাঠক (স্ব)-কে যথাসম্ভব মোটা 
(সোয়া) হিসাবে উচ্চারণ করবেন। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিক্র-ওযীফা ১৪ 


_ (৬) বাঙালির জন্য অত্যন্ত কঠিন ধ্বনি। জিহ্বাকে দাতের অগ্রভাগের 
নিচে দাত থেকে বিচ্ছিন্ন রেখে দাত ও জিহ্বার মাঝখান দিয়ে বাতাস ছেড়ে দিলে 
এর উচ্চারণ হয়। এই বর্ণের জন্য আমি (স) ব্যবহার করার চেষ্টা করেছি। 

(২). বাংলায় (জ) ধ্বনির জন্য দুটি বর্ণ: (জ) ও (য) বাঙালি এ দুটির 
মধ্যে কোনো পার্থক্য করেন না। আরবীতে এর কাছাকাছি চারিটি ধ্বনি (2), (5), 
(১), ($)। বাঙালি এ চারিটি ধ্বনিই ভুল উচ্চারণ করেন। আমি (০)-এর জন্য 
(জ) ব্যবহার করেছি। এই উচ্চারণ ইংরেজি (])-এর মতো, কড়া ও শক্ত ভাবে 
জিহ্বাকে মুখের মাঝখানে উপরের তালুর কাছে নিয়ে উচ্চারণ করতে হবে। 

(৮ 5) তিনটি ধ্বনির জন্য (য) ব্যবহার করেছি, ইংরাজি (7)- এর 
মতো। জিহ্বা দাতের কাছে নিয়ে উচ্চারণ করতে হবে। এতে আরবী (;)- 
উচ্চারণ ঠিক হবে। বাকি দুটি ধ্বনির উচ্চারণ অনুশীলন ছাড়া ঠিক করা যায় না। 

(৩). বাংলায় (ত) একটি, আরবীতে দুটি (৮.৩)! আমি দুটির জন্যই 
(ত) ব্যবহার করেছি। (৬৮)-র জন্য (ত)-এর নিচে দাগ দেওয়ার চেষ্টা করেছি। 

(8). বাংলায় (দ) একটি । আরবীতে (১) বাংলা (দ) এর মতো । এছাড়া 
(০০) ধ্বনিটিও অনেকটা মোটা দে)-এর মতো উচ্চারণ করা হয়। আমি (১) এর 
জন্য (দ) ও (৮) এর জন্য (দ্ব) ব্যবহার করেছি। 

(৫). আরবীতে দু'টি (ক)। (5)-এর জন্য (কৃ) ব্যবহার করেছি। পাঠক 
(কৃ)-কে যথাসম্ভব গলার ভিতর থেকে উচ্চারণ করবেন। 

(৬). আরবীর কঠিন উচ্চারণগুলির অন্যতম গলার ভিতর থেকে উচ্চারিত 
ধ্বনিগুলি। যেমন, -€৫ € €) এগুলির জন্য আমি (0)-এর জন্য (হ), €) 
এর জন্য 'আ/ই/ বা “উ ব্যবহার করছি। পাঠক যদি দেখেন কোনো বর্ণের 
উল্টা কমা তাহলে বর্ণটিকে যথাসম্ভব গলার মধ্যে নিয়ে উচ্চারণ করবেন। 
সর্বাবস্থায় অনুশীলন ছাড়া সঠিক উচ্চারণ সম্ভব নয়। 


ছিতীয় সমস্যা ও সমাধানের চেষ্টা 

দীর্ঘ (ই) বুঝাতে (ঈ) বা €), দীর্ঘ-উ বুঝাতে (উ) অথবা (.) এবং দীর্ঘ 
(আ) বুঝাতে (-) ব্যবহার করেছি। পাঠক এদিকে খুবই খেয়াল রাখবেন। 
আপনার মাতৃভাষা যেন আরবীর উচ্চারণে বাধা না দেয়। বাংলা দীর্ঘ কারের 
কোনো উচ্চারণ নেই। কিন্তু আরবী উচ্চারণের সময় অবশ্যই খেলায় রাখবেন। 
যেমন,- (আল্লা-হ), (সালা-ম) সুর্বহা-ন )উচ্চারণে (-) এর স্থলে অবশ্যই একটু 
টানবেন। (সুববৃহুন কুদ্দুসুন) উচ্চারণে (বৃ) ও (দূ) এর (উ)-কে দীর্ঘ করতে হবে: 
(সুব,বুউউহুন) (কুদদুউউসুন)। (লা- শারীকা লাহু) উচ্চারণের সময় €লা-) এর 
আ ও (রী)-এর (ই)-কে দীর্ঘায়িত করতে হবে । (লাআআ শারিইইকা)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8৯৯)-এর যিক্র-ওষীফা ১৫ 


এ জাতীয় আরেকটি সমস্যা ‘হসন্ত’ । বাংলায় আমরা “কাল' শব্দটির (ল) 
ধ্বনি দুইভাবে পড়তে পারি : কাল্‌ - আজকাল, অথবা কালো - কাল রঙ । আরবী 
শব্দের বাংলা উচ্চারণ লিখলে বিষয়টি সমস্যা সৃষ্টি করে। আমি অনেক সময় হস্ত 
ব্যবহার করেছি। তবে সাধারণভাবে মনে রাখতে হবে কোনো অক্ষর আকার, 
ওকার, ইত্যাদি থেকে মুক্ত থাকলে তা অবশ্যই হসন্ত হবে, হসন্ত দেওয়া থাক বা 
না থাক ৷ কারণ আরবীতে (অ-কার নেই)। কাজেই (সুব'হা-নাল্লাহ) লেখা থাকলে 
(সুর্বহা-নাল্লাহ) পড়তে হবে, বে)-এর নিচে হসন্ত থাক অথবা না থাক। 

এ সকল প্রচেষ্টা সহায়ক মাত্র। যাকির যদি আরবী উচ্চারণ না জানেন 
তাহলে অবশ্যই একজন আরবী জানা মানুষের সাহায্য নিয়ে নিজের উচ্চারণগুলি 
ঠিক করে নিবেন। একবার ভুল মুখস্থ করলে পরে ঠিক করতে কষ্ট হয়। 


আগেই বলেছি, বইটি লিখতে প্রথম প্রেরণা দিয়েছেন আমার মুহতারাম 
শ্বশুর ফুরফুরার পীর সাহেব। আল্লাহ দয়া করে তাকে সর্বোত্তম পুরস্কার দান 
করুন, তাকে হেফাযত করুন, তাকে সুস্থ থেকে সঠিকভাবে ইসলামের খেদমতের 
সুযোগ দান করুন এবং দুনিয়া ও আখিরাতের পরিপূর্ণ নিয়ামত দান করুন। বইটি 
লিখতে যারা সহযোগিতা করেছেন বা উৎসাহ প্রদান করেছেন সকলকেই আল্লাহ 
উত্তম পুরস্কার প্রদান করুন। বই লিখতে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি ও অধিকার 
নষ্ট করেছি আমার পরিবারের সদস্যদের । আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতের 
সর্বোত্তম পুরস্কার দান করুন। 

সীমিত সময় এবং তার চেয়েও বেশি সীমিত যোগ্যতা নিয়ে লেখা বইয়ে 
ভুলভ্রান্তি থাকবেই । সকল ভুলভ্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। 
পাঠককে সবিনয় অনুরোধ করছি, যে কোনো প্রকার ভুলভ্রান্তি চোখে পড়লে 
আমাকে জাননোর জন্য । তার এ সহৃদয় উপকার আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব 
এবং আল্লাহ তাকে প্রতিদান দিবেন। 

মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে সকাতরে প্রার্থনা করছি, তিনি দয়া 
করে এ ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করে নেন এবং একে আমার, আমার পিতামাতা, 
স্ত্রী-সন্তান ও পরিজন ও পাঠকবর্গের নাজাতের ওসীলা বানিয়ে দেন। আমীন! 


আবুল্লাহ জাহাঙ্গীর 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ £্রেট)-এর যিক্র-ওষীফা ১৬ 


চতুর্থ সংস্করণের ভূমিকা 

প্রশংসা মহান আল্লাহর ও তার মহান রাসূলের উপর দরুদ ও সালাম। 

ইসলামের অন্যতম লক্ষ্য “তাযকিয়া' বা আত্ুশুদ্ধি। শিরক, কুফর, বিশ্বাসের 
দুর্বলতা, হিংসা, অহংকার, আত্মমুখিতা, কৃপণতা, নিষ্ঠুরতা, লোভ, ব্রেধ, প্রদর্শনেচ্ছো, 
৯ চনি যাম বকে ৯ পক এ 
ও তার রাসূলের (নী) প্রতি গভীর প্রেম, সকল মানুষের প্রতি ভালবাসা, আখিরাতমুখিতা, 
বিনয়, উদারতা, দানশীলতা, দয়াদ্রতা, সদাচারণ ইত্যাদি পবিত্র গুণাবলি অর্জন করে 
আল্লাহর বেলায়াত বা বন্ধুত্ব অর্জন করাই মুমিনের জীবনের অন্যতম লক্ষ্য । স্বভাবতই 
সকল মুসলিম ঈমান ও তাকওয়ার পর্যায় অনুসারে এ লক্ষ্য কমবেশি অর্জন করেন। 

তির পি রা 
আদর্শের পূর্ণতম অনুসরণ করে “তাষকিয়া' ও “বেলায়াতের' সর্বোচ্চ শিখরে 
আরোহণ করেছিলেন তার সহচরগণ। তাদের অনুকরণ-অনুসরণের পূর্ণতার 
উপরেই নির্ভর করে মুমিনের বেলায়াতের পূর্ণতা । অনুকরণ-অনুসরণ আংশিক 
হলে তাযকিয়া ও বেলায়াতের লক্ষ্য অর্জনও আংশিক ও অসম্পূর্ণ হতে বাধ্য । 

সুন্নাতের বাইরে ইবাদত বন্দেগি কবুল হবে না বলে অনেক হাদীসে বলা 
হয়েছে। যদিও পরবর্তী অনেক আলিম আশ্বাস দিয়েছেন যে, খেলাফে সুন্নাত 
অনেক কর্মই আল্লাহ কবুল করে বিশেষ সাওয়াব দিবেন, কিন্তু অনেক মুমিনের মন 
এতে স্বস্তি পায় না। তারা সুন্নাতের বাইরে যেতে চান না। 

ক্ষণস্থায়ী এ জীবন। ইবাদত বন্দেগি কতটুকুই বা করতে পারি। এই সামান্য 
কাজও যদি আবার বাতিল হয়ে যায় তাহলে তো তা সীমাহীন দুর্ভাগ্য । এজন্য তারা 
সহীহ হাদীস দ্বারা প্রমাণিত সুন্নাত সম্মত আমল সম্পর্কে জানতে আগ্রহী । তাদের 
উদ্দেশ্যেই কুরআন কারীম, সুন্নাতে রাসূল (রুষ্ট) ও সুন্নাতে সাহাবার আলোকে 
বেলায়াত ও তাযকিয়ার পরিচয়, কর্ম, পদ্ধতি ও পর্যায় সম্পর্কে আলোচনার উদ্দেশ্যে 
২০০২ সালে 'রাহে বেলায়াত' বইটি লিখেছিলাম। প্রথম প্রকাশের পরে দু'বার পুনর্ম্রণ 
করা হয়েছে। গত কয়েক মাস যাবৎ বইটি বাজারে নেই। অনেক আগ্রহী পাঠক 
টেলিফোনে ও মুখে বারংবার বইটি সম্পর্কে তাগাদা দিয়েছেন। তাদের অনুরোধের 
ভি ns RD USE HD hs 2 Os ald 
করা হয়েছে। এছাড়া সামগ্রিক বিন্যাসে পরিমার্জন ও পরিবর্ধন করা হয়েছে। 

বইটির সংশোধনে যারা পরামর্শ ও উৎসাহ প্রদান করেছেন তাদের সকলকে 
আল্লাহ সর্বোত্তম পুরস্কার দান করুন এবং আমাদের নগণ্য কর্ম কবুল করে নিন। 

আল্লাহর মহান রাসূলের উপর, তার পরিবার-বংশধর এবং তার সঙ্গীগণের 
উপর অগণিত সালাত ও সালাম । শুরুতে ও শেষে সকল সময়ে সকল প্রশংসা 
জগতসমূহের পালনকর্তা মহান আল্লাহর নি।নত্ত। 
আৰুলাহ জাহাঙ্গীর 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিক্র-ওযীফা ১৭ 


সষ্ঠ সংস্করণের ভুমিকা 

আল-হামদু লিল্লাহিল্লাধি বিনি'মাতিহী তাতিম্মুস স্বালিহাত। প্রশংসা 
আল্লাহরই যার নিয়ামতে ভাল কর্মগুলো পূর্ণতা লাভ করে। সালাত ও সালাম 
মুহাম্মাদ (%)-এর উপর এবং তার পরিজন, সহচর ও অনুসারীদের উপর । 

১৪২৩ হিজরীর শাওয়াল মাসে (ডিসেম্বর ২০০২) “রাহে বেলায়াত' প্রথম 
ছাপা হয়। দশ বৎসর পরে সম্পূর্ণ নতুন আঙ্গিকে বইটি প্রকাশ করতে পেরে মহান 
আল্লাহর দরবারে হামদ, সানা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 

প্রেম মানব হৃদয়ের খোরাক ও জীবনের পাথেয়। মানুষের প্রেম অর্জন 
কষ্টকর। পক্ষান্তরে মহান আল্লাহর প্রেম অর্জন খুবই সহজ। তিনি মানুষকে 
স্নেহময়ী মায়ের চেয়েও অধিক ভালবাসেন, সহজেই ক্ষমা করেন ও খুশি হন। 
মানুষের সাথে প্রেমের আনন্দ অপূর্ণ ও ভেজালপূর্ণ। পক্ষান্তরে মহান প্রভুর সাথে 
প্রেম মানুষের হৃদয়ে আনে নির্ভেজাল, পরিপূর্ণ ও চিরস্থায়ী আনন্দ, যা পার্থিব 
জীবনের কঠিনতম মুহূর্তেও হৃদয়ের প্রশাস্তিকে স্থায়ী করে। 

মহান আল্লাহর এ প্রেম এবং বেলায়াত অর্জন মানব জীবনের সবচেয়ে 
সহজ কাজ। কারণ, পৃথিবীতে যে কোনো কর্মে সফলতার জন্য যোগ্যতার 
প্রয়োজন, কিন্তু মহান আল্লাহর বেলায়াত লাভের জন্য কোনো যোগ্যতার প্রয়োজন 
হয় না। মহান আল্লাহ যাকে যতটুকু যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন সেটুকুর মধ্যে 
সাধ্যানুসারে চেষ্টা করে যে কোনো মানুষ আল্লাহর বেলায়াত লাভ করতে পারেন। 
একজন সুশিক্ষিত মানুষের কাব্যিক প্রার্থনা এবং একজন গ্রাম্য অথব 
বাকপ্রতিবন্ধীর অস্পষ্ট প্রার্থনা আল্লাহর কাছে সমান মর্যাদার অধিকারী | 

সম্মানিত পাঠক, আমরা দেখব যে, ঈমান ও তাকওয়ার মাধ্যমে মহান 
আল্লাহর বেলায়াত অর্জিত হয়। ঈমান ও তাকওয়ার পূর্ণতার বা আল্লাহর বেলায়াতের 
সুনির্দিষ্ট মাপকাঠি রয়েছে, যা দিয়ে আপনি আপনার বেলায়াত মাপতে পারবেন। 
ঈমানের পূর্ণতার মানদণ্ড সুন্দর আচরন। হাদীসের ভাষায়: “মুমিনদের মধ্যে সে-ই 
ঈমানে পূর্ণতম যার আচরণ সুন্দর এবং তোমাদের মধ্যে সে-ই শ্রেষ্ঠ যে তার স্ত্রী- 
পরিবারের সাথে সর্বোত্তম আচরণ করে।' আর তাকওয়ার মাপকাঠি সার্বক্ষণিক 
আল্লাহর “মুরাকাবা' । হাদীসের ভাষায়: “বান্দা যখন আল্লাহর মাহবুব হয়ে যায় তখন 
তার চোখ, কান, হাত ও পা মহান রবের নির্দেশনা লাভ করে।' "আল্লাহর ইবাদত 
করা যেন তুমি তাকে দেখছ; কারণ, তুমি তাকে না দেখলেও তিনি তোমাকে 
দেখছেন।' আপনার বেলায়াতের পর্যায় জানতে নিম্নের দুটি অবস্থা বিবেচনা করুন: 

(ক) আপনি বেলায়াতের পথের পথিক। এজন্য ফরয-নফল ইবাদত 
বন্দেগি করেন। অনেক স্বপ্ন, কাশফ বা হালত আপনি লাভ করেন। তবে আপনি 
মানুষের সাথে দুর্ব্যবহারে অভ্যস্থ । কাউকে আচরণের কষ্ট দিতে আপনার কষ্ট হয় না। 
২7 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &্ি)-এর যিক্র-ওষীফা ১৮ 


মানুষের হব নষ্ট করতে ও অন্যান্য পাপ ও সুন্নাত বিরোধী কাজ করতে আপনার 
হাত, পা, চোখ, কান বা মন-মগজ আড়ষ্ট হয় না। বিপদে আপদে আপনার হৃদয় 
অশান্ত হয়ে যায়। আনন্দে ও বিপদে কৃতজ্ঞতা, আকুতি ও আবেদনের জন্য আল্লাহ 
ছাড়া অন্যের কথা আপনার হৃদয়ে জাগরুক হয়। 

(খ) আপনি সকল মানুষের সাথে ও পরিবারের সদস্যদের সাথে সুন্দর 
আচরণে অভ্যন্থ। মানুষের সাথে খারাপ আচরণ করলে আপনার খুবই কষ্ট হয়। 
ছোট-বড় যে কোনো পাপের কাজে আপনার হাত, পা, চোখ, কান আড়ষ্ট হয়। সর্বদা 
আপনি অনুভব করেন যে, মহান আল্লাহ আপনাকে এবং আপনার হৃদয়ের গোপনতম 
চিন্তা দেখছেন। আনন্দে, কষ্টে, নিয়ামতে ও মুসিবতে সর্বদা আল্লাহর রহমত ও 
সাহচর্ষের অনুভূতি আপনার হৃদয়কে উদ্ভাসিত করে রাখে। উৎকণ্ঠা-দুশ্চিন্তা আপনার 
হৃদয়কে আচ্ছন্ন করতে পারে না। যে কোনো নিয়ামতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও যে 
কোনো কষ্টে শুধু তারই কাছে আকুতির আবেগ আপনার মনকে আলোড়িত করে। 

সম্মানিত পাঠক আপনার অবস্থা যদি প্রথম পর্যায়ের হয় তবে আপনি 
নিশ্চিত হোন যে, আপনি বেলায়াতের সঠিক পথে চলছেন না। সম্ভবত সুন্নাতের 
ব্যতিক্রম পথে আপনি বেলায়াত অর্জনের চেষ্টা করছেন। আর যদি আপনি দ্বিতীয় 
অবস্থা অর্জন করে থাকেন তবে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করুন 
যে, আপনি সত্যিকারের বেলায়াতের পথে চলার তাওফীক পেয়েছেন। সম্ভবত 
আপনি মাসনূন পদ্ধতিতে বেলায়াতের পথ চলার তাওফীক পেয়েছেন। আর 
বেলায়াতের মাসনূন পদ্ধতিই “রাহে বেলায়াত' বইয়ের একমাত্র আলোচ্য। 

রাহে বেলায়াত-এর বিষয়বস্তু পাচটি অধ্যায়ে বিভক্ত ছিল। এবার নতুন দুটি 
অধ্যায় সংযোজন করে গ্রন্থটিকে সাত অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। সকল অধ্যায়েই 
কমবেশি পরিবর্তন, সংশোধন বা সংযোজন করা হয়েছে। বিশেষ করে “সালাত ও 
বেলায়াত” নামে নতুন একটি অধ্যায় তৃতীয় অধ্যায় হিসেবে সংযোজন করা হয়েছে। 
এ অধ্যায়ে সালাত বিষয়ক ‘রাহে বেলায়াতের' পূর্ববর্তী সংস্করণের যিকর ও 
দুআগুলোর সাথে আরো কিছু যিকর ও দুআ সংযোজন করা হয়েছে এবং সহীহ 
হাদীসের আলোকে সালাত আদায়ের মাসনূন পদ্ধতি আলোচনা করা হয়েছে। 

“রোগব্যাধি ও ঝাড়ফুঁক” শিরোনামের ষষ্ঠ অধ্যায়টি সম্পূর্ণ নতুন 
সংযোজন । রোগব্যাধি জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। দীর্ঘদিন যাবত 
অগণিত পাঠক বিভিন্নভাবে তাদের বিভিন্ন সমস্যা, রোগব্যাধি, বিপদাপদ ইত্যাদির 
জন্য সুন্নাতসম্মত দুআ যিকর ও চিকিৎসা পদ্ধতি জানতে চাচ্ছেন। কারণ তাবীজ- 
কবজ ইত্যাদির শিরক সম্পর্কে অনেক আলিমই কথা বলছেন। আমি আমার 
“ইসলামী আকীদা’ গ্রন্থেও এ বিষয়ে আলোচনা করেছি। পাঠকগণ তাবিজ-কবজ 
বর্জন করতে চান। কিন্তু বিকল্প সুন্নাত পদ্ধতি তো তাদের জানতে হবে। আর 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিক্র-ওযীফা ১৯ 


এজন্যই এ অধ্যায়টি সম্পূর্ণ নতুন সংযোজন করা হলো। মহান আল্লাহর কাছে 
আমরা সকাতরে দুআ করি, তিনি যেন এ সকল সুন্নাত-নির্দেশিত দুআ ও 
ঝাড়ফুঁকের ব্যবহারকারীদেরকে পরিপূর্ণ উপকার ও কল্যাণ প্রদান করেন। 
অনেক আলিম পাঠক আমাকে অনুরোধ করেছেন “সিহাহ সিত্তার' 
হাদীসগুলোর ক্ষেত্রে বাংলাদেশে প্রচলিত “ভারতীয়” সংস্করণের তথ্যসূত্র প্রদান 
করতে। এজন্য এ সংস্করণে “সিহাহ সিত্তার' হাদীসগুলোর তথ্যসূত্র প্রদানের 
ক্ষেত্রে প্রথমে অধ্যায় (কিতাব) ও পরিচ্ছেদের (বাব) উল্লেখ করেছি। এরপর 
আরবীয় মুদ্রণের খণ্ড ও পৃষ্ঠা নম্বর এবং সর্বশেষ বন্ধনীর মধ্যে (ভা) অথবা 
(ভারতীয়) লিখে ভারতীয় সংস্করণের খণ্ড ও পৃষ্ঠা নম্বর উল্লেখ করেছি। 

উল্লেখ্য যে, আমি “রাহে বেলায়াত' রচনায় যে সকল গ্রন্থের উপর নির্ভর 
করেছিলাম সেগুলোর বিস্তারিত তথ্য বইয়ের শেষে এস্থপপ্রিতে উল্লেখ করেছি। 
গ্রন্থগুলো মূলত আমার নিজস্ব গ্রন্থাগারে ছিল। এখন সেগুলো “আস-সুন্নাহ ট্রাস্ট'-এর 
গ্রন্থাগারে সংরক্ষিত। বর্তমানে “আল-মাকতাবাতুশ শামিলা” নামক ইলেকট্রনিক 
লাইব্রেরি আলিমগণের মধ্যে সুপরিচিত। বর্তমান সংস্করণে নতুন তথ্যাদির ক্ষেত্রে 
অনেক সময় “শামিলা”-র মধ্যে বিদ্যমান গ্রন্থগুলোর উপর নির্ভর করেছি। আগ্রহী 
পাঠক কোনো তথ্য যাচাই করতে চাইলে শামিলার সাহায্য নিতে পারবেন। 

প্রথম সংস্করণের ভূমিকায় উল্লেখ করেছি যে, হাদীসের বিশুদ্ধতা ও 
গ্রহণযোগ্যতা বিষয়ে আমি পূর্ববর্তী মুহাদ্দিসগণের মতের উপর নির্ভর করেছি। এ 
সংস্করণের তথ্যসূত্র ও পাদটীকা সংশোধন ও পরিমার্জন করতে যেয়ে কয়েকটি 
হাদীসের গ্রহণযোগ্যতা সম্পর্কে নতুন তথ্য ও ভিন্নমত সংযোজন করেছি। 

এ সংস্করণে বিভিন্ন অধ্যায়ে, বিশেষত “সালাত ও বেলায়াত” শীর্ষক 
তৃতীয় অধ্যায়ে ফিকহ বিষয়ক কিছু বিতর্ক সুন্নাতের আলোকে সংক্ষেপে 
পর্যালোচনা করেছি। বেলায়াত বা মহান আল্লাহর প্রেম ও নৈকট্যের পথে 
প্রতিবন্ধকতা দূর করাই উদ্দেশ্যে। কারণ, হৃদয়কে বিদ্বেষমুক্ত করা ও সকল 
মুমিনকে সুন্নাতের আলোকে ভালবাসা আল্লাহর বেলায়াত লাভের অন্যতম উপায়। 
কিন্ত আমরা দেখছি যে, অনেক দীনদার মানুষ এ সকল ফিকহী মতভেদের কারণে 
হৃদয়কে বিদ্বেষ-যুক্ত করছেন এবং তাওহীদ ও সুন্নাতের অনুসারী মুসলিমগণ একে 
অপরকে ভালবাসার বদলে বিদ্বেষ করছেন। 

সম্মানিত পাঠক, মুসলিম উম্মাহর মধ্যে বিদ্যমান বিভক্তি ও হানাহানি 
ক্রমেই বাড়ছে। আলিম-উলামা ও দীনদার মুমিনদের মধ্যে বিদ্বেষ ও দূরত্ব ব্যাপক 
থেকে ব্যাপকতর হচ্ছে। এ সুযোগে খৃস্টান প্রচারকগণ লক্ষলক্ষ মুসলিমকে ধর্মান্তরিত 
করেছেন। কাদিয়ানী, বাহায়ী, শিয়া ও অন্যান্য সম্প্রদায় তাদের প্রচারণা বহুগুণে 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &)-এর যিক্র-ওষীফা ২০ 


বাড়িয়ে দিয়েছেন। সুস্পষ্ট শিরক, কুফর, হারাম ও বিদআতে লিপ্ত মানুষেরা দীনের 
নামে মানুষদেরকে বিভ্রান্ত করছেন। এ সময়ে ‘বিশুদ্ধ সুন্নাত ভিত্তিক জীবন গঠন’ এবং 
উম্মাতের আভ্যন্তরীন ভালবাসা ও ভ্রাতৃত্ব সংরক্ষণ' দুটি আপত দৃষ্টিতে 
পরস্পরবিরোধী লক্ষ্যকে একত্রে এগিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন বিষয়। জাগতিক 
বিচারে এ বিষয়ে সফলতার সম্ভাবনা খুবই কম। তবে মহান আল্লাহর দরবারে 
কুবলিয়্যাতের আশটুকু মুমিনের হৃদয়ের সম্বল। আমার সীমিত জ্ঞানে নিম্নের 
বিষয়গুলিকে গুরুতুপূর্ণ বলে মনে করেছি: 

প্রথমত: মুসলিম উম্মাহর সকল বিভক্তি, দলাদলি ও ঝগড়ার অন্যতম 
কারণ “সুন্নাত' বাদ দিয়ে শুধু 'দলীল'-এর উপর নির্ভরতা । প্রত্যেকেই কুরআন- 
হাদীস থেকে পছন্দমত দলীল পেশ করেন। কিন্তু যে বিষয়ে দলীল পেশ করছেন 
সে বিষয়টি পালনের ক্ষেত্রে রাসূলুল্লাহ 3% ও সাহাবীগণের কর্ম, পদ্ধতি, রীতি বা 
সুন্নাত কী ছিল, তারা কিভাবে এ দলীলটি বুঝেছেন ও পালন করেছেন তা 
বিবেচনা করছেন না। আমরা যদি দলীলের পাশাপাশি সুন্নাত বিবেচনা করি তবে 
উম্মাতের বিভক্তি ও হানাহানি যেমন অনেক কমে যাবে, তেমনি আমাদের 
হৃদয়গুলো অকারণ বিদ্বেষ ও বিরক্তির ময়লা-আবর্জনা থেকে মুক্ত হবে। আকীদা, 
আমল, দাওয়াত, জিহাদ, যিকর, তিলাওয়াত, দরুদ, সালাম, মীলাদ, কিয়াম, 
তরীকা, তাসাউফ সকল ক্ষেত্রে বিষয়টি একইভাবে প্রযোজ্য । রাহে বেলায়াত-এর 
মূল উদ্দেশ্যই দলীলের সাথে সুন্নাতের সমন্বয় । 

ছিতীয়ত: উম্মাতের বিভক্তি ও হানাহানির অন্য আরেকটি কারণ “সুন্নাত, 
‘খেলাফে সুন্নাত' ও “বিদআত'-এর মধ্যে বিদ্যমান পার্থক্যের দিকে লক্ষ্য না 
রাখা। অনেক সময় আমরা সুন্নাতের ব্যতিক্রম বা থেলাফে সুন্নাত কর্মকে 
“জায়েয” প্রমাণ করতে যেয়ে তাকে সুন্নাতের চেয়ে উত্তম বানিয়ে ফেলি। আবার 
কখনো সুন্নাতকে গুরুত্ব দিতে যেয়ে সুন্নাতের ব্যতিক্রম সকল কর্মকে ‘বিদআত’ 
বলে দাবি করি। বস্তুত রাসূলুল্লাহ 3% এবং তারপর তার সাহাবীগণ যে কর্ম 
যেভাবে করেছেন সেভাবে তা করাই সুন্নাত। সুন্নাতের ব্যতিক্রম হলেই তা 
বিদআত হয় না। সুন্নাতের ব্যতিক্রম কর্ম বা পদ্ধতিকে “দীন” বানালে তা 
বিদআতে পরিণত হয়। অর্থাৎ সুন্নাতের ব্যতিক্রম কর্ম বা পদ্ধতি পালন না করলে 
ইবাদত অপূর্ণ থাকে, সুন্নাতের ব্যতিক্রম কর্ম বা পদ্ধতির মধ্যে বিশেষ সাওয়াব, 
বরকত বা বেলায়াত আছে বলে মনে করলে বা সুন্নাতের ব্যতিক্রম কর্মকে দীনের 
রীতিতে পরিণত করলে তা বিদআতে পরিণত হয়। 

সালাত, সিয়াম, যিকর, দুআ, দরুদ, সালাম, দাওয়াত, জিহাদ ইত্যাদি 
দীনের সকল বিষয়ে কর্ম ও কর্মপদ্ধতিতে আমরা এ বিতর্ক দেখতে পাই। কেউ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিক্র-ওযীফা ২১ 


সুন্নাতের ব্যতিক্রম কর্ম, বাক্য বা পদ্ধতিকে “জাযেয়' প্রমান করতে যেয়ে মাসনূন 
কর্ম, বাক্য বা পদ্ধতিকে অবজ্ঞা বা অবমূল্যায়ন করছেন। কেউ সুন্নাতের 
ব্যতিক্রমকে অনুত্তম বলতে যেয়ে সবকিছুকেই “না-জায়েয' বা বিদআত বলে মনে 
করছেন। আর এভাবে প্রান্তিকতা, বিভক্তি ও বিদ্বেষ জোরদার হচ্ছে । আমরা ‘রাহে 
বেলায়াত'-এ এ প্রান্তিকতা দূর করতে চেষ্টা করেছি। 

তৃতীয়ত: উম্মাতের বিভক্তির আরেকটি কারণ সুন্নাত-সম্মত মতভেদ 
অপসারণ করা দীনের জন্য কল্যাণকর. মনে করা। যে সকল বিষয়ে সাহাবী- 
তাবিয়ীগণের মতভেদ বিদ্যমান ছিল সে সকল বিষয়ে মতভেদ বিদ্যমান থাকাই 
সুন্নাত। এগুলো সাধারণত ফিকহী ও মাযহাবী মতভেদ হিসেবে পরিচিত। এ 
সকল বিষয়ে সাহাবী-তাবিয়ী ও প্রসিদ্ধ মুজতাহিদ ইমামগণ কোনো একটি মতকে 
উত্তম বলে গ্রহণ করেছেন, কিন্তু কখনোই ব্যতিক্রম মতকে বাতিল বলার বা 
ব্যতিক্রম মতের অনুসারীকে 'বিস্রান্ত' বলে গণ্য করার চেষ্টা করেন নি। কাজেই এ 
জাতীয় মতভেদের ক্ষেত্রে সুন্নাতের নির্দেশনা মতভেদ মেনে নেওয়া, নিজের বা 
নির্ভরযোগ্য আলিমের ইজতিহাদকে উত্তম বলা এবং অন্য মতের সম্মান করা। 
সাহাবী-তাবিয়ীগণের যুগের প্রমাণিত এ সকল বিষয়ের কারণে কাউকে 
“বাতিলপন্থী” বলে গণ্য করা অথবা মতভেদ মিটিয়ে সকলকে একমত করাকে দীন 
মনে করা বিদআত । আমরা কখনো সহীহ হাদীস অনুসরণের নামে এবং কখনো 
মাযহাব অনুসরণের নামে এ অপরাধটি করছি। 

আমরা জানি, প্রচলনের অজুহাতে সুন্নাতকে অস্বীকার করা সঠিক নয়। 
কোনো সমাজে যদি এমন কোনো কর্ম প্রচলিত থাকে যা সুন্নাতে নববী বা সুন্নাতে 
সাহাবা দ্বারা প্রমাণিত নয় তবে সমাজের প্রচলন অথবা অগণিত বুজুর্গের আমলের 
অজুহাতে তা বহাল রাখা এবং এ বিষয়ক সুন্নাত পদ্ধতিকে নিরম্ঘসাহিত করা 
ভয়ঙ্কর অন্যায়। এতে এ সকল আমলের সুন্নাত পদ্ধতিকে হত্যা করা হয়। 

কিন্ত যে সকল বিষয়ে একাধিক সুন্নাত বিদ্যমান সেক্ষেত্রে বিষয়টি অন্য 
রকম। সেক্ষেত্রে প্রচলনকে গুরুত্ব প্রদান করাই সাহাবী-তাবিয়ী ও তাবি-তাবিয়ীগণের 
রীতি। এরূপ বিষয়ে মতভেদ উত্তম-অনুত্তম বা অধিক গ্রহণযোগ্যতা নিয়ে । এক্ষেত্রে 
ভিন্নমতকে বাতিল বলা যায় না। সমাজে প্রচলিত কর্মটির পক্ষে যদি রাসূলুল্লাহ 3% বা 
সাহাবীগণের কোনো সুন্নাত প্রমাণিত থাকে তবে উক্ত আমলকে বাতিল বলে সমাজে 
অস্থিরতা তৈরি করা অন্যায়। কারো কাছে অন্য মত অধিকতর শক্তিশালী বলে প্রমাণ 
হলে তিনি তা পালন করবেন, তাকে অধিকতর গ্রহণযোগ্য বলবেন, তবে সমাজে 
প্রচলিত কর্মটিকে ভিত্তিহীন বলা কখনোই উচিত নয়। এতে সুন্নাতের অজুহাতে 
উম্মাতের মধ্যে সুন্নাহ-নিষিদ্ধ হানাহানি, বিদ্বেষ ও বিভক্তি আমদানি করা হয়। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিক্র-ওবীফা ২২ 


প্রচলনের অজুহাতে সুন্নাহ সম্মত অপ্রচলিত মত বা কর্মটির প্রতি অবজ্ঞা 
পোষণ একইরূপ অন্যায়। সমাজে প্রচলিত সুন্নাতটির বিপরীত সহীহ সুন্নাতকে 
অবজ্ঞা করার অর্থ রাসূলুল্লাহ 3-এর প্রমাণিত সুন্নাতকে অবজ্ঞা করা এবং তার পর 
তার যে সকল সাহাবী, তাবিয়ী, তাবি-তাবিয়ী ও বুজুর্গ সালফে সালিহীন এ সকল 
সুন্নাত পালন করেছেন তাদেরকেও ঘৃণা ও অবজ্ঞা করা। পৃথিবীতে একমাত্র 
মুহাম্মাদ %%-কে-ই মহান আল্লাহ এ মর্যাদা দান করেছেন যে, তার প্রতিটি কর্মই 
বিশ্বের কেউ না কেউ পালন করছেন। এটি মুহাম্মাদ £%-এর মুজিযা এবং 
ইসলামের প্রশস্ততা। এটিকে সংকীর্ণতা ও বিভক্তিতে রূপান্তর করা দুর্ভাগ্যজনক । 

আমি আমার সকল রচনা ও বক্তব্যে এ বিষয়গুলোকে সামনে রাখার 
যথাসাধ্য চেষ্টা করেছি। রাহে বেলায়াতের অনেক পাঠক বারবার কিছু ফিকহী 
বিতর্ক সম্পর্কে আমাকে প্রশ্ন করেছেন। সাধারণ সালাত, সালাতুল জানাযা, 
সালাতুল বিতর, বিতরের কুনুত, কুনুতে নাযেলা, কুরআন তিলাওয়াতের জন্য ওযৃ, 
গোসল, সাজদায় কুরআনের দুআ বা মাতৃভাষায় দুআ পাঠ ইত্যাদি অনেক বিষয়ে 
হাদীসের নির্দেশনার বিষয়ে তারা ঘিধাস্থিত হয়ে অনেক প্রশ্ন করেছেন। উপরের 
মূলনীতির আলোকে “রাহে বেলায়াত'-এর বিষয়বস্তুর সীমাবদ্ধতার মধ্যে এ 
সংস্করণে আমি এ সকল বিষয় সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। 

এ গ্রন্থে অগণিত ইমাম, ফকীহ ও বুজুর্গের নাম বারবার লেখা হয়েছে। 
প্রত্যেকের নামের সাথে সর্বত্র (রাহিমাহুল্লাহ) লেখা হয় নি। সর্বত্র তা লেখা 
তাবিয়ী-তাবি-তাবিয়ী যুগের আলিমদের রীতিও নয়। তবে পড়ার সময় প্রত্যেকের 
নামের সাথেই রহমতের দুআ করতে ভুলবেন না। 

সম্মানিত পাঠক, মহান আল্লাহর বেলায়াত ও প্রেম অর্জন মানব জীবনের 
সবচেয়ে সহজ অথচ সবচেয়ে বড় অর্জন। জীবনের সকল লক্ষ্যেই ব্যর্থতার 
সম্ভাবনা প্রচুর, কিন্তু মহান আল্লাহর বেলায়াত অর্জনের লক্ষ্যে ব্যর্থতার কোনোই 
সম্ভাবনা নেই। মুমিন সাধ্যানুসারে যাই করবেন তাতেই তিনি পরিপূর্ণ ফল ও 
সাওয়াব লাভ করবেন। সম্মানিত পাঠক, আসুন না, মহান রব্বের বেলায়াত ও 
প্রেম অর্জনকে নিজেদের জীবনের লক্ষ হিসেবে গ্রহণ করি এবং এ লক্ষ্য অর্জনে 
রাসূলুল্লাহ % ও সাহাবীগণের পদ্ধতি অনুসরণ করার জন্য চেষ্টা করি। আমরা 
আল্লাহর কাছে দুআ করি, তিনি আমাদের সকলের হৃদয়কে তার প্রেম ও রহমতে 
পূর্ণ করে দিন। আমীন । 


আবুল্লাহ জাহাঙ্গীর 


www.pathagar.com 


সূচীপত্র 


প্রথম অধ্যায়: বেলায়াত, ওসীলাহ ও যিক্র /৩৫-২৪০ 


২৮ ৮ ₹৮ ছি UY 


৬৮ 


৬৮৬ 


, ১. বেলায়াত ও ওলী /৩৫ 
* ২ ওসীলাহ /৩৬ 
, ৩, বেলায়াত ও আত্মশুদ্ধি /৪8 
১ ৪. যিক্র, বেলায়াত ও আত্মশুদ্ধি /৪৫ 
, ৫. যিক্রের পরিচয়ে অস্পষ্টতা /৪৬ 
, ৬. কুরআন-হাদীসের আলোকে বিক্র /৪৮ 
১. ৬. ১. আল্লাহর আনুগত্যমূলক কর্ম ও বর্জন /৪৮ 
, ৬. ২. সালাত আল্লাহর যিক্র /৫১ 
. ৬. ৩. সকাল-বিকালে আল্লাহর নামের যিক্র /৫২ 
. ৬. ৪. হজ্ব আল্লাহর যিক্র /৫৩ 
৬. ৫. ওয়ায-নসীহত আল্লাহর যিক্র /৫৩ 
. ৫. ৬. কুরআন “আল্লাহর যিক্র' ও ‘আল্লাহর নামের যিকুর' /৫৫ 
. ৬. ৭. আল্লাহর নাম আবৃত্তি বা জপ করার যিকর /৫৬ 
৭. যিক্র বনাম মাসনূন বিক্র /৫৬ 
১. ৭. ১. পশু জবেহ করার সময় আল্লাহর নামের যিক্র /৫৭ 
১. ৭. ২. বাড়িতে প্রবেশ ও খাদ্য গ্রহণের সময়ে আল্লাহর যিক্র /৫৮ 
১. ৭. ৩. সালাতের শুরুতে আল্লাহর নামের যিক্র /৫৯ 
১. ৭. ৪. আইয়ামে তাশরীকে আল্লাহ্‌র যিক্র /৫৯ 
* ৮. জায়েয, সুন্নাত, খেলাফে সুন্নাত ও বিদআত /৬০ 
+ ৮. ১. সুন্নাত /৬০ 
* ৮. ২. খেলাফে সুন্নাত /৬১ 
. ৮. ৩. বিদ'আত /৬১ 
* ৮. ৪. সুন্নাত-মুক্ত দলীল-ই বিদআতের ভিত্তি /৬২ 
* ৮. ৫. উদ্ভাবন ও বিদআত বনাম কিয়াস ও ইজতিহাদ /৬৪ 
১. ৮. ৬. শব্দ বনাম বাক্য /৬৭ 
৯. আল্লাহর ধিক্রের সাধারণ ফযীলত /৬৯ 
* ১০. বিশেষ বিক্রের বিশেষ ফযীলত /৮০ 
* ১১. মাসনূন বিক্রের শ্রেণীবিভাগ /৮০ 
১২. একত্‌, পবিত্রতা, প্রশংসা ও শ্রেষ্ঠত্বের যিকর /৮১ 
১. ১২. ১. আল্লাহর ইবাদতের একত্ব প্রকাশক বাক্যাদি /৮১ 
যিক্র নং ১, ২, ৩ /৮১-৮৪ 


CLC LT LT UY 


VC UU হা LY 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (স)-এর যিক্র ওযীফা 


১. ১২. ২. আল্লাহর প্রশংসা জ্ঞাপক বাক্যাদি /৮৫ 
যিক্র নং ৪ /৮৫ | 
১. ১২. ৩. আল্লাহর পবিত্রতা জ্ঞাপক বাক্যাদি /৮৫ 
যিক্র নং ৫, ৬, ৭, ৮, ৯ /৮৫ 
১. ১২. ৪. আল্লাহর শ্রেষ্ঠত্ব জ্ঞাপক বাক্যাদি /৮৬ 
যিক্র নং ১০ /৮৬ 
১২. ৫. মানব জীবনে এ সকল যিক্রের প্রভাব /৮৬ . 
১. ১২. ৬. হিক্রগুলি সার্বক্ষণিক পালনের ফযীলত ও নির্দেশ /৮৭ 
, ১২. ৭. ব্যাপক অর্থের বিশেষ যিকর /৯১ 
যিক্র নং ১১, ১২ /৯১-৯২ 
১. ১২. ৮. নির্দিষ্ট সংখ্যায় যিকর আদায়ের ফযীলত ও নির্দেশ /৯৩ 
১. ১৩. নির্ভরতা জ্ঞাপক যিকর /৯৫ 
বিক্র নং ১৩ /৯৫ 
১. ১৪. ক্ষমা ধরার্থনার যিকর /৯৬ 
১. ১৪. ১. ইস্তিগফারের মূলনীতি /৯৭ 
১. ১৪. ১. ১. তাওবা বনাম ইসতিগফার /৯৭ 
১. ১৪. ১. ২. সৃষ্টির প্রতি অন্যায়ের তাওবা /৯৮ 
১. ১৪. ১. ৩. সকল পাপই বড় /১০০ 
১. ১৪. ২. কয়েকটি মাসনূন ইসতিগফার /১০০ 
যিক্র নং ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ /১০১ 
১. ১৪. ৩. তাওবা-ইস্তিগফারের ফযীলত ও নির্দেশনা /১০২ 
১. ১৪. ৪. পিতামাতা ও সকল মুসলিমের জন্য ইস্তিগফার /১০৪ 
১. ১৫. দু'আ বা প্রার্থনা জ্ঞাপক ধিক্র /১০৫ 
১. ১৫. ১. দু'আর পরিচয় ও ফযীলত /১০৫ 
১. ১৫. ২. অবৈধ খাদ্য বর্জন দুআ কবুলের পূর্বশর্ত /১১১ 
১. ১৫. ২. ১. হালাল উপার্জন বনাম হারাম উপার্জন /১১১ 
১. ১৫. ২. ২. সমাজে প্রচলিত বিভিন্ন হারাম উপার্জন /১১৩ 
১. ১৫. ৩. ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ /১২১ 
১. ১৫. ৪. দু'আর কতিপয় মাসনূন নিয়ম ও আদব /১২২ 
. ১. সুন্নাতের অনুসরণ /১২২ 
. ২. সর্বদা দু'আ করা /১২২ 
. ৩. বেশি করে চাওয়া /১২৩ 
. ৪. শুধুই মঙ্গল কামনা /১২৩ 
. ৫. ফলাফলের জন্য ব্যস্ত না হওয়া /১২৪ 
* ৬. মনোযোগ ও কবুলের দৃঢ় আশা /১২৫ 


৮ 


CU UY হিতে 
৮ 
চিট 
০০ ০০ ০০ ০০ ০০ ০০ 


www.pathagar.com 


সূচীপত্র ২৫ 


১. ১৫. ৪. ৭. নিজের জন্য নিজে দু'আ করা /১২৬ | 

১. ১৫. ৪. ৮. অন্যের জন্য দু'আর শুরুতে নিজের জন্য দু'আ /১২৭ 

১. ১৫. ৪. ৯. অনুপস্থিতদের জন্য দু'আ করা /১২৭ 

১. ১৫. ৪. ১০. আল্লাহর নাম ও ইসম আ'যমের ওসীলায় দু'আ /১২৯ 
বিক্র নং ১৯, ২০, ২১, ২২ /১৩০-১৩৩ 

১. ১৫. ৪. ১১. দু'আর শুরুতে ও শেষে দরুদ পাঠ /১৩৫ 

১. ১৫. ৪. ১২. ‘ইয়া যাল জালালি ওয়াল ইকরাম' বলা /১৩৫ 


যিক্র নং ২৩ /১৩৫ 
১. ১৫. ৪. ১৩. মুনাজাত শেষে নির্দিষ্ট বাক্য সর্বদা বলা /১৩৫ 
১. ১৫. ৪. ১৪. দু'আ কবুলের অবস্থাগুলির প্রতি লক্ষ্য রাখা /১৩৭ 
১. ১৫. ৪. ১৫. বারবার চাওয়া বা তিনবার চাওয়া /১৩৭ 
১. ১৫. ৪. ১৬. দু'আর সময় কিবলামুখী হওয়া /১৩৭ 
১. ১৫. ৪. ১৭. দু'আর সময় হাত উঠানো /১৩৯ 
১. ১৫. ৪. ১৮. দু'আর শেষে মুখমণ্ডল মোছা /১৪২ 
১. ১৫. ৪. ১৯. দু'আর সময় শাহাদত আঙ্গুলির ইশারা /১৪৩ 
১. ১৫. ৪. ২০. দু'আর সময় দৃষ্টি নত রাখা /১৪৪ 
১. ১৫. ৪. ২১. দু'আর সাথে “আমীন' বলা /১৪৪ 


১. ১৫. ৫. শুধু আল্লাহর কাছেই চাওয়া /১৪৫ 

১. ১৫. ৫. ১. লৌকিক ও অলৌকিক প্রার্থনা /১৪৫ 

১. ১৫. ৫. ২. লৌকিক প্রার্থনা লোকের কাছে করা যায় /১৪৬ 

১. ১৫. ৫. ৩. অনুপস্থিতের কাছে লৌকিক পার্থনা শিরক /১৪৮ 

১. ১৫. ৫. ৪. লৌকিক-অলৌকিক সকল প্রার্থনা আল্লাহর কাছে /১৪৯ 
১. ১৫. ৬. দু'আ কবুলের সময় ও স্থান /১৫২ 


VVC LLC LLY UY 
Bt Sh "2 


- ১৫. 
* ৯৫. 
. ১৫. 
১৫. 
১৫. 
১৫. 
. ১৫. 
. ১৫. 


৬ 
ডু 
ডু 


. ১. রাত, বিশেষত শেষ রাত /১৫২ 

. ২. পীচ ওয়াক্ত ফরয সালাতের পর /১৫৭ 

. ৩. আযান ও ইকামতের মধ্যবর্তী সময় /১৫৭ 

. 8. জিহাদের ময়দানে যুদ্ধ চলাকালীন সময়ে /১৫৮ 

, ৫. দু'আ কবুলের অন্যান্য সময় /১৫৮ 

, ৬. সালাতের মধ্যে দু'আ /১৫৮ 

. ৭. শুক্রবারের বিশেষ মুহূর্ত /১৫৮ 

. ৮. দু'আ কবুলের স্থান বিষয়ে হাদীসের মর্মবাণী /১৫৯ 


১. ১৫. ৭. আল্লাহর কাছে প্রার্থনা পরিত্যাগের পরিণাম /১৬১ 
১. ১৫. ৭. ১. আল্লাহর যিক্রের কারণে দু'আ পরিত্যাগ /১৬১ 
যিক্র নং ২৪, ২৫, ২৬ /১৬২-১৬৪ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিকর ওযীফা ২৬ 


১. ১৫. ৭. ২. তাওয়াক্কুল করে দুআ পরিত্যাগ /১৬৪ 
১. ১৫. ৮. আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দুআ /১৬৬ 
১. ১৫. ৮. ১. আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনাই শিরকের মূল /১৬৬ 
১. ১৫. ৮. ২. ফিরিশতা, নবী ও ওলীদের নিকট প্রার্থনার দলীল /১৬৮ 
১. ১৫. ৮. ৩. সাধারণ হাজত বনাম বড় হাজত /১৭০ 
১. ১৫. ৮. ৪. মুসলিম সমাজের দু'আ কেন্দ্রিক শিরক’ /১৭১ 
১. ১৬. রাসূলুল্লাহর 3% সালাত-সালাম জ্ঞাপক যিকর /১৭৩ 
১. ১৬. ১. সালাত ও সালাম : অর্থ ও অভিব্যক্তি /১৭৩ 
১. ১৬. ২. কুরআন করীমে সালাত /১৭৪ 
বিক্র নং ২৭, ২৮, ২৯ /১৭৬-১৭৭ 
১. ১৬. ৩. হাদীস শরীফে সালাত ও সালাম /১৭৮ 
১. ১৬. ৩. ১. সালত পাঠের গুরুত্ব ও ফবীলত /১৭৯ 
ধিক্র নং ৩০, ৩১, ৩২ /১৮২-১৯০ 
১. ১৬. ৩. ২. সালাম পাঠের গুরুত্ব ও ফযীলত /১৯১ 
১. ১৬. ৩. ৩. সালামের মাসনূন বাক্য /১৯২ 
১. ১৬. ৩. ৪. সালাত ও সালামের বাক্যাবলির রূপরেখা /১৯২ 
১. ১৬. ৪. সালাত না পড়ার পরিণতি /১৯৫ 
১. ১৭. আল্লাহর কালাম পাঠের ধিক্র /১৯৮ 
১. ১৭. ১. কুরআনী যিক্রের বিশেষ ফযীলত /১৯৯ 
. ১৭. ২. কুরআন শিক্ষার ফযীলত /২০০ 
১৭. ৩. কুরআন তিলাওয়াতের ফযীলত /২০৫ 
১৭. ৪. বিশুদ্ধ তিলাওয়াত অপরিহার্য /২০৯ 
১৭. ৫. রাসূলুল্লাহ (&)-এর তিলাওয়াত পদ্ধতি /২১০ 
- ৬. কুরআনের অর্থ চিন্তা ও হৃদয়ঙ্গম করার ফযীলত /২১২ 
১৭. ৭. কুরআন আলোচনা ও গবেষণার ফযীলত /২১৪ 
১৭. ৮. কুরআন শ্রবণের ফযীলত /২১৫ 
১৭. ৯. কুরআনের মানুষ হওয়ার ফযীলত /২১৬ 
১৭. ১০. কুরআন বুঝে বা না বুঝে পড়ার অজাচিত বিতর্ক /২১৯ 
. ১৭. ১১. কুরআন তিলাওয়াতের আদব ও নিয়ম /২২৯ 
* ১৮. যিকর বিষয়ক কয়েকটি বিধান /২৩০ 
, ১৮. ১. যিকর গণনা ও তাসবীহ-মালা প্রসঙ্গ /২৩০ 
. ১৮. ২. সর্বদা আল্লাহর যিক্র করতে হবে /২৩৩ 
১৮. ৩. কুরআন তিলাওয়াতের জন্য ওয্‌ ও গোসল /২৩৪ 
১৮. ৪. সাজদায় কুরআনের দুআ পাঠ /২৩৮ 
১৮. ৫. মাতৃভাষায় যিকর ও দু'আ পাঠ /২৩৯ 


গতি হত হতি হত তি হি হত হি হত 
তে 
৮9 


গে 
ষ্ঠ 


UV ৮ গতি হরি খত 


www.pathagar.com 


সূচীপত্র ২৭ 


দ্বিতীয় অধ্যায়: বেলায়াতের পথে ধিকরের সাথে /২৪১-৩৩৬ 
২. ১. বিশুদ্ধ ঈমান /২৪১ 


২. ১. ১. তাওহীদের ঈমান /২৪১ 
২. ১. ২. রিসালাতের ঈমান /২৪৩ 


২. ২. ফরয ও নফল ইবাদত পালন /২৪৯ 
২. ৩. কবীরা গোনাহ বর্জন /২৫১ 


২. 
২. 


২. ৩. ১. হন্ুল্পাহ বিষয়ক কবীরা গুনাহসমূহ /২৫২ 
২. ৩. ২. সৃষ্টির অধিকার সংক্রান্ত কবীরা গোনাহসমূহ /২৫৩ 
8. আল্লাহর পথের পথিকদের পাপ /২৫৭ 
২. 8. ১. শিরক, কুফর ও নিফাক /২৫৮ 

২. 8. ১. ১. শিরক-কুফরের বৈশিষ্ট্যাবলি (২৫৮ 

২. ৪. ১. ২. সমাজে প্রচলিত কিছু শিরক-কুফর /২৫৯ 
, ২. বিদ'আত /২৬৩ 
, ৩. অহঙ্কার বা তাকাব্বুর /২৬৭ 
. 8. হিংসা, বিদ্বেষ ও ঘৃণা /২৭০ 
৫. অন্যায়ের ঘৃণা করা বনাম হিংসা ও অহংকার /২৭২ 
৬. সৃষ্টির অধিকার বা পাওনা নষ্ট করা /২৭৪ 
৭. গীবত বা পরনিন্দা করা বা শোনা /২৭৫ 
৮. নামীমাহ বা চোগলখুরী /২৭৯ 
৯. প্রদর্শনেচ্ছা ও সম্মানের আগ্রহ /২৮০ 
২. ৪. ১০. ঝগড়া-তর্ক /২৮২ 
৫. ধিক্রের প্রতিবন্ধকতা অপসারণ /২৮৩ 
৬. আত্মশুদ্ধিমূলক মানসিক ও দৈহিক কর্ম /২৮৫ 
২. ৬. ১. জাগতিক জীবনের অস্থায়িত্ব স্মরণ /২৮৫ 
২. ৬. ২. সৃষ্টির কল্যাণে রত থাকা /২৮৭ 
২. ৬. ৩. হিংসা-মুক্ত কল্যাণ কামনা /২৮৭ 
২. ৬. ৪. আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যধারণ /২৮৯ 
২. ৬. ৫. হতাশা বর্জন ও আল্লাহর প্রতি সু-ধারণা /২৯২ 
২. ৬. ৬. কৃতজ্ঞতা ও সম্তষ্টি /২৯৫ 
২. ৬. ৭. নির্লোভতা /২৯৭ 
২. ৬. ৮. সুন্দর আচরণ /২৯৯ 
২. ৬. ৯. নফল সিয়াম ও নফল দান /৩০১ 


£৮:৫৫৫৫01৫৫1৫ 
০০ 9০ ০১:০০ ০০ ০০ ০০ ০০ ০ 


* ৭. আল্লাহর প্রেম ও আল্লাহর জন্য প্রেম /৩০১ 


২. ৭. ১. আল্লাহ ও তার রাসূলের (&&) প্রেম /৩০২ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিক্র ওবীফা 


২. ৭. ২. আল্লাহর জন্য প্রেম /৩০৪ 
- ৭. ৩. ভালবাসার মাপকাঠি রাসূলুল্লাহ (3%) /৩০৫ 
* ৭. 8. আল্লাহর জন্য ভালবাসা-ই ঈমান /৩০৫ 
- ৭. ৫. ভালবাসাতে ঈমানের মজা /৩০৬ 
* ৭. ৬. অল্প আমলে অধিক মর্যাদা /৩০৬ 
» ৭. ৭. আল্লাহর প্রেম ও ছায়া লাভ /৩০৭ 

২. ৭. ৮. ঈমানী প্রেমের অন্তরায় /৩০৮ 
২. ৮. সাহচর্য ও বন্ধুত্ব /৩১৩ 
২. ৯. ভালবাসা, সাহচর্য ও পীর-সুরিদী /৩১৭ 
২. ১০. ভালবাসা, শিক্ষা ও দুআর জন্য সাক্ষাৎ /৩১৯ 
২. ১১. ধিক্রের আদব /৩২১ 
. ১. যিকিরের ওযীফা তৈরি করা /৩২১ 
১১. ২. ওষীফা নষ্ট না করা /৩২৩ 
১১. ৩. যিক্রে মনোযোগ /৩২৩ 
১১. ৪. মনোযোগের উপকরণ: সুন্নাত বনাম বিদ'আত /৩২৪ 
১১. ৫. বসা, শয়ন, একাকিত্ব ও পবিত্রতা /৩২৯ 
. ৬. যিক্র রত অবস্থায় বিভিন্ন কর্ম /৩৩০ 
১১. ৭. উচ্চারণ ও শ্রবণ /৩৩০ 
১১. ৮. নিঃশব্দে বা মৃদু শব্দে যিক্র করা /৩৩০ 
১১. ৯. হানাফী মাযহাবে জোরে যিক্র বিদ'আত /৩৩১ 
১১. ১০. পরবর্তী যুগে জোরে যিক্র-এর প্রচলন ও সমর্থন /৩৩২ 
তৃতীয় অধ্যায়: সালাত ও বেলায়াত /৩৩৭-৪৪৪ 
৩. ১. সালাতের সংক্ষিপ্ত বিধান ও নিয়ম /৩৩৭ 

৩. ১. ১. সালাতের গুরুত্ব /৩৩৭ 

৩. ১. ২. আল্লাহর যিকিরের জন্য সালাত /৩৩৯ 

৩. ১. ৩. সালাতের সংক্ষিপ্ত পদ্ধতি /৩৪১ 

৩. ১. ৪. কয়েকটি ফিকহী মতভেদ ও বিদআত ঝগড়া /৩৪৮ 
৩. ২. সালাতই শ্রেষ্ঠ যিকর, মুনাজাত ও দু'আ /৩৫০ 
৩. ৩. সালাতের পূর্বে ও সালাতের জন্য /৩৫৫ 

৩. ৩. ১. ইস্তিজ্ঞার যিক্র /৩৫৫ 

যিক্ নং ৩৩, ৩৪ /৩৫৫-৩৫৬ 
৩. ৩. ২. ওযু ও গোসলের যিক্র /৩৫৭ 
যিক্র নং ৩৫-৩৯ /৩৫৭-৩৬১ 


24/12/4242 


/৮ 
bd 
Ld 


6৫০৫0৫11111 
bd 
৮ 


www.pathagar.com 


২৮ 


সৃটিপর ২ 


৩. ৩. ৩. আযান ও ইকামত /৩৬১ 
যিক্র নং ৪০-৪৫ /৩৬২-৩৬৮ 
৩. ৪. সালাতের ধিকর /৩৬৮ 
৩. ৪. ১. সানা ও তিলাওয়াতকালীন যিকর /৩৬৮ 
যিক্র নং ৪৬-৫০ /৩৬৮-৩৭৩ 
৩. ৪. ২. রুকুর যিকর /৩৭৪ 
বিক্র নং ৫১-৫৮ /৩৭৪-৩৭১ 
৩. ৪. ৩. সাজদার যিকর /৩৭৯ 
ধিক্র নং ৫৯-৬৪ /৩৭৯-৩৮২ 
৩. ৪. ৪. তাশাহ্হুদ ও বৈঠকের যিকর /৩৮২ 
যিকর নং ৬৫-৭২ /৩৮২-৩৮৯ 
৩. ৫. ফরয ও নফল সালাত /৩৯০ 
৩. ৫. ১. সুন্নাত-নফল সালাত বাড়িতে আদায় /৩৯০ 
৩. ৫. ২. সুন্নাত সালাত ও সন্নাত পদ্ধতি /৩৯৩ 
৩. ৫. ৩. ফরয সালাত জামাতে আদায় /৪০২ 
৩. ৫. ৪. বাড়ি-মসজিদ গমনাগমনের যিকর /৪০৬ 
ধিক্র নং ৭৩-৮১ /৪০৬-৪১১ 
৩. ৫. ৫. জামাতে সালাতের কতিপয় অবহেলিত সুন্নাত /৪১১ 
৩. ৬. সালাতুল বিতর /৪১৩ 
৩. ৬. ১. সালাতুল বিতর-এর রাকআত ও পদ্ধতি /৪১৩ 
ধিক্র নং ৮২, ৮৩ /৪১৭ 
৩. ৬. ২. সালাতুল বিতর-এর কুনুত /৪১৮ 
ধিক্র নং ৮৪, ৮৭ /৪২০-৪২৫ 
৩. ৬. ৩. কুনুতের জন্য হস্তদ্বয় উত্তোলন /৪২৬ 
৩. ৬. ৪. মনে মনে বা সশব্দে কুনুত পাঠ ও আমীন বলা /৪২৭ 
৩. ৬. ৫. বিতর ও রাতের সালাতে জোরে বা আস্তে কিরাআাত /৪২৯ 
৩. ৬. ৬. কুনুতে নাযিলা বা বিপদাপদের কুনুত /৪৩০ 
৩. ৭. অতিরিক্ত কিছু নফল সালাত /৪৩১ 
৩. ৭. ১. সালাতুল ইসতিখারা /৪৩১ 
যিক্র নং ৮৫ /৪৩১ 
৩. ৭. ২. সালাতুত তাওবা /৪৩৩ 
৩. ৭. ৩. সালাতুত তাসবীহ /৪৩৩ 
৩. ৮. সালাতুল জানাযা /৪৩৪ 
৩. ৮. ১. সালাতুল জানাযার গুরুত্ব ও পদ্ধতি /৪৩৪ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &8)-এর যিক্র ওষীফা 


বিক্র নং ৮৬-৯১ /৪৩৭-৪৪১ 
৩. ৮. ২. সালাতুল জানাযার পরে দু'আ সুন্নাত বিরোধী /৪৪২ 
৩. ৮. ৩. জানাযা বহনের সময় সশব্দে যিকর মাকরুহ /888 
চতুর্থ অধ্যায়: দৈনন্দিন ধিক্র ওষীফা /৪৪৫-৫২৪ 
৪. ১. ঘুম ভাঙ্গার যিক্র /88৫ 
বিক্র নং ৯২, ৯৩ /৪৪৫-৪৪৬ 
৪. ২. সালাতৃল ফজরের পরের যিকর /৪৪৬ 
8. ২. ১. ফজরের পরে যিক্রের ফযীলত /৪8৭ 
৪. ২. ২. ফজরের পরের যিক্র-এর প্রকারভেদ /৪৫০ 
৪. ২. ৩. সালাতুল ফজরের পরে পালনীয় যিকর /৪৫১ 
বিক্র নং ৯৪-৯৬ /৪৫১-৪৫৩ 
৪. ২. ৪. পাচ ওয়াক্ত সালাতের পরে পালনীয় যিকর /৪৫৩ 
8. ২. ৪. ১. ফরয সালাতের পরে যিক্র-যুনাজাতের গুরুত্ব /8৫৪ 
৪. ২. ৪. ২. ফরয সালাতের পরে মাসনূন যিক্র-মুনাজাত /8৫৫ 
বিক্র নং ৯৭-১২৬ /৪৫৫-৪৭০ 
৪. ২. ৫. সালাতের পরে যিক্রের মাসনূন পদ্ধতি /৪৭১. 
৪. ২. ৬. সকাল-বিকাল ও সকাল-সন্ধ্যার যিক্র /৪৭৯ 
ধিক্র নং ১২৭-১৪৩ /৪৭৯-৪৮৯ 
৪. ২. ৭. অনির্ধারিত যিকর: তাসবীহ, তাহলীল ও ওয়ায /৪৯১ 
৪. ৩. “সালাতুদ দোহা’ বা চান্তের নামায /৪৯৪ 
৪. ৪. কর্মব্যস্ত অবস্থার বিক্র /৪৯৮ 
যিক্র নং ১৪৪, ১৪৫ /৫০১ 
৪. ৫. যোহর ও আসরের সালাত /৫০৩ 
৪. ৫. ১. যোহরের সালাতের পরের যিক্র /৫০৩ 
৪. ৫. ২. আসরের সালাতের পরের যিকর /৫০৪ 
৪. ৬. সালাতুল মাগরিব /৫০৫ 
৪. ৬. ১. পাচ ওয়াক্ত সালতের যিকর /৫০৫ 
৪. ৬. ২. শুধু সন্ধ্যায় পাঠের যিক্র /৫০৬ 
বিক্র নং ১৪৬ /৫০৬ 
৪. ৬. ৩. মাগরিব ও ইশা'র মধ্যবর্তী সময়ে নফল সালাত /৫০৬ 
৪. ৭. সালাতুল ইশা /৫০৮ 
৪. ৭. ১. সালাতুল ইশার পরের যিক্র /৫০৮ 
৪. ৭. ২. ইশার পরে রাতের ওযীফা: দরুদ ও কুরআন /৫০৮ 


www.pathagar.com 


সূচীপত্র ৩১ 


8. ৮. শয়নের যিক্র 
যিক্র নং ১৪৭-১৭১ /৫০৯-৫১৯ 
৪. ৯. কিয়ামুল্লাইল, তাহাজ্জুদ ও রাতের যিকর /৫২০ 
8. ৯. ১. রাত্রে ঘুম না হলে বা ঘুম ভেঙ্গে গেলে /৫২০ 
8. ৯. ২. তিলাওয়াত, তাহাজ্জুদ-বিতর, দরুদ, দু'আ /৫২০ 
৪. ৯. ৩. কিয়ামুল্লাইল ও তাহাজ্জুদের গুরুত্ব ও মর্যাদা /৫২১ 
যিকর নং ১৭২ /৫২৪ 
পঞ্চম অধ্যায়: বিষয় সংশ্লিষ্ট যিক্র ও দু'আ /৫২৫-৫৫৬ 
৫. ১. সিয়াম, ইফতার, পানাহার, মেহমানদারি ইত্যাদি /৫২৫ 
যিক্র নং ১৭৩ -১৮৩ /৫২৫-৫২৮ 
৫. ৩. খপ, শত্ৰুতা, বিপদাপদ, জুলম ইত্যাদি /৫২৮ 
যিক্র নং ১৮৪- ১৯৩ /৫২৮-৫৩৩ 
৫. ৪. অন্যান্য বিভিন্ন বিষয়ের যিকর 
যিক্র নং ১৯৪: ক্রোধ নিয়ন্ত্রণের বিক্র /৫৩৩ 
বিক্র নং ১৯৫: হাঁচির যিক্রসমূহ /৫৩৪ 
যিক্র নং ১৯৬: পোশাক পরিধানের দু'আ /৫৩৪ 
যিক্র নং ১৯৭: নতুন পোশাক পরিধানের দুআ /৫৩৫ 
যিক্র নং ১৯৮: নতুন পোশাক পরিহিতেরে জন্য দু'আ /৫৩৫ 
যিক্র নং ১৯৯: পরিধানের কাপড় খোলার দু'আ /৫৩৫ 
যিক্র নং ২০০: উপকারীর কৃতজ্ঞতা প্রকাশক দুআ /৫৩৬ 
যিক্র নং ২০১: কাউকে প্রশংসা করার মাসনূন যিক্র /৫৩৬ 
বিক্র নং ২০২: প্রশংসিতের দু'আ /৫৩৭ 
যিকর নং ২০৩: তিলাওয়াতের সাজদার দু'আ /৫৩৭ 
যিকর নং ২০৪: দাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষার দুআ /৫৩৭ 
যিকর নং ২০৫: স্বপ্ন বিষয়ক দু'আ /৫৩৮ 
বিক্র নং ২০৬: স্ত্রী বা স্বামীকে গ্রহণের দুআ /৫৩৯ 
যিকর নং ২০৭: নবদম্পতির দুআ /৫৩৯ 
যিকর নং ২০৮: দাম্পত্য সম্পর্কের দুআ /৫৪০ 
যিকর নং ২০৯: নবজাতকের জন্য অভিনন্দন /৫৪০ 
যিকর নং ২১০: নবজাতকের অভিনন্দনের উত্তর /৫৪০ 
যিকর নং ২১১: ঝড়ের দুআ /৫৪১ 
যিকর নং ২১২: বন্ত্রধ্বনি শ্রবণের দুআ /৫৪১ 
যিকর নং ২১৩: বৃষ্টিপাতের দুআ /৫৪১ 
যিকর নং ২১৪: শিরক থেকে আশ্রয়লাভের দুআ /৫৪২ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (স)-এর যিক্র ওধীফা ৩২ 


যিকর নং ২১৫: অশুভ বা অযাত্রা ধারণার কাফ্ফারা /৫৪২ 
যিকর নং ২১৬: বাহনে আরোহপের দু'আ /৫৪৩ 
যিকর নং ২১৭: সফর ও প্রত্যাবর্তনের দুআ /৫৪৩ 
যিকর নং ২১৮: সফরের সময় বিদায়ী দুআ /৫৪৪ 
যিকর নং ২১৯: মুসাফিরকে বিদায় জানানোর দুআ-১ /৫৪৫ 
যিকর নং ২২০: যুসাফিরকে বিদায় জানানোর দু'আ-২ /৫8৫ 
যিকর নং ২২১: কোনো স্থানে প্রবেশ বা অবস্থানের দুআ-১ /৫৪৬ 
যিকর নং ২২২: কোনো স্থানে প্রবেশ বা অবস্থানের দুআ-২ /৫৪৬ 
“যিকর নং ২২৩: বাজার বা কর্মস্থলে প্রবেশের দুআ /৫৪৭ 
যিকর নং ২২৪: পছন্দ ও অপছন্দনীয় বিষয়ের যিকর /৫৪৭ 
যিকর নং ২২৫: কটুবাক্য বললে /৫৪৮ 
যিকর নং ২২৬: আল্লাহর সাড়া লাতা ও ক্ষমা লাভের দুআ /৫৪৮ 
যিকর নং ২২৭: গবেষক, মুফতী ও সত্যানুসন্ধানীর দুআ /৫৪৯ 
৫. ৪. আরো কয়েকটি বরকতময় মাসনূন দু'আ /৫৪৯ 
৫. ৫. কুরআনের দুআ ও পারিবারিক দু'আ /৫৫৫ 
ষষ্ঠ অধ্যায়: রোগব্যাধি ও ঝাড়ফুঁক /৫৫৭-৬১২ 
৬. ১. অসুস্থতার মধ্যেও মুমিনের কল্যাণ /৫৫৭ 
৬. ২. চিকিৎসা ও ঝাড়ফুক /৫৬০ 
৬. ৩. তাবিজ ও সূতা /৫৬৩ 
৬. ৪. রোগব্যাধি বনাম জিন, যাদু ও বদ-নযর /৫৬৮ 
৬. 8. ১. জিন /৫৬৯ 
৬. ৪. ২. যাদু /৫৭২ 
৬. 8. ৩. গোপনজ্ঞান ও ভাগ্যগণনা /৫৭৪ 
৬. 8. 8. বদ-নষর /৫৭৮ 
৬. ৫. জিন-যাদু: প্রতিরোধে ও প্রতিকার /৫৮০ 
৬. ৫. ১. শিরক কবুল করা /৫৮০ 
৬. ৫. ২. অন্য জিন ব্যবহার করা /৫৮০ 
৬. ৫. ৩. আল্লাহর আশ্রয় গ্রহণ ও দুআ /৫৮১ 
৬. ৬. যাদুকরের পরিচয় /৫৮২ 
৬. ৭. জিন, যাদু ও রোগব্যাধি প্রতিরোধের মাসনূন পদ্ধতি /৫৮৩ 
৬. ৭. ১. আল্লাহর অসন্ভুষ্টি ও জাগতিক শাস্তির কর্ম বর্জন /৫৮৪ 
৬. ৭. ২. বিশেষ রহমত ও জাগতিক বরকতের কর্ম পালন /৫৮৪ 
৬. ৭. ২. ১. ফরয সালাতের নিয়মানুবর্তিতা /৫৮৫ 
৬. ৭. ২. ২. পিতামাতার খেদমত ও আত্মীয়তার দায়িত্‌ /৫৮৫ 


www.pathagar.com 


সূচীপত্র 


৭. ২. ৩. মানুষের সেবা, দান ও সহযোগিতা /৫৮৫ 
৭. ২. 8. তাহাজ্জুদ ও চাশতের সালাত /৫৮৫ 
৭. ২. ৫. বাড়িতে ইবাদত ও তিলাওয়াত /৫৮৬ 
৭. ২. ৬. ইসতিগফার, দুআ ও যিকর /৫৮৭ 
৭. ২. ৭. নাপাকি ও দুর্গন্ধ বর্জন এবং পবিত্রতা গ্রহণ /৫৮৭ 
, ৭. ২. ৮. তীব্র ক্লান্তি ও রাগের মুহূর্তে সতর্কতা /৫৮৭ 
, ৭. ২. ৯. সন্ধ্যা ও রাতের সতর্কতা /৫৮৮ 
. ৭. ২. ১০. পর্দাপালন ও বহির্গমনে সুগন্ধি পরিত্যাগ /৫৮৮ 
৬. ৭. ৩. হিফাযত বিষয়ক মাসনূন যিকর পালন /৫৮৯ 
৬. ৮. জিন, যাদু ও রোগব্যাধি প্রতিকারে মাসনুন ঝাড়ফুঁক /৫৯০ 
৬. ৯. জিন, যাদু ও রোগব্যাধি প্রতিকারে জায়েয ঝাড়ফুক /৫৯৩ 
৬. ১০. কিছু মাসনূন ঝাড়ফুক ও দুআ /৫৯৭ 
বিক্র নং ২২৮-২৩৮ /৫৯৭-৬০২ 
৬. ১১. মৃত্যু, দাফন ও যিয়ারত /৬০৩ 
৬. ১১. ১. মৃত্যু, দাফন ও যিয়ারত বিষয়ক ধিকর /৬০৩ 
ধিকর নং ২৪০-২৪৮ /৬০৩-৬০৮ 
৬. ১১. ৩. ধিয়ারতে সূরা-দুআ পাঠ ও “বখশে দেওয়া' /৬০৯ 
৬. ১১. ৪. কবর যিয়ারতের দুআয় হস্তত্বয় উত্তোলন /৬১০ 
৬. ১১. ৫. কবর যিয়ারতের দু'আয় কিবলামুখি হওয়া /৬১০ 
সপ্তম অধ্যায়: মাজলিসে ধিক্র ও বিক্রের মাজলিস /৬১৩-৬৫০ 
৭. ১. মাজলিসে আল্লাহর বিক্র /৬১৩ 
৭. ২. আল্লাহর যিক্রের মাজলিস /৬১৫ 
৭. ৩. বিক্রের মাজলিসের ফযীলত /৬১৬ 
৭. ৪. ধিক্রের মাজলিসের যিক্র /৬১৭ 
৭. ৪. ১. কুরআন তিলাওয়াত, শিক্ষা ও আলোচনা /৬১৭ 
৭. ৪. ২. ওয়ায ও ইলম /৬১৮ 
৭. ৪. ৩. আল্লাহর নিয়ামত আলোচনা ও হামদ-সানা /৬১৯ 
" ৭. ৪. ৪. তাসবীহ-তাহলীল ও দুআ-ইসতিগফার /৬২০ 
৭. ৪. ৫. তিলাওয়া, দরুদ, দুআ ও নিয়ামত আলোচনা /৬২২ 
৭. ৫. বিক্রের মাজলিসের ধিক্রু-পন্ধতি /৬২৩ 
৭. ৫. ১. কুরআনী ধিক্রের মাজলিস পদ্ধতি /৬২৪' 
৭. ৫. ২. ওয়ায-ইলমের হালাকায়ে যিকর পদ্ধতি /৬২৬ 
৭. ৫. ৩. মাজলিসে “তাসবীহ' জাতীয় যিকর পালনের পদ্ধতি /৬২৭ 
৭. ৫. ৪. সাহাবীগণের ধিক্রের মাজলিস /৬২৮ 


দেরি 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিকর ওযীফা 


৭. ৫. ৫. মাজলিসের আখেরি মুনাজাত /৬৩০ 
যিকর নং ২৪৯-২৫০ /৬৩১ 

৭. ৬. যিক্রের মাজলিস: আমাদের করণীয় /৬৩৩ 
৭. ৬. ১. পরিবার দিয়ে শুরু করুন /৬৩৪ 
৭. ৬. ২. যিক্রের মাজলিসের সাথী /৬৩৫ 
৭. ৬. ৩. দলাদলির চোরাবালিতে যিক্রের মাজলিস /৬৩৬ 
৭. ৬. ৪. কুরআনী মাজলিসে করণীয় /৬৩৭ 
৭. ৬. ৫. ওয়ায ও ইলমী মাজলিসে করণীয় /৬৩৭ 
৭. ৬. ৬. রাসূলুল্লাহর (8) জীবন কেন্দ্রিক যিক্র /৬৩৮ 
৭. ৬. ৭. যিক্রের মাজলিসের বিদ'আত ও পাপ /৬৪০ 

৭. ৭. কারামত, হালাত ও ওলীগণ /৬৪২ 
৭. ৭. ১. সুন্নাতের পক্ষে সকল বুজুর্গ একমত /৬৪২ 
৭. ৭. ২. নিয়মিত ইবাদত বনাম সাময়িক অনুশীলন /৬৪৩ 
৭. ৭. ৩. ক্রমান্থয় অবনতি ও সংশোধন /৬৪৪ 
৭. ৭. ৪. সুন্নাতে প্রত্যাবর্তনেই নিরাপত্তার নিশ্চয়তা /৬৪৫ 
৭. ৭. ৫. কারামত-ফয়েষ বনাম বেলায়াত-তাষকিয়া /৬৪৬ 
৭. ৭. ৬. বেলায়াত-তাষকিয়া: দাবি ও বাস্তবতা /৬৪৮ 
৭. ৭. ৭. নবীপ্রেম-ওলীপ্রেম: দাবি ও বাস্তবতা /৬৪৮ 

শেষ কথা /৬৫০ 
গ্রন্থপঞ্জি /৬৫১-৬৫৬ 


www.pathagar.com 


প্রথম অধ্যায় 
বেলায়াত, ওসীলাহ ও যিকর 

১. ১. বেলায়াত ও ওলী 

আরবী (৫০%, 95 | >= ও 59390) বিলায়াত, বেলায়াত বা 
ওয়ালায়াত অর্থ নৈকট্য, বন্ধুত্ব বা অভিভাবকতৃ (closeness, friendship, 
guardianship) | ‘বেলায়াত’ অর্জনকারীকে ‘ওলী’ বা ‘ওয়ালী’ (4১) বলা 
হয়। ওলী অর্থ নিকটবর্তী, বন্ধু, সাহায্যকারী, অভিভাবক ইত্যাদি । ‘ওলী’ 
অর্থেরই আরেকটি সুপরিচিত শব্দ ‘মাওলা’ (১+) । “মাওলা' অর্থও অভিভাবক, 
বন্ধু, সঙ্গী ইত্যাদি (master, protector, friend, companion) | 

ইসলামী পরিভাষায় “বেলায়াত' ‘ওলী’ ও “মাওলা' শব্দের বিভিন্ন 
প্রকারের ব্যবহার রয়েছে। উত্তরাধিকার আইনের পরিভাষায় ও রাজনৈতিক 
পরিভাষায় এ সকল শব্দ বিশেষ অর্থে ব্যবহৃত । তবে বেলায়াত বা ওলী শব্দদ্বয় 
সর্বাধিক ব্যবহৃত ($। 5১১) ‘আল্লাহর বন্ধুত্ব” ও (41 ১১) ‘আল্লাহর বন্ধু' অর্থে। 
এ পুস্তকে আমরা ‘বেলায়াত’ বলতে এ অর্থই বুঝাচ্ছি। 

আরবী “তরীক' বা ‘তরিকত’ শব্দের অর্থ রাস্তা বা পথ। ফার্সীতে এ 
অর্থে “রাহ' শব্দটি ব্যবহৃত । আমরা এ পুস্তকে আল্লাহর বন্ধুত্ব লাভের পথ 
সম্পর্কে আলোচনা করতে চাই। ওলীদের পরিচয় প্রদান করে আল্লাহ বলেন : 
1৮০ 238) ০৮০০ ৮৯ 35 rele ৩১৮৮ ৩ ঞ এস এ Sf 

91757 

“জেনে রাখ! নিশ্চয় আল্লাহর ওলীগণের কোনো ভয় নেই এবং তারা 
চিন্তাগরস্তও হবেন না- যারা ঈমান এনেছেন এবং যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে 
আত্মরক্ষা করে চলেন বা তাকওয়ার পথ অনুসরণ করেন ।”১ 

ঈমান অর্থ তাওহীদ ও রিসালাতের প্রতি বিশুদ্ধ, শিরক ও কুফর মুক্ত 
বিশ্বাস। “তাকওয়া” শব্দের অর্থ আত্মরক্ষা করা । যে কর্ম বা চিন্তা করলে মহান 
আল্লাহ অসন্তুষ্ট হন সেসব কর্ম বা চিন্তা বর্জনের নাম তাকওয়া । মূলত সকল 
হারাম, নিষিদ্ধ ও পাপ বর্জনকে তাকওয়া বলা হয়। এথেকে আমরা বুঝতে 
পারি যে, প্রত্যেক মুসলিমই আল্লাহর ওলী। ইমান ও তাকওয়ার গুণ যার মধ্যে 


১ সূরা ইউনূস: ৬২-৬৩। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &%)-এর ধিকর ওযীফা ৩৬ 


যত বেশি থাকবে তিনি তত বেশি ওলী। প্রসিদ্ধ হানাফী ফকীহ ইমাম আৰু 
জাফর তাহাবী (৩২১হি) ইমাম আবু হানীফা, মুহাম্মাদ, আবু ইউসুফ (রাহ) ও 
আহলুস সুন্নাত ওয়াল জামা'আতের আকীদা বা বিশ্বাস বর্ণনা করে বলেন: 


A ARE BS ০৮, AIP Aas EAE পদ POA GAL 
৮৫৮৮1 4) 2৩০ ৮5559 ০০১৮০ 59 AS ০১০৯০] 
aan এ ১৪০৩০ 
০140 (৮৫৮79 
“সকল মুমিন করুণাময় আল্লাহর ওলী। তাদের মধ্য থেকে যে যত 


বেশি আল্লাহর অনুগত ও কুরআনের অনুসরণকারী তিনি ততবেশি আল্লাহর 
নিকট সম্মানিত (তেতবেশি বেলায়াতের অধিকারী)।২ 


১. ২. ওসীলাহ 

উপরে আমরা দেখছি যে, দু'টি গুণের মধ্যে ওলীর পরিচয় সীমাবদ্ধ । 
ঈমান ও তাকওয়া এ দু'টি গুণ যার মধ্যে যত বেশি ও যত পরিপূর্ণ হবে তিনি 
বেলায়াতের পথে তত বেশি অগ্রসর ও আল্লাহর তত বেশি ওলী বা প্রিয় বলে 
বিবেচিত হবেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: 


of abe) বল) এ 09890 BAR ET জে OH 

“হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, তার দিকে “ওয়াসীলাহ' 
সন্ধান কর এবং তার পথে জিহাদ কর; যাতে তোমরা সফলকাম হতে পার।”৩ 
সর্বোচ্চ সফলতা । আর এ সফলতার জন্য এ আয়াতে ঈমানের পরে তিনটি 
কর্মের কথা বলা হয়েছে: (১) তাকওয়া, (২) ওয়াসীলাহ এবং (৩) জিহাদ। 

ঈমান ও তাকওয়ার অর্থ আমরা জেনেছি। ওসীলাহ বা ওয়াসীলাহ 
(4) শব্দটি বাংলাভাষায় উপকরণ বা মাধ্যম অর্থে ব্যবহৃত হয়। কিন্ত 
কুরআন ও হাদীসের আরবী ভাষায় ওয়াসীলাহ অর্থ নৈকট্য। বস্তুত ভাষার 
অনেক শব্দের অর্থই ক্রমান্বয়ে পরিবর্তিত হয় । বাংলা ভাষায় বর্তমানে ‘সন্দেশ’ 
শব্দটি মিষ্টান্ন অর্থে ব্যবহৃত। কিন্তু দু শতাব্দী আগে বাংলা ভাষায় “সন্দেশ' 
শব্দটির অর্থ ছিল ‘সংবাদ’ । আরবী ভাষায় বর্তমানে “লাবান' অর্থ ঘোল। কিন্তু 


২ ইমাম তাহাবী, আল-আকীদাহ (শারহ সহ), পৃ: ৩৫৭-৩৬২। 
« সুরা (৫) মায়িদা: ৩৫ আয়াত। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৩৭ 


পুরাতন আরবীতে এর অর্থ ছিল দুধ । বর্তমানে আরবীতে “আমিল' অর্থ শ্রমিক 
বা কর্মচারী । কিন্তু পুরাতন আরবীতে এর অর্থ ছিল কর্মকতা বা অফিসার । 
আর কোনো শব্দ যখন এক ভাষা থেকে অন্য ভাষায় প্রবেশ করে তখন 
তার অর্থের মধ্যে পরিবর্তন হয় আরো বেশি। আরবীতে ও ফার্সীতে নেশা বা 
নাশওয়া অর্থ ‘মাতলামী’ বা মাদকতা । কিন্তু বাংলায় শব্দটির অর্থ মাদকতা হয় 
আবার অভ্যত্ততাও হয়। একারণে অনেক সময় আমরা অস্পষ্টতার মধ্যে পড়ি। 
কেউ বলেন, নেশা হারাম । উত্তরে অন্যে বলেন, ভাত, চা ইত্যাদিও তো নেশা? 
প্রকৃতপক্ষে বাংলা ‘নেশা’ অর্থাৎ ‘অভ্যস্ততা’ হারাম নয়, বরং ফারসী নেশা অর্থাৎ 
“মাদকতা” হারাম। অভ্যস্ততা হারাম বা হালাল হবে অভ্যাসের বিষয়ের বিধান 
অনুসারে, আর মাদকতা সর্বাবস্থায় হারাম। “ওসীলা' শব্দটিও এরূপ অর্থগত 
পরিবর্তন ও বিবর্তনের কারণে মুসলিম মানসে অনেক অস্পষ্টতার জন্ম দিয়েছে। 


আমরা ওসীলা শব্দটিকে আযানের দু'আয় প্রতিদিন ব্যবহার করে বলি 
Lh 1059 এন IUD 5১৩0 LUV 5০20 ০ (০ th 

“হে আল্লাহ .... মুহাম্মাদ ($)-কে ‘ওসীলা’ প্রদান করুন।” 

এখানে আমরা মুহাম্মাদ (৯৪)-এর জন্য কোনো মাধ্যম বা উপকরণ 
প্রার্থনা করি না; কারণ, আমরা নিশ্চিতভাবে জানি যে, তার কোনো মাধ্যম বা 
উপকরণের প্রয়োজন নেই। আমরা এখানে তার জন্য “নৈকট্য” প্রার্থনা করি। 
এ দুআর অর্থ, হে আল্লাহ, মুহাম্মাদ &-কে আপনার সর্বোচ্চ নৈকট ও 
নিকটবর্তী স্থান ও মর্যাদা প্রদান করুন৷ 

ভাষাবিদ ইবনু ফারিস (৩৯৫ হি) বলেন: “ওয়াও, সীন ও লাম: দুটি 
পরস্পর বিরোধী অর্থ প্রকাশ করে: প্রথম অর্থ: আগ্রহ ও তালাশ । ... দ্বিতীয় 
অর্থ চুরি করা ।” প্রসিদ্ধ ভাষাবিদ ও মুফাস্সির আল্লামা রাগিব ইসপাহানী 
(৫০৭) বলেন: “ওসীলা: অর্থ আগ্রহের সাথে কোনো কিছুর নিকটবর্তী হওয়া । 
মহান আল্লাহ বলেছেন: “তোমরা তার দিকে ওসীলা সন্ধান কর'। ইলম, 
ইবাদত পালন এবং শরীয়তের মর্যাদাময় বিধিবিধান পালনের সর্বাত্মক চেষ্টার 
মাধ্যমে আল্লাহর রাস্তায় প্রতিষ্ঠিত থাকা-ই আল্লাহর দিকে ওসীলার হাকীকাত। 
এটি-ই নেক আমল বা নৈকট্য 1৮৫ 

সুপ্রসিদ্ধ মুফাসসির ইমাম ইবনু জারীর তাবারী (৩১০ হি) বলেন: 


৪ ইবনু ফারিস, মু'জামু মাকায়ীসুল লুগাত ৬/১১০। 
৫ রাগিব ইসপাহানী, আল-মুফরাদাত পৃ. ৫২৩-৫২৪ । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিকর ওষীফা ৩৮ 


4০০১৪ ৮ ৬৬০৪ এ] DO | সেও J bg এ] ly 
43] 45০৪০ ৮৮০১1392093 ভা] ও SEN 55 ০০ এ] ভটি 25905 
“তার দিকে ওসীলা সন্ধান কর। এর অর্থ: তার দিকে নৈকট্য সন্ধান 
কর,অর্থাৎ যে কর্ম করলে তিনি সন্তুষ্ট হন তা করে। ওসীলা শব্দটি “তাওয়াস্সালতু" 
কথা থেকে “ফারীলাহ' ওযনে গৃহীত ইসম। বলা হয় 'তাওয়াস্সালতু ইলা ফুলান 
বি-কাযা, অর্থাৎ আমি অমুক কাজ করে অমুকের নিকটবর্তী হয়েছি।”৬ 
ইমাম তাবারী ভাষাতাত্তিকভাবে প্রমাণ করেন যে, ওসীলা অর্থ নৈকট্য। 
এরপর তিনি সাহাবী ইবনু আব্বাস (রো), তাবিয়ী আবু ওয়ায়িল, আতা ইবনু আবি 
করেন: “তীর ওসীলা সন্ধান কর' অর্থ তার নৈকট্য সন্ধান কর, অর্থাৎ তার আনুগত্য 
ও রেযামন্দিমূলক নেককর্ম করে তার নৈকট্য ও মহব্বত লাভে সচেষ্ট হও ।” 
জিহাদ অর্থ প্রচেষ্টা বা পরিশ্রম । আল্লাহর বিধান পালনের ও প্রচারের 
সকল প্রচেষ্টাকেই কুরআন-হাদীসে কখনো কখনো ‘জিহাদ’ বলা হয়েছে! সত্যের 
দাওয়াত, অন্যায়ের প্রতিবাদ, হজ্জ পালন, আল্লাহর আনুগত্য-মূলক বা 
আত্মশুদ্ধিমূলক যে কোনো কর্মের চেষ্টাকে জিহাদ বলা হয়েছে। তবে ইসলামী 
পরিভাষায় জিহাদ অর্থ “কিতাল” বা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রীয় যুদ্ধ। মুমিন সাধ্যমত 
সত্যের দাওয়াত দিবেন এবং সুযোগ থাকলে রাষ্ট্রীয় জিহাদে অংশ নিবেন 1 
বস্তুত প্রথম আয়াতে “তাকওয়া” বলতে যা বুঝানো হয়েছে এ আয়াতে 
‘তাকওয়া’, “ওসীলাহ' ও ‘জিহাদ’ তারই তিনটি পর্যায়। তাকওয়া মূলত 
আত্মরক্ষামূলক কর্ম, অর্থাৎ ফরয-ওয়াজিব কর্ম করা এবং হারাম-মাকরূহ 
কর্মাদি বর্জন করা। এর অতিরিক্ত আল্লাহর নৈকট্যমূলক কর্মই মূলত 
“ওয়াসীলাহ” বলে গণ্য । দাওয়াত ও জিহাদ কখনো ফরয এবং কখনো নফল। 
বেলায়াত অর্জনের জন্য তাকওয়া ও ওসীলাহর এ দু'টি পর্যায়কে ফরয 
ও নফল দু'ভাগে ভাগ করে রাসূলুল্লাহ (&8) বলেন, আল্লাহ বলেছেন : 
EXE SLL ও ol এস ২৪ ৩৩ ০) ৬৬ ৩ 


এ র্ d Ar A ZA 2 57528 Ar, 
52556257577 


৬ তাবারী, তাফসীর (জামিউল বায়ান) ৬/২২৬। 
৭ তাবারী, তাফসীর ৬/২২৬-২২৭ ও ১৫/১০৪-১০৬। 
৮ বিস্তারিত দেখুন: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ইসলামের নামে জঙ্গিবাদ, পৃ. ১০৫-১২১। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৩৯ 
22788255518 2 ১, 
39 ও পি টা U2) ৬ ৩৪ এ 5349 এ as S| 

ধর ৬১০৭ ১? 25৪ টে 
“যে ব্যক্তি আমার কোনো ওলীর সাথে শত্রুতা করে আমি তার সাথে যুদ্ধ 
ঘোষণা করি । আমার নৈকট্য অর্জন বা ওলী হওয়ার জন্য বান্দা যত কাজ করে 
তারমধ্যে সবচেয়ে আমি বেশি ভালবাসি যে কাজ আমি ফরয করেছি। (ফরয কাজ 
পালন করাই আমার নৈকট্যে অর্জনের জন্য সর্বপ্রথম ও সবচেয়ে প্রিয় কাজ)। 
এরপর বান্দা যখন সর্বদা নফল ইবাদত পালনের মাধ্যমে আমার বেলায়াতের পথে 
অগ্রসর হতে থাকে তখন আমি তাকে ভালবাসি । আর যখন আমি তাকে ভালবাসি 
তখন আমি তার শ্রবণযন্ত্রে পরিণত হই, যা দিয়ে সে শুনতে পায়, আমি তার 
দর্শনেন্দ্রিয় হয়ে যাই, যা দিয়ে সে দেখতে পায়, আমি তার হাত হয়ে যাই, যা 
দিয়ে সে আঘাত করে এবং আমি তার পা হয়ে যাই, যার দ্বারা সে হাটে । সে যদি 
আমার কাছে কিছু প্রার্থনা করে তাহলে আমি অবশ্যই তাকে তা প্রদান করি। সে 
যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় প্রদান করি ।”* 
বেলায়াতের এ অবস্থাকেই অন্য হাদীসে ‘ইহসান’ বলা হয়েছে। 
“ইহসান” অর্থ সৌন্দর্য ও পূর্ণতা । “ইহসান” অর্জনকারী “মুহসিন” । রাসূলুল্লাহ 
%% বলেন: “ইহসান হলো, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে, যেন তুমি 
তাকে দেখছ। কারণ তুমি তাকে না দেখলেও তিনি তোমাকে দেখছেন।”১০ 
তাহলে ওলী ও বেলায়াতের মানদণ্ড ঈমান ও তাকওয়া । আর “তরিকতে 
বেলায়াত' বা “রাহে বেলায়াত' অর্থাৎ বেলায়াতের রাস্তা সকল ফরয কাজ আদায় 
এবং বেশি বেশি নফল ইবাদত করা। যদি কোনো মুসলিম পরিপূর্ণ সুন্নাত 
অনুসারে সঠিক ঈমান সংরক্ষণ করেন, সকল প্রকারের হারাম ও নিষেধ বর্জনের 
মাধ্যমে তাকওয়া অর্জন করেন, তার উপর ফরয যাবতীয় দায়িত্ব তিনি আদায় 
করেন এবং সর্বশেষে যথাসম্ভব বেশি বেশি নফল ইবাদত আদায় করেন তিনিই 
আল্লাহর ওলী বা প্রিয় মানুষ । বেলায়াতের পূর্ণতার প্রমাণ যে, মুমিনের দর্শন শক্তি, 
শ্রবণশক্তি ও দৈহিকশক্তি মহান আল্লাহর নির্দেশনাধীন হবে। সর্দসর্বদা তিনি 
অনুভব করবেন যে, তিনি আল্লাহকে দেখছেন এবং আল্লাহ তাকে দেখছেন। 
কাজেই সামান্যতম পাপের চিন্তায় তার হাত, পা, চোখ, কান সবকিছু আড়ষ্ট হয়ে 


i ৪- কিতাবুর রিকাক, ৩৮- বাবুত তাওআদু) ৫/২৩৮৪ (ভারতীয় ২/৯৬৩) 
সহীহ কারী ১/২৭, ৪/১৭৯৩, সহীহ মুসলিম ১/৩৭, ৩৯, ৪০। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিকর ওষীফা ৪০ 


যাবে। আল্লাহর যিকর থেকে সামান্য সময় অমনোযোগী হলেও তিনি খারাপ বোধ 
করেন। তিনি সর্বদা মহান আল্লাহর দৃষ্টি ও সাহচর্য অনুভব করেন। 

আল্লাহর নিষেধ বর্জনকে মূলত তাকওয়া বলা হয়। এজন্য বেলায়াতের 
পথে নফল মুস্তাহাব পালনের চেয়ে হারাম-মাকরূহ বর্জনের গুরুত্ব বেশি। এ 
বিষয়ে মুজাদ্দিদ আলফ সানী (রাহ) বলেন: আল্লাহ তা'আলার নৈকট্য প্রদানকারী 
আমলসমূহ দুই প্রকার। প্রথম প্রকার ফরয কার্যসমূহ, দ্বিতীয় প্রকার নফল 
কার্যাবলী । নফল আমলসমূহের ফরযের সহিত কোনই তুলনা হয় না। নামায, 
রোযা, যাকাত, যিক্র, মোরাকাবা ইত্যাদি যে কোন নফল ইবাদত হউক না কেন 
এবং তাহা খালেছ বা বিশুদ্ধভাবে প্রতিপালিত হউক না কেন, একটি ফরয ইবাদত 
তাহার সময় মত যদি সম্পাদিত হয়, তবে সহস্র বৎসরের উক্তরূপ নফল ইবাদত 
হইতে তাহা শ্রেষ্ঠতর। বরং ফরয ইবাদতের মধ্যে যে সুন্নাত, নফল ইত্যাদি আছে, 
অন্য নফলাদির তুলনায় উহারাও উক্ত প্রকার শ্রেষ্ঠত্ব রাখে ৷... অতএব, মুস্তাহাবের 
প্রতি লক্ষ্য রাখা এবং মাকরুহ যদিও উহা “তানজিহী' হয় তাহা হইতে বিরত থাকা 
যিক্র মোরাকাবা ইত্যাদি হইতে বহুগুণে শ্রেষ্ঠ, মাকরহে তাহরীমির কথা কী আর 
বলিব ! অবশ্য উক্ত কার্যসমূহ (যিকর মোরাকাবা) যদি উক্ত আমলসমূহের (ফরয, 
মুস্তাহাব পালন ও সকল মাকরুহ বর্জনের) সহিত একত্রিত করা যায়, তবে তাহার 
উচ্চ-মনোবাস্ছ পূর্ণ হইবে, অন্যথায় মেহনত বরবাদ ।”১১ 


এভাবে কুরআন-সুন্নাহের আলোকে আমরা দেখি যে, বেলায়াতের পথের 
কর্মগুলোর পর্যায়, তথা মুমিন জীবনের সকল কর্মের গুরুত্ব ও পর্যায়গুলো নিম্নরূপ: 

প্রথম, ঈমান : সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবকিছুর মূল বিশুদ্ধ ঈমান। 
ঈমানের ক্ষেত্রে ক্রটিসহ সকল নেক কর্ম ও ধার্মিকতা পণুশ্রম ও বাতুলতা মাত্র । 

দ্বিতীয়, বৈধ উপার্জন : ঈমানের পরে সর্বপ্রথম দায়িত্ব বৈধভাবে 
উপার্জিত জীবিকার উপর নির্ভর করা। সুদ, ঘুষ, ফাকি, ধোকা, জুলুম ইত্যাদি 
সকল প্রকার উপার্জন অবৈধ । অবৈধ উপার্জন দ্বারা জীবিকা নির্বাহকারীর 
ইবাদত আল্লাহর নিকট গ্রহণীয় নয়। 

তৃতীয়, বান্দার হক সংশ্লিষ্ট হারাম বর্জন : কর্মের ক্ষেত্রে সর্বপ্রথম ও 
সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় ফরয কর্ম। ফরয দু প্রকার (ক) করণীয় ফরয (খ) 
বর্জনীয় ফরয বা “হারাম”। হারাম দু প্রকার : এক প্রকার পৃথিবীর অন্যান্য 
মানুষ ও সৃষ্টির অধিকার বা পাওনা নষ্ট বা তাদের কোনো ক্ষতি করা বিষয়ক 
হারাম ৷ এগুলো বর্জন করা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ৷ 


১ মাকতুবাত শরীফ ১/১/ মাকতুব ২৯, পৃষ্ঠা ৫৭-৫৮। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ৪১ 


চতুর্থ, আল্লাহর অন্যান্য আদেশ নিষেধ বিষয়ক হারাম বর্জন। 

পঞ্চম, ফরয কর্মগুলো পালন । 

ষষ্ঠ, মাকরুহ তাহরীমি বর্জন ও সুন্নাতে মু'আকাদা কর্ম পালন। 

সপ্তম, মানুষ ও সৃষ্টির সেবা ও কল্যাণমূলক সুন্নাত-নফল ইবাদত পালন। 

অষ্টম, ব্যক্তিগত সুন্নাত-নফল ইবাদত পালন। 

আমি এ পুস্তকে কিছু ফরয-ওয়াজিব বিষয়ের আলোচনা করলেও, 
মূলত অষ্টম পর্যায়ের ইবাদতই এ পুস্তকের মূল আলোচ্য বিষয়। উপরের 
সাতটি পর্যায়ের কর্ম যদি আমাদের জীবনে না থাকে তাহলে এ অষ্টম পর্যায়ের 
কর্ম অর্থহীন হতে পারে বা ভদ্তামীতে পরিণত হতে পারে । আমরা অত্যন্ত দুঃখ 
ও বেদনার সাথে লক্ষ্য করি যে, আমাদের সমাজের ধার্মিক মানুষেরা প্রায়শ এই 
অষ্টম পর্যায়ের কাজগুলোকে অত্যন্ত বেশি গুরুত্ব দেন, অথচ পূর্ববর্তী 
বিষয়গুলোর প্রকৃত গুরুত্ব আলোচনা বা অনুধাবনে ব্যর্থ হন। মহান রাব্বুল 
“আলামীন ও তার প্রিয়তম রাসূল ৪ যে কর্মের যতটুকু গুরুত্ব প্রদান করেছেন 
তাকে তার চেয়ে কম গুরুত্ব প্রদান করা যেমন কঠিন অপরাধ ও তাদের শিক্ষার 
বিরোধিতা, বেশি গুরুত্ব প্রদানও একই প্রকার অপরাধ । 

এক্ষেত্রে আমরা কয়েক প্রকারের কঠিন ভুল ও অপরাধে লিপ্ত হচ্ছি : 

(ক) ফরয, ওয়াজিব বা সুন্নাতে মু'আক্কাদা ছেড়ে অন্যান্য সুন্নাত- 
নফলের গুরুত্ব দেওয়া । নফল ইবাদতের ফযীলত বলতে যেয়ে আমরা ফরযের 
কথা অবহেলা করে ফেলি। ফলে সমাজের অনেক ধার্মিক মানুষ অনেক ফরয 
ইবাদত বাদ দিয়ে নফলে লিপ্ত হন। যেমন, ফরয যাকাত না দিয়ে নফল দান, 
ফরয হজ্ব না করে নফল ইবাদত, ফরয ইল্ম অর্জন না করে নফল তাহাজ্জুদ, 
ফরয সৎকাজে আদেশ প্রদান না করে নফল যিকর, ফরয স্ত্রী-সন্তান প্রতিপালন 
বাদ দিয়ে নফল ইবাদত ইত্যাদি । 

(খ) হারাম বর্জন ও হালাল উপার্জন থেকে সুন্নাত-নফল পালনকে 
গুরুত্ব দেওয়া । ফরয পালনের চেয়ে হারাম বর্জন বেশি গুরুত্বপূর্ণ, যদিও দুটিই 
একইভাবে ফরয । কিন্ত আমরা সুন্নাত ও নফল বা সপ্তম ও অষ্টম পর্যায়ের 
ইবাদতের গুরুত্ব বুঝাতে যেয়ে অনেক সময় উপরের বিষয়গুলো ভুলে যায়। 
ফলে অগণিত মানুষকে আমরা দেখি হারাম উপার্জন, হারাম কর্ম ইত্যাদিতে 
লিপ্ত রয়েছেন, অথচ বিভিন্ন সুন্নাত-নফল ইবাদত আগ্রহের সাথে পালন 
করছেন। বিশেষত, অনেকে বান্দার হক সংক্রান্ত হারামে লিপ্ত থেকে নফল 
ইবাদত পালন করছেন অতীব আগ্রহের সাথে। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিকর ওযীফা ৪২ 


(গ) নফল ইবাদতের ক্ষেত্রে সৃষ্টির সেবার চেয়ে ব্যক্তিগত সুন্নাত- 
নফলকে বেশি গুরুত্ব দেওয়া । কুরআন ও হাদীসে মানুষের বা যে কোনো প্রাণীর 
উপকার করা, সাহায্য করা, সেবা করা, চিকিৎসা করা, কারো সাহায্যের উদ্দেশ্যে 
সামান্য একটু পথচলা, এমনকি শুধুমাত্র নিজেকে অন্য কারো ক্ষতি করা বা কষ্ট 
অনেক বেশি সাওয়াব ও মর্যাদার বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া আল্লাহর 
রহমত, বরকত, ক্ষমা ও সন্তুষ্টি অর্জনের জন্য সৃষ্টির সেবাকে সবচেয়ে বেশী 
ফলদায়ক বলে বারংবার উল্লেখ করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, 
আমরা কুরআন ও হাদীসের এসব সুস্পষ্টতম বিষয় একেবারেই অবহেলা করছি। 
একজন ধার্মিক মানুষ যিক্র ওষীফাকে যতটুকু গুরুত্ব দেন মানুষের সাহায্য, 
উপকার বা সেবাকে সে গুরুত্ব দেন না, বরং এগুলোকে ইবাদতই মনে করেন না। 


(ঘ) অষ্টম পর্যায়ের কর্মসমূহের মধ্যেও পর্যায় রয়েছে। সাধারণত সে 
সকল কাজ রাসূলুল্লাহ & করেছেন বা করতে উৎসাহ প্রদান করেছেন কিন্তু না 
করলে কোনো আপত্তি করেননি সে কাজগুলোই অষ্টম পর্যায়ের । এ পর্যায়ের 
কাজের মধ্যে গুরুত্বের কম-বেশি হয় সুন্নাতের আলোকে । যে কাজ রাসূলুল্লাহ 
&ষ সর্বদা করেছেন বা অধিকাংশ সময় করেছেন তবে না করলে আপত্তি করেননি 
তা বেশি গুরুত্বপূর্ণ । পক্ষান্তরে যা তিনি মাঝে মধ্যে করেছেন তার গুরুত্ব তার 
চেয়ে কম। অপরদিকে যা তিনি করেছেন ও করতে উৎসাহ দিয়েছেন তার গুরুত্ব 
যা তিনি করেছেন কিন্তু করতে উৎসাহ দেননি তার চেয়ে বেশি। 

আমরা এ পর্যায়ের কাজগুলোকেও উল্টাভাবে গ্রহণ করি। একটি 
উদাহরণ দেখুন। রাসূলুল্লাহ & সর্বদা কম খাদ্য খাওয়ায় অভ্যস্ত ছিলেন । তিনি 
কম খেতে, ক্ষুধার্ত থাকতে ও মানুষকে খাওয়াতে পছন্দ করতেন ও উৎসাহ 
প্রদান করতেন। এছাড়া তিনি খাওয়ার সময় দস্তরখান ব্যবহার করতেন বলে 
জানা যায়। তবে সর্বদা তা ব্যবহার করতেন না বলেই বুঝা যায়। এছাড়া তিনি 
দস্তরখান ব্যবহার করতে উৎসাহ প্রদান করেননি। সাহাবীগণ হেঁটে হেঁটে, 
দাড়িয়ে বা পাত্রে রেখেও খেয়েছেন। এখন আমরা দ্বিতীয় কাজটিকে অত্যন্ত 
গুরুত্ব প্রদান করি, অথচ প্রথম কাজটিকে গুরুত্ব প্রদান করি না। 

এছাড়া অনেকেই এক্ষেত্রে সুন্নাতের অনুসরণ করতে যেয়ে সুন্নাতের 
বিরোধিতা করেন। রাসূলুল্লাহ যা মাঝে মাঝে করেছেন তা সর্বদা করলে 
তীর সুন্নাতের বিরোধিতা হয়। কারণ, তিনি মাঝে মাঝে অন্য যে কাজটি 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৪৩ 


করতেন তা বর্জিত হয়। যেমন, রাসূলুল্লাহ 8 বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের 
ও বিভিন্ন রঙের পোশাক পরতেন, বিভিন্ন প্রকার খাদ্য বিভিন্নভাবে গ্রহণ 
করতেন। কখনো পাগড়ি পরতেন, কখনো রুমাল পরতেন, কখনো শুধু টুপি 
পরতেন। কখনো জামা পরতেন, কখনো লুঙ্গি ও চাদর পরতেন ... ইত্যাদি। 
এখন শুধু এক প্রকারকে সর্বদা পালন করা তার রীতির বিরুদ্ধতা করা । 

(ও) বেলায়াত ও তাকওয়ার ধারণার বিকৃতি। উপরের বিষয়গুলো 
আমাদের মনে এমনভাবে আসন গেড়ে বসেছে যে, প্রকৃত মুসলিমের ব্যক্তিত্ব, 
তাকওয়া, বেলায়াত ও বুজুর্গী সম্পর্কে আমাদের ধারণা একেবারেই উলটো হয়ে 
গিয়েছে। আমরা পাগড়ি, টুপি, যিক্র, দস্তরখান ইত্যাদি বিষয়ে অত্যন্ত সচেতন। 
কিন্তু ঈমান, বান্দার হক, হালাল উপার্জন, মানব সেবা সম্পর্কে উদাসীন । কেউ 
হয়ত গীবত, অহংকার, বান্দার হক নষ্ট, হারাম উপার্জন ইত্যাদিতে লিপ্ত, কিন্ত 
টুপি, পাগড়ি, তাহাজ্জুদ, যিক্র ইত্যাদি অষ্টম পর্যায়ের ইবাদতে অত্যন্ত নিষ্ঠাবান। 
আমরা এ ব্যক্তিকে মুত্তাকী পরহেষগার বা ধার্মিক মুসলিম বলে মনে করি। এমনকি 
আল্লাহর ওলী বা পীর মাশায়েখ বলেও বিশ্বাস করি। অপর দিকে যদি কেউ মানব 
সেবা, সমাজ কল্যাণ ইত্যাদিতে লিপ্ত থাকেন তাকে আমরা আল্লাহর ওলী বলা তো 
দূরের কথা ধার্মিক বলেই মানতে রাজি হব না। 


অনেক ধার্মিক মানুষ দস্তরখান বা পাগড়ী নিয়ে অতি ব্যস্ত হলেও 
হালাল মালের খাদ্য ও পোশাক কি-না তা বিবেচনা করছেন না। লোকটির 
টুপি, পাগড়ি বা জামা কোন্‌ কাটিংএর তা খুব যত্ন সহকারে বিবেচনা করলেও 
তিনি বান্দার হক নষ্ট করছেন কিনা, ফরযসমূহ পালন করছেন কিনা, মানুষের 
ক্ষতি বা অকল্যাণ থেকে বিরত আছেন কিনা, কবীরা গোনাহগুলো থেকে বিরত 
আছেন কিনা ইত্যাদি বিষয় আমরা বিবেচনায় আনছি না। 

(চ) আমরা সর্বশেষ পর্যায়ের নফল মুস্তাহাব কাজগুলোকে দলাদলি ও 
ভ্রাতৃত্বের মানদণ্ড হিসাবে গ্রহণ করেছি। মূলত সকল মুমিন মুসলমান একে 
অপরকে ভালবাসবেন। বিশেষত যাদের মধ্যে প্রথম ছয়টি পর্যায় পাওয়া যায় 
তাদেরকে আমরা আল্লাহর ওলী ও মুত্তাকী বান্দা হিসেবে আল্লাহর ওয়াস্তে 
বিশেষভাবে ভালবাসব। নফল মুস্তাহাব বিষয় কম-বেশি যে যেভাবে পারেন 
করবেন। এ সকল বিষয়ে প্রতিযোগিতা হবে, কিন্তু দলাদলি হবে না। কিন্তু বাস্তব 
জীবনে আমরা দেখি যে, আমরা টুপি, জামা, পাগড়ি, দস্তরখান ইত্যাদির আকৃতি, 
প্রকৃতি রঙ, যিক্র, দু'আ, সালাত, সালাম ইত্যাদির পদ্ধতি ও প্রকরণ ইত্যাদিকেই 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ()-এর যিক্র ওযীফা 88 


দলাদলির ভিত্তি হিসেবে গ্রহণ করি । ফলে প্রথম ছয়টি পর্যায় যার মধ্যে সঠিকভাবে 
আপন মনে করে দ্বীনি ভাই বা মহব্বতের ভাই বলে মনে করি। আর যার মধ্যে 
প্রথম ছয়টি পর্যায় বিরাজমান, অথচ অষ্টম পর্যায়ে আমার সাথে ভিন্নতা রয়েছে 
তাকে আমরা কাফির মুশরিকের মতো ঘৃণা করি বা বর্জন করি। এভাবে আমরা 
ইসলামের মূল মানদণ্ড উল্টে ফেলেছি । আমরা ইসলামের জামা উল্টে পরেছি। 
১. ৩. বেলায়াত ও আত্মশুদ্ধি 

মহান আল্লাহ বলেন: “আল্লাহ মুমিনদের প্রতি অনুখহ করেছেন যে, 
তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের কাছে রাসুল প্রেরণ করেছেন, তিনি 
আল্লাহর আয়াত তাদের কাছে আবৃত্তি করেন, তাদেরকে “তাযকিয়া” (পরিশোধন) 
করেন এবং কিতাব ও প্রজ্ঞা (সুন্নাত) শিক্ষা দেন।”১২ অনুরূপভাবে বিভিন্ন স্থানে 
বলা হয়েছে যে আল্লাহর আয়াত পাঠ করা, কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেওয়া ও 
‘তাযকিয়া’ বা পরিশোধন করাই রাসূলুল্লাহ &-এর মূল মিশন। 


অন্যত্র আল্লাহ বলেন: “সেই সফলকাম হবে, যে নিজেকে “তাযকিয়া' 
(পবিত্র) করবে এবং সেই ব্যর্থ হবে, যে নিজেকে কলুষাচ্ছন্নর করবে।””* আরো 
বলা হয়েছে: “নিশ্চয় সাফল্য লাভ করবে যে ‘যাকাত’ (পবিত্রতা) অর্জন করে। 
এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত আদায় করে ।”১ এ থেকে 
জানা যায় যে, তাযকিয়া, তাযকিয়া নফন বা আত্মশুদ্ধি-ই সফলতার মূল। 


“তাষকিয়া'-র ব্যাখ্যায় ইমাম তাবারী বলেন, তাযকিয়া শব্দটি “যাকাত' 
থেকে গৃহীত যাকাত অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। এ সকল আয়াতে “তাফকিয়া' 
অর্থও পবিত্রতা ও বৃদ্ধি। রাসূলুল্লাহ (ঞ্) মুমিনগণকে শিরক ও গাইরুল্লাহর 
ইবাদত থেকে পবিত্র করেন এবং আল্লাহর ইবাদত ও আনুগত্যের মাধ্যমে 
তাদের মর্যাদা বৃদ্ধি করেন। সাহাবী-তাবিয়ীগণও এভাবেই আয়াতগুলোর 
ব্যাখ্যা করেছেন। ইবনু আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ ঞ আল্লাহর আনুগত্য, 
ইখলাস ও নির্ভেজাল তাওহীদের মাধ্যমে তাদের তাযকিয়া করেন। তাবিয়ী 
ইবনু জুরাইজ বলেন, তিনি তাদেরকে শিরক থেকে পবিত্র করেন।১ 


১১ সূরা আল-ইমরান, ১৬৪ আয়াত। 
শামস, ৯-১০। 

» সূরা আ'লা, ১৪-১৫ আয়াত । 

** তাবারী, তাফসীরে তাবারী (জামিউল বায়ান) ১/৫৫৮ ৷ 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র 8৫ 


এভাবে আমরা দেখছি যে, দীনের সকল কর্মই “তাযকিয়া'-র অন্তর্ভুক্ত; 
কারণ সকল কর্মই মুমিনকে কোনো না কোনভাবে পবিত্র করে এবং তার সাওয়াব, 
মর্যাদা ও পবিত্রতা বৃদ্ধি করে। তবে এক্ষেত্রে হার্দিক বা মানসিক বিষয়গুলোর প্রতি 
কুরআন-হাদীসে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। কুরআনকে সকল মনোরোগের 
চিকিৎসা বলে উল্লেখ করে বলা হয়েছে: “হে মানব জাতি, তোমাদের প্রতি 
তোমাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে উপদেশ এবং তোমাদের অন্তরে যা 
আছে তার চিকিৎসা ৷””* রাসূলুল্লাহ & বলেন: “জেনে রাখ! দেহের মধ্যে একটি 
মাংসপিণ্ড রয়েছে, যদি সংশোধিত হয় তবে পুরো দেহই সংশোধিত হয় আর যদি 
তা নষ্ট হয় তবে পুরো দেহই নষ্ট হয়। জেনে রাখ তা অস্তকরণ ">" 


এথেকে আমরা দেখি যে, বেলায়াতের পথের ৮টি পর্যায়ই তাযকিয়া বা 
আতশুদ্ধির পর্যায় ও কর্ম। আত্মশুদ্ধির ক্ষেত্রেও ফরয ও নফল এবং করণীয় ও 
বর্জনীয় কর্ম রয়েছে। শিরক, কুফর, আত্মপ্রেম, কুরআন-সুন্নাহের বিপরীতে 
নিজের পছন্দকে গুরুত্ব প্রদান, হিংসা, অহঙ্কার, লোভ, রিয়া বা প্রদর্শনেচ্ছা, 
ক্রোধ, নিষ্ঠুরতা ইত্যাদি থেকে হৃদয়কে মুক্ত ও পবিত্র করতে হবে। এগুলো 
বর্জনীয় মানসিক কর্ম । মনকে ধৈর্য, কৃতজ্ঞতা, আল্লাহ-ভীতি, আল্লাহর রহমতের 
কল্যাণকামনা ইত্যাদি বিষয় দিয়ে পরিপূর্ণ করতে হবে । এগুলো করণীয় মানসিক 
কর্ম। এগুলোর ফরয ও নফল পর্যায় আছে। আমরা বুঝতে পারিছ যে, শির্ক, 
আত্মপ্রেম ইত্যাদিতে মন ভরে রেখে পাশাপাশি সবর, শোকর, ক্রন্দন ইত্যাদি 
গুণ অর্জনের চেষ্টা করা বিভ্রান্তি ও ভণ্ডামি ছাড়া কিছুই নয়। 


১. ৪. যিক্র, বেলায়াত ও আত্মশুদ্ধি 


যিকর আরবী শব্দ। বাংলায় এর অর্থ স্মরণ করা বা স্মরণ করানো। 
পরবর্তী আলোচনা থেকে আমরা দেখতে পাব যে, যে কোনো প্রকারে মনে, মুখে, 
অন্তরে, কর্মের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, আদেশ পালন করে বা নিষেধ মান্য করার 
মাধ্যমে আল্লাহর নাম, গুণাবলী, বিধিবিধান, তার পুরস্কার, শাস্তি ইত্যাদি স্মরণ 
করা বা করানোকে ইসলামের পরিভাষায় যিকর বা আল্লাহর যিকর বলা হয়। তবে 
কুরআন ও সুন্নাহে ‘যিকর’ বলতে সাধারণভাবে কোনো না মোতে বি 


১২ সূরা ইউনূস, ৫৭ আয়াত । আরো দেখুন: সূরা বানী ইসরাঈল, ২ আআ 
৯৭ বুখারী (২- কিতাবুল ঈমান, ৩৭- মারা ইসতাবরাআ লিদীনিহী) ১/২৮ (ভারতীয় ১/১৩); 
মুসলিম (২২-কিতাবুল মুসাকাত, ২০-বাব আবধিল হালাল... .) ৩/১২১৯ (ভারতীয় ২/২৮)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &৪)-এর যিকর ওযীফা ৪৬ 


ভাষায় ‘আল্লাহর স্মরণ” করাকে বুঝানো হয়। মুখের সাথে মনের ও কর্মের স্মরণ 
থাকতে হবে। শুধু কর্মের স্মরণ বা শুধু মনের স্মরণও যিক্র। তবে কুরআন ও 
হাদীসে যিক্রের নির্দেশের ক্ষেত্রে, যিক্রের ফযীলত বর্ণনার ক্ষেত্রে বা রাসূলুল্লাহ 
£৯-এর যিক্র বর্ণনার ক্ষেত্রে সর্বত্র মূলত মুখের উচ্চারণের মাধ্যমে আল্লাহর স্মরণ 
বুঝানো হয়েছে। আমরা পরবর্তী আলোচনায় তা বিস্তারিত দেখতে পাব। 

উপর্যুক্ত ব্যাপক অর্থে ঈমান ও নেককর্ম সবই “যিক্র' বলে গণ্য । এ 
জন্য প্রশস্ত অর্থে বেলায়াতের পথের উপরোল্লিখিত আট পর্যায়ের সকল 
কর্মকেই এক কথায় ‘যিক্র’ বলে অভিহিত করা যায়। এভাবে যিকর ও 
বেলায়াত পরস্পরে অবিচ্ছেদ্য বা প্রায় সমার্থক । 

আমরা দেখেছি যে, বেলায়াতের পথের কর্ম দু পর্যায়ের: ফরয ও নফল। 
অনেক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে হাদীস শরীফে । সর্বোপরি, আত্মশুদ্ধির 
জন্য কুরআন-হাদীসে যিক্রের প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে । এজন্য 
, আলোচনা করব। আল্লাহর কাছে তাওফীক ও কবুলিয়্যত প্রার্থনা করছি। 


১. ৫. ধিক্রের পরিচয়ে অস্পষ্টতা 

অনেক সময় রাসূলুল্লাহ প্ট-এর সুন্নাত ও সাহাবীগণের সুন্নাতের উপর 
নির্ভর না করে শুধুমাত্র শাব্দিক অর্থ বা ব্যক্তিগত প্রজ্ঞা, অভিরুচি ইত্যাদির উপর 
নির্ভর করে কুরআনের আয়াত বা হাদীসের অর্থ বা ব্যাখ্যা করতে যেয়ে আমরা 
বিভিন্ন প্রকারের বিভ্রান্তির মধ্যে নিপতিত হই। এধরনের অজ্ঞতা বা মনগড়া 
ব্যাখ্যার কারণে আমরা যিক্রের ক্ষেত্রে তিন প্রকার বিভ্রান্তির মধ্যে নিপতিত হই : 

প্রথম, অনেক সময় অনেক আবেগী ধার্মিক মানুষ তাসবীহ, 
তাহলীল ইত্যাদি শাব্দিক যিক্রের প্রতি অবজ্ঞা করে বলেন যে, “আল্লাহর 
হুকুম মানাই তো বড় যিক্র ... ' ইত্যাদি। 

দ্বিতীয়, অনেক সময় অনেক ধার্মিক মানুষ যিকর বলতে শুধুমাত্র 
তাসবীহ, তাহলীল ইত্যাদি শাব্দিক যিক্রই বুঝেন। তিনি মনে করেন এ সকল 
যিক্র না করে যিনি আল্লাহর বিধানাবলী সাধ্যমত পালন করেন তিনি কখনই 
যাকির নন। উপরন্ত অনেকে আল্লাহর ফরয বিধানাবলী - সালাত, সিয়াম, 
যাকাত, ইত্যাদি যথাযথ পালন না করে শুধুমাত্র কিছু সুন্নাত-সম্মত অথবা 
দাবি করেন বা মনে করেন। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র রি 

তৃতীয়, অনেক ধার্মিক ও যাকির মানুষ ‘আল্লাহর ঘিক্র' বা আল্লা 
না বুঝে সমাজে প্রচিলত বিভিন্ন বানোয়াট পদ্ধতির বানোয়াট যিকর বুঝেন। তারা 
আল্লাহর ধিকরের ফধীলতের আয়াত ও হাদীসগুলো গ্রহণ করেন। কিন্তু এগুলোর 
পালনের ক্ষেত্রে রাসূলুল্লাহ £ ও সাহাবীগণের সুন্নাত নিয়ে মাথা ঘামান না। . 

এসকল বিভ্রান্তির মূল কুরআন, হাদীস ও সাহাবীগণের শিক্ষা, কর্ম ও 
ব্যবহার না জেনে, দুই একটি আয়াত বা হাদীস পড়ে মনোমতো ব্যাখ্যা করা। 
ইসলামের অন্যতম রুকন “সালাত” । ‘সালাত’ অর্থ প্রার্থনা । আমরা বাংলা ভাষায় 
ফার্সি 'নামায' শব্দ ব্যবহার করি। ইংরেজিতে সালাতকে [4)07-ই বলা হয়। 
এখন কল্পনা করুন, একজন নতুন ইংরেজি ভাষাভাষী মুসলিম আল্লাহর নির্দেশ 
পালন করতে 799৫1 বা প্রার্থনা কায়েম করতে চায়। এজন্য সে দাড়িয়ে বা বসে 
আবেগের সাথে আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছে। তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে 
সে বলে যে, আল্লাহর নির্দেশমতো সে 01890 বা সালাত কায়েম করছে। আপনি 
তাকে এভাবে প্রার্থনা বা সালাত কায়েম করতে নিষেধ করলে বিরক্ত হয়ে 
আপনাকে ইসলাম বিরোধী ও সালাত বিরোধী বলে আখ্যায়িত করল। 


জাপানি ও অন্যান্য বিদেশী সাক্ষাৎ হলে তাদের ‘সালাম’ হিসাবে 
Bow (বাউ) করে বা মাথা নিচু করে সম্ভাষণ জানায়। এখন একজন জাপানি 
ইসলাম গ্রহণ করে “ইসলামী সালাম’ শিখেছেন। তিনি অনুরূপ Bow (বাউ) 
করে বা মাথা ঝুঁকিয়ে আপনাকে “আসসালামু আলাইকুম" বললেন। আপনি 
তাকে Bow (বাউ) করতে নিষেধ করলে তিনি বিরক্ত হয়ে বললেন, আপনি 
আমাকে সালাম করতে নিষেধ করছেন? সালাম সুন্নাত, সালামে এত ফযীলত, 
ইত্যাদি ইত্যাদি। আপনি কী করবেন? আপনি কি তাকে বুঝাতে পারবেন যে, 
আপনি সালাম করতে নিষেধ করছেন না, আপনি শুধুমাত্র Bow (বাউ) করে 
সালাম করতে নিষেধ করছেন। আপনি কি তাকে বুঝাতে পারবেন যে, আপনি 
তাকে সুন্নাত শব্দে ও সুন্নাত পদ্ধতিতে সালাম করতে বলছেন? 

আমাদের দেশের যাকিরগণ অবিকল একই সমস্যায় নিপতিত। 
আল্লাহর যিক্র, যিক্র, আল্লাহর নামের যিক্র ইত্যাদি শব্দ বিকৃত ও সুন্নাত 
বিরোধী অর্থে ব্যবহৃত হচ্ছে। আপনি যদি রাসূলুল্লাহ 3% ও সাহাবীগণের 
পদ্ধতিতে যিক্র করতে অনুরোধ করেন তাহলে তারা আপনার কথার ভুল অর্থ 
করে আপনি যিক্র করতে নিষেধ করছেন বলে আপনার বিরোধিতা করবেন। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিক্র ওষীফা ৪৮ 


এজন্য আমাদেরকে একটি বিষয়ে সিদ্ধান্ত খহণ করতে হবে। করআন ও 

যিক্রের যে অগণিত নির্দেশনা ও ফযীলত বর্ণিত হয়েছে নসর 
পালনের এবং ফযীলত অর্জনের জন্য আমরা কি মনগড়াভাবে প্রয়োজন, ইচ্ছা বা 
অভিরুচি মত যিক্র বা যিক্র-পদ্ধতি বানিয়ে নিতে পারব? নাকি আমাদের এ 
সকল বিষয়ে রাসূলুল্লাহ £8 ও তার সাহাবীগণের অনুসরণ করতে হবে? যিক্র 
মানেই তো স্মরণ । আমরা কি তাহলে দেশ, যুগ, ভাষা, রুচি, প্রয়োজন ও সুবিধা 
অনুসারে ইচ্ছামত শব্দে ও ইচ্ছামত পদ্ধতিতে যিক্র বা স্মরণ করতে পারব ? না 
শুধু রাসূলুল্লাহ & ও তার সাহাবীগণ যখন, যেভাবে, যে শব্দে ও যে পদ্ধতিতে 


১. ৬. কুরআন-হাদীসের আলোকে যিক্র 

কুরআন-হাদীসের আলোকে আমরা দেখি যে, আল্লাহর যিক্র বা মহান 
রাব্লুল আ'লামীনের স্মরণই মূলত ইসলাম। মুমিনের সকল কর্মই তো তার 
প্রতিপালক রাব্বুল আ'লামীনকে কেন্দ্র করে ও তাকেই স্মরণ করে। কাজেই, তার 
সকল কর্মই যিক্র। কুরআন ও হাদীসে এভাবে আমরা যিক্রকে ব্যাপক অর্থে 
ইবাদতকেই যিক্র বলা হয়েছে। আবার এগুলোর অতিরিক্ত তাকবীর, তাহলীল, 
তাসবীহ, দু'আ ইত্যাদিকেও যিক্র নামে অভিহিত করা হয়েছে। 

কুরআন ও হাদীসের এ সকল ব্যবহারের আলোকে আমরা যিক্রকে 
মূলত দুই ভাগে ভাগ করতে পারি: ১. ইসলামে যে সকল ফরয বা নফল 
আল্লাহর স্মরণ, এজন্য সেগুলোকেও যিক্র নামে অভিহিত করা হয়েছে। ২. যে 
সকল ফরয বা নফল ইবাদত শুধুমাত্র যিক্র নামেই অভিহিত এবং অন্যান্য 
সকল ইবাদতের অতিরিক্ত শুধুমাত্র আল্লাহর স্মরণের জন্য পালন করা হয়। 
নিম্নে যিক্র শব্দের বিভিন্ন ব্যবহার আলোচনা করা হল : 

১. ৬. ১. আল্লাহর আনুগত্যমূলক কর্ম ও বর্জন 

মহান আল্লাহ বলেন: a টিন 

৮55১19575১৬ 
“তোমরা আমার যিকর কর, আমি তোমাদের যিক্র করব” 1১৮ 


* সূরা বাকারা : ১৫২ । 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ৪৯ 


এ আয়াতের ব্যাখ্যায় সাহাবী-তাবেয়ীগণ বলেন: এখানে যিক্র বলতে 
সকল প্রকার ইবাদত ও আল্লাহর আনুগত্যমূলক কাজকে বুঝান হয়েছে। আল্লাহর 
আনুগত্য করাই বান্দার পক্ষ থেকে আল্লাহর যিক্র করা । আর বান্দাকে প্রতিদানে 
পুরস্কার, করুণা, শান্তি ও বরকত প্রদানই আল্লাহর পক্ষ থেকে বান্দাকে যিক্র 
করা ।১* ইমাম তাবারী এ প্রসঙ্গে বলেন: “হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে 
সকল আদেশ প্রদান করেছি তা পালন করে এবং যা নিষেধ করেছি তা বর্জন করে 
আমার রহমত, দয়া ও ক্ষমা প্রদানের মাধ্যমে তোমাদের ধিক্র করব ।”২০ 


আব্দুল্লাহ ইবনু রাবীয়াহ ইবনু আব্বাস (রা)-কে বলেন: “আল্লাহর যিক্র 
তার তাসবীহ, তাহলীল, প্রশংসা জ্ঞাপন, কুরআন তিলাওয়াত, তিনি যা নিষেধ 
করেছেন তার কথা স্মরণ করে তা থেকে বিরত থাকা- এ সবই আল্লাহর যিকর ।” 
ইবনু আব্বাস (রা) বলেন: “সালাত, সিয়াম ইত্যাদি সবই আল্লাহর যিক্র।”* 
প্রখ্যাত মহিলা সাহাবী উম্মে দারদা (রা) বলেন : 
449 81 ১6১ ১৮ 8 ০০ 90 Fn % হুক OY 
55925515878 545 ০ 
dss 
“তুমি যদি সালাত আদায় কর তাও আল্লাহর যিক্র, তুমি যদি সিয়াম 
পালন কর তবে তাও আল্লাহর যিক্ৰ্দ। তুমি যা কিছু ভাল কাজ কর সবই আল্লাহর 
যিক্র। যত প্রকার মন্দ কাজ তুমি পরিত্যাগ করবে সবই আল্লাহর যিক্রের অন্ত 
তুক্ত। তবে সেগুলির মধ্যে উত্তম আল্লাহর তাসবীহ (সুবহানাল্লাহ' বলা)।”২২ 
মহান আল্লাহ বলেন: 
dl SS LF ES NG DES 3 ০৬ 
“(আল্লার ঘরে আল্লাহর যিক্রকারী মানুষগণকে) কোনো ব্যবসা বা 
কেনাবেচা আল্লাহর যিক্র থেকে অমনোযোগী করতে পারে না।”২৩ 


তাবারী, তাফসীরে তাবারী ২০/১৫৬ । 
iw  তাবাী তাফসীরে তাবারী ২০/১৫৭ ৷ 
২০ সূরা নূর : ৩৭। 
৪... 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিকর ওযীফা ৫০ 


এ আয়াতে “আল্লাহর যিক্রের' ব্যাখ্যায় তাবেয়ী কাতাদা বলেন: “এ 
সকল যাকির বান্দা ব্যবসায়ে লিপ্ত থাকতেন। যখনই আল্লাহর কোনো পাওনা 
বা তার প্রদত্ত কোনো দায়িত্ব এসে যেত তারা তৎক্ষণাৎ তা আদায় করতেন। 
ব্যবসা বা বেচাকেনা তাদেরকে আল্লাহর যিক্র থেকে বিরত রাখত না ।”২৪ 

তাবেয়ীগণ মুখের যিক্রের গুরুত্ব দিতেন। তবে এগুলো নফল যিক্র। 
কর্মে আল্লাহর বিধিবিধান না মেনে এসকল যিক্র পালন করাকে তারা মূল্যহীন 
বলে গণ্য করতেন। তাবেয়ী সাঈদ বিন জুবাঈর (৯৫ হি) বলেন : 


০ ৭১০ SFE ৫০ db ০৬ FWY 
52157, EIST ক) ১515 
“আল্লাহর আনুগত্যই আল্লাহর যিক্র। যে তার আনুগত্য করল সে 
তার যিক্র করল। আর যে আল্লাহর আনুগত্য করল না বা তার বিধিনিষেধ 


পালন করল না, সে যত বেশিই তাসবীহ পাঠ করুক আর কুরআন তিলাওয়াত 
করুক সে “যাকির' হিসেবে গণ্য হবে না।”২৫ 


এ অর্থে রাসূলুল্লাহ ৯%& থেকেও একটি হাদীস বর্ণিত। তাবেয়ী খালিদ 
ইবনু আবী ঈমরান (১২৫ হি) বলেন, রাসূলুল্লাহ বলেছেন : 


পা $53৫ পা তে 


29553 সি রি হাটি ১ 41 SS ১2 Yl tl ১০ 
ঠঠ)তা পা 19° পা 


পাতা A =A LS 


297 


2 

“যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করল সে আল্লাহর যিক্র করল, যদিও 

তার সালাত, সিয়াম ও কুরআন তিলাওয়াত কম হয়। আর যে আল্লাহর 

অবাধ্যতা করল সে আল্লাহকে ভুলে গেল, যদিও তার সালাত, সিয়াম ও 
১8358 


নি ভিত বার জিলা হরর) ২/৭২৬, ২/৭২৮; ভারতীয় ১/২৭৭। 
সিয়ারু আ'লামিন নুবালা ৪/৩২৬। 
৮৮৮ Bia SL নক জাল, 
ওয়াকিদ (রা) থেকে একটি হাদীস বর্ণিত। এ সনদটিতে কোনো বিচ্ছিন্নতা নেই, কিন্তু সনদটি দুর্বল। দুটি 
পৃথক সনদে বর্ণিত হওয়াতে হাদীসটির নির্ভরতা বৃদ্ধি পায়। সম্ভবত এ কারণে ইমাম সুযুতী হাদীসটিকে 
হাসান বলেছেন। আলবানী হাদীসটিকে যয়ীফ বলেছেন। তাবারানী, আল-মুজামুল ২২/১৫৪; 
বাইহাকী, শুআবুল ইমান ১/৪৫২, ইবনুল মুবারাক, কিতাবুয যুহদ ১/১৭; হাইসামী, মাজমাউয যাওয়াইদ 
২/২৫৮; আব্দুর রাউফ মুনাবী, ফাইযুল কাদীর ৬/৭০, আলবানী, যয়ীফুল জামিয়িস সাগীর, পূ. ৭৮৫। 
চে 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৫১ 


আল্লামা আব্দুর রাউফ মানাবী এই হাদীসের ব্যাখ্যায় বলেন : “এ থেকে বুঝা 
যায় যে, যিক্রের হাকীকত আল্লাহর আনুগত্য করা, তার আদেশ পালন করা ও 
নিষেধ বর্জন করা ।' এজন্য কোনো কোনো ওলী বলেছেন : 'যিক্রের মূল আল্লাহর 
ডাকে সাড়া দেওয়া ৷ যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা বা পাপের মধ্যে লিপ্ত থেকেও 
মুখে আল্লাহর যিক্র করে সে মূলত আল্লাহ রাব্বুল আলামীনের সাথে উপহাসে 
লিপ্ত এবং আল্লাহর আয়াত ও বিধানকে তামাশার বস্তু হিসাবে গ্রহণ করেছে।”৭ 
তাবেয়ী হাসান বসরী বলেন : “আল্লাহর যিক্র দুই প্রকার: প্রথম প্রকার 
যিক্র- তোমার নিজের ও তোমার প্রভুর মাঝে মুখে জপের মাধ্যমে তার যিক্র 
করবে। এ যিকর খুবই ভাল এবং এর সাওয়াবও সীমাহীন । দ্বিতীয় প্রকার যিক্র 
আরো উত্তম ; আল্লাহ যা নিষেধ করেছেন তার কাছে তার যিক্র করা । অর্থাৎ, 
আল্লাহর কথা স্মরণ করে তার নিষেধ করা কর্ম থেকে বিরত থাকা 1৮ 


তাবেয়ী বিলাল ইবনু সা’দ বলেন: “যিকর দু প্রকার: প্রথম প্রকার জিহ্বার 
যিক্র, এ যিক্র ভাল । দ্বিতীয় প্রকার হালাল-হারাম ও বিধিনিষেধের যিক্র। সকল 
কর্মের সময় আল্লাহর আদেশ নিষেধ মনে রাখা । এ যিক্র সর্বোত্তম ।”২৯ 

তাবেয়ী মাসরূক বলেন : “যতক্ষণ পর্যন্ত ব্যক্তির কূলব আল্লাহর স্মরণে 
রত আছে, ততক্ষণ সে মূলত সালাতের মধ্যে রয়েছে, যদিও সে বাজারের 
মধ্যে থাকে ।”* অন্য তাবেয়ী আবু উবাইদাহ ইবনু আব্দুল্লাহ ইবনু মাসউদ 
বলেন: ‘যতক্ষণ পর্যন্ত ব্যক্তির অন্তর আল্লাহর স্মরণে রত থাকে, ততক্ষণ সে 
মূলত সালাতের মধ্যেই রয়েছে। যদি এর সাথে তার জিহবা ও দুই ঠোট 
নড়াচড়া করে (অর্থাৎ, মনের স্মরণের সাথে সাথে যদি মুখেও উচ্চারণ করে) 
তাহলে তা হবে খুবই ভাল, বেশি কল্যাণময় 1১ 

১. ৬. ২. সালাত আল্লাহর যিক্র 

সকল প্রকার ইবাদতের মধ্য থেকে সালাতকে বিশেষভাবে যিক্র 
হিসেবে কুরআন করীমে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন: 

৪5) Xo) 9? 

২৭ মুনাবী, কাদীর ৬/৭০ 
১৮২4০, পয 
২ বাইহাকী, শু'আবুল ঈমান ১/৪৫২। 


৩ বাইহাকী, শু'আবুল ঈমান ১/৪৫৩। 
৩১ বাইহাকী, শু"আবুল ঈমান ১/৪৫৩। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &%)-এর যিক্র ওযীফা ৫২ 


“এবং আমার যিক্রের জন্য সালাত প্রতিষ্ঠা কর ।”৩২ 

হজ্বের কর্মকাণ্ডের বর্ণনার সময় কুরআন করীমে বলা হয়েছে : 

০০) AD Ls di L5G ০৩০০ ০ ০29 

“তোমরা আরাফাত থেকে ফিরে আসার পরে মাশআরুল হারামের 
নিকট (মুষদালিফায়) আল্লাহর যিক্র করবে ।”৩৩ 

আমরা জানি, মুযদালিফায় হাজীগণের জন্য প্রচলিত তাসবীহ, তাহলীল 
ইত্যাদি কোনো যিক্র করা ফরয-ওয়াজিব নয়। শুধুমাত্র মাগরিব ও ঈশা'র সালাত 
একত্রে আদায় করা ও ফজরের সালাত আদায় করাই হাজীগণের হজ্ব সংক্রান্ত 
বিধান ৷ এ থেকে আমরা বুঝতে পারি যে, এখানে ‘আল্লাহর ধিক্র' বলতে সালাত 
বুঝানো হয়েছে। ইমাম তাবারী বলেন : “তোমরা যখন আরাফাত থেকে ফিরে 
মাশআরুল হারামের নিকট সালাত ও দু'আ করাকে বুঝান হয়েছে।”৩৪ 

আবু সাঈদ খুদরী ও আবু হুরাইরা (রা) বলেছেন, রাসূলুল্লাহ & বলেন: 
০ I 


EEL NE URE 
মিলে দু রাক'আত তাহাজ্জুদ আদায় করবে আল্লাহর দরবারে তারা আল্লাহর 
শ্রেষ্ঠ যাকিরীন বা সর্বাধিক যিক্রকারী ও যিক্রকারিণীগণের অন্তর্ভুক্ত হবে।”* 

তাহলে দেখুন তাহাজ্জুদের সালাত সর্বশ্রেষ্ঠ যিক্র। দুই রাক'আত 
তাহাজ্জুদ আদায়কারী আল্লাহর দরবারে শ্রেষ্ঠ যাকির হওয়ার মর্যাদা পেলেন। 

১. ৬. ৩. সকাল-বিকালে আল্লাহর নামের যিক্র 

০০০০০ 

টয়া HE IO 
৩ সূরা তাহা : ১৪। 
* সূরা বাকারাহ ; ১৯৮ । 
= তাবারী, তাফসীরে তাবারী ২/২৮৭। 
প আবূ দাউদ (৮-কিতাবল বিতর, ১৩-বাবুল হাস্সি আলা কিয়ামিল লাইল) ২/৭০ (ভারতীয় ১/২০৫); 


, সহীছৃত তারগীব ১/৩২৮-৩২৯। 
* সূরা ইনসান : ২৫। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৫৩ 


এর ব্যাখ্যায় ইবনু যাইদ বলেন : “সকালের যিক্র ফজরের সালাত এবং 
বিকালের যিকর যোহরের সালাত ।৩৭ ইমাম তাবারী বলেন : “হে মুহাম্মাদ, আপনি 
আপনার প্রভুর নামের যিকর করুন। সকালে ফজরের সালাতে এবং বিকালে 
যোহর ও আসরের সালাতের মধ্যে আপনি তাকে তার নাম ধরে ডাকুন।”৩৮ 

আল্লামা কুরতুবী বলেন: “সকালে ও বিকালে আপনার প্রভুর নামের 
যিক্র করুন, অর্থাৎ দিনের প্রথমে ফজরের সালাত ও দিনের শেষে যোহর ও 
আসরের সালাত আপনার প্রভুর জন্য আদায় করুন। আর রাতে তার জন্য 
সাজদা করুন অর্থ মাগরিব ও ঈশা’র সালাত আদায় করুন। আর দীর্ঘ রাত্র তার 
তাসবীহ করুন অর্থ রাতে নফল সালাত আদায় করুন।”৯ তাফসীরে 
জালালাইনের ভাষায়: “আপনি আপনার প্রভুর নাম যিক্র করুন সালাতের 
মধ্যে সকালে ও বিকালে অর্থাৎ ফজর, যোহর ও আসরের সালাতে ।”*০ 

১. ৬. ৪. হজ্ব আল্লাহর যিক্র 

আয়েশা (রো) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (8) বলেছেন : 
Bl SS DEY 57207 ০০) LF ALIN) ১০ (০ 0.৮ এ 

“জামারায় কঙ্কর নিক্ষেপ করা ও সাফা মারওয়ার মধ্যে সাঈ করার 
বিধান দেওয়া হয়েছে শুধুমাত্র আল্লাহর যিক্র প্রতিষ্ঠার জন্য ।”৪৯ 

১. ৬. ৫. ওয়ায-নসীহত আল্লাহর যিক্র 

আমরা ইতোপূর্বে দেখেছি যে, যিক্র শব্দের অর্থ স্মরণ করা বা 
করানো। কাউকে কোনোভাবে আল্লাহর নাম, গুণাবলী, বিধান বা আল্লাহর 
সহিত সম্পর্কিত যে কোনো বিষয় স্মরণ করানোকে বিশেষভাবে কুরআন করীম 
ও হাদীস শরীফে যিক্র নামে অভিহিত করা হয়েছে । মহান আল্লাহ বলেন: 
০৭:১০ PAE) ০০৯৯ ১৪০ ০৮ BS ৮ rel ও 

“যখনই তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে কোনো নতুন 
যিক্র আসে, তখনই তারা খেলাচ্ছলে তা শ্রবণ করে ।”২ 
৬? তাবারী, তাফসীরে তাবারী ২৯/২২৫। 
* তাবারী, তাফসীরে তাবারী ২৯/২২৫। 
» কুরতুবী, তাফসীরে কুরতুবী ১৯/১৫০। 

জালালাইন ১/৭৮৩। 
*১ তিরমিযী (কিতাবুল হজ্জ, বাব কাইফা রামইউল জিমার) ৩/২৪৬ (ভারতীয় ১/১৮০)। তিরমিযী বলেন: 


হাদীস হাসান সহীহ । 
£২ সূরা আম্বিয়া : ২। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিকর ওযীফা ৫৪ 
মহান আল্লাহ অন্যত্র বলেন: 
০১০০ এ UI ১) ০৫০০ ০০৯০ BD in esl US 
আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় ।”৪৩ 
এ দুটি স্থানে এবং এরূপ আরো অনেক স্থানে যিক্র বলতে ওয়ায ও 


উপদেশ বুঝানো হয়েছে। 
মহান আল্লাহ বলেছেন : 


MSNA 2০০৫৮ 2৮ 2১ 2১৪ i 
“যখন শুক্রবারের দিন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা 
আল্লাহর যিক্রের দিকে ধাবিত হও ।”8৪ 


এখানে আল্লাহর যিক্র বলতে জুমু'আর সালাতের খুত্বা বা ওয়ায বুঝান 
হয়েছে বলে অধিকাংশ মুফাসসির ও ফকীহ মত প্রকাশ করেছেন। ইমাম আবু 
হানীফা (রহ) এ মতের উপরেই নির্ভর করেছেন। কোনো কোনো মুফাসসির 
বলেছেন যে, এখানে “আল্লাহর যিক্র’ অর্থ জুমু'আর সালাত। ইমাম তাবারী (রহ) 
বলেন : “আল্লাহ তার মুমিন বান্দাগণকে যে যিক্রের দিকে দৌড়াতে নির্দেশ 
দিয়েছেন সে যিক্র খুত্বার মধ্যে ইমামের ওয়ায নসীহত ... ৷’ ইমাম মুজাহিদ, 
সাঈদ ইবনুল মুসাইইব প্রমুখ তাবেয়ী মুফাসসির এরূপ বলেছেন ।% 


আল্লামা কুরতুবী বলেন : “আল্লাহর যিক্র অর্থাৎ সালাত ৷’ সাঈদ ইবনু 
জুবাইর প্রমুখ বলেছেন : “আল্লাহর যিক্র অর্থ খুত্বা ও ওয়ায 1৬ 

প্রসিদ্ধ হানাফী ফকীহ ও মুফাসসির আল্লামা আবু বকর আহমদ ইবনু 
আলী জাসসাস (৩৭০ হি) বলেন: “এ আয়াত দ্বারা প্রমাণিত যে, আল্লাহর 
যিক্র অর্থাৎ ইমামের খুত্বা ও ওয়ায শোনার জন্য গমন করা ফরয ।"*৭ 

সাহাবী-তাবেয়ীগণের যুগে ওয়ায নসীহতকে যিকর হিসেবে চিহ্নিত 
করা হত। ওয়ায নসীহতের মাজলিসকে যিক্রের মাজলিস বলা হতো |” 


রি তাফসীরে কব ১৮/১০৭। 


আবু বকর জাসসাস, আহকামুল কুরআন ৩/৪৪৬। 
৪৮ দেখুন তাফসীরে তাবারী ৯/১৬৩, তাফসীরে ইবনু কাসীর ২/২৮২। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্‌র ৫৫ 


১. ৬. ৬. কুরআন “আল্লাহর যিক্র' ও “আল্লাহর নামের যিক্র' 
কুরআন কারীমের অন্যতম নাম ‘যিক্র’ ও “আল্লাহর যিক্র'। 
কুরআনই যিক্র, কুরআনই ওয়ায, কুরআনই উপদেশ। আল্লাহ বলেন: 
৮5 SU oli ০ ৬৫ 2১৪ ১১১ 
“আমি এটি আপনার উপর তিলাওয়াত করি যা আয়াতসমূহের অংশ 
এবং প্রজ্ঞাময় যিকর ।”৪৯ 


০১০০০ এ 9 FH ৫৮ ০ ও 
“নিশ্চয় আমিই যিক্র নাযিল করেছি এবং আমিই তাকে রক্ষা করব।”৫০ 
PEL ৩১০৩১ তে ৯০০ ৩৪ এ 
এবং আমি আপনার প্রতি যিক্র নাযিল করেছি যেন আপনি 
০০০০০০০৯০০8 


তের গু পাঠ 


রর নিযে 
উপদেশ ও ওয়ায হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যত্র আল্লাহ বলেন: 
BF ১০৪১৪ cd 
ংস তাদের জন্য যাদের অন্তর আল্লাহর যিক্র থেকে কঠিন।”** 
এখানেও যিক্র বলতে কুরআন বুঝানো হয়েছে। ইমাম তাবারী 
বলেন: আল্লাহর যিক্র অর্থ কুরআন, যা আল্লাহ তা'আলা নাযিল করেছেন এবং 
তার দ্বারা তার বান্দাদেরকে স্মরণ করিয়েছেন ও উপদেশ প্রদান করেছেন ।”৫৪ 
কুরআন কারীমের একাধিক স্থানে মসজিদগুলোকে “আল্লাহর নামের 
যিক্রের” স্থান বলে উল্লেখ করা হয়েছে। যেমন, ইরশাদ করা হয়েছে: 


৪৯ সূরা আল ইমরান : ৫৮। 
৭০ সূরা হিজর : ৯। 
সূরা নাহল : ৪৪ । 
তা রা 

সূরা যুমার : 
৫৪ তাবারী ভারী ভারী 


নি 
৬ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &)-এর যিকর ওযীফা ৫৬ 
2 49 FH 0৮ ০। ০১০০৫ ss 

“সে ঘরগুলোতে (মসজিদসমূহে) যেগুলোকে উচ্চ করার ও যেগুলোর 
মধ্যে আল্লাহর নামের যিকর করার অনুমতি আল্লাহ প্রদান করেছেন ... ।”৫৫ 

এর তাফসীরে ইবনু আব্বাস (রা) বলেন: “আল্লাহর নামের যিকর 
করা হয় অর্থ আল্লাহর কিতাব তিলাওয়াত করা হয় ।”৫৬ 

১. ৬. ৭. আল্লাহর নাম আবৃত্তি বা জপ করার যিক্র 

এতক্ষণের আলোচনায় আমার দেখেছি যে, আল্লাহর সকল প্রকার 
স্মরণই আল্লাহর যিক্র ও আল্লাহর নামের যিক্র। এ কারণে সকল 
ইবাদতকেই কুরআন ও সুন্নাহে আল্লাহর যিক্র হিসেবে গণ্য করা হয়েছে। তবে 
সকল ইবাদত যিক্র হলেও এ সকল ইবাদতের পৃথক পৃথক নাম আছে। 
এছাড়া আল্লাহর নামের গুণগান বারবার উচ্চারণ, আবৃত্তি বা ‘জপ’ করাকে 
বিশেষভাবে কুরআন ও সুন্নাহে “আল্লাহর যিক্র” বলে আখ্যায়িত করা হয়েছে। 
কুরআন, হাদীস, উসূলুল ফিকহ, ফিকহ, তাসাউফ সকল ক্ষেত্রে বা এককথায় 
যিক্র' ইত্যাদি বলতে এ প্রকারের ধিক্র বুঝানো হয়। 


১. ৭. যিক্র বনাম মাসনূন যিক্র 

আমরা এ গ্রন্থে মূলত এসব আল্লাহর নাম জপ’ জাতীয় 
আলোকে আমরা আল্লাহর যিক্র, আল্লাহর নামের যিক্র ইত্যাদির গুরুত্ব, 
প্রয়োজনীয়তা, মর্যাদা ও অফুরন্ত সাওয়াবের বিষয়ে আলোচনা করব। তবে 
প্রথমেই মনে রাখা দরকার যে, আমরা মাসনৃন বা সুন্নাত-সম্মত, রাসূলুল্লাহ & 
ও সাহাবীগণ কর্তৃক আচরিত ও প্রচারিত যিক্রগুলো আলোচনা করব। 

পরবর্তী আলোচনায় আমরা আল্লাহর যিক্রের অফুরন্ত সাওয়াব ও 
মর্যাদার কথা জানতে পারব । কেউ যদি মনে করেন যে, ধিক্র মানে তো স্মরণ 
করা বা জপ করা । আমি ইচ্ছামতো যেভাবে পারি আল্লাহর স্মরণ করব বা তার 
নাম জপ করব। এখানে আবার মাসনূন শব্দ বা পদ্ধতি শিক্ষার প্রয়োজন কি। 
তাহলে তার জন্য এ গ্রন্থ বিশেষ কোনো উপকারে আসবে না। আর যদি কেউ 


টার : ৩৬। দেখুন : সূরা বাকারা : ১১৪ ; সূরা হাজ্ব : ৪০। 
কি ই কালীর ওত৯৫। fi 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ৫৭ 


বিশ্বাস করেন যে, সালাত, সিয়াম ও অন্যান্য সকল ইবাদতের মতো যিক্রও 
একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এক্ষেত্রে নিজেদের মনগড়াভাবে কিছু না করে 
অবিকল রাসূলুল্লাহ ৪ ও তার সাহাবীগণের অনুকরণে, তাদের আচরিত ও 
বিশেষভাবে এ বইটি পড়তে অনুরোধ করব। 
এখানে উল্লেখ্য যে, যে কোনো ভাষায়, যে কোনোভাবে, যে কোনো 
নামে ও যে কোনো শব্দে আল্লাহর কথা মুখে বা মনে স্মরণ করলে তা 
ভাষাগতভাবে “যিক্র' বলে গণ্য হবে। এভাবে স্মরণকারী হয়ত যিক্রের জন্য 
উল্লেখিত কিছু সাওয়াবের অধিকারীও হতে পারেন। এতে তার “যিক্রের” 
দায়িত্ব নৃন্যতমভাবে পালিত হতেও পারে অথবা নাও হতে পারে। 
কেউ যদি মুখে বা মনে: আল্লাহ আল্লাহ, রব্ব রবব, মালিক মালিক, 
দয়াল দয়াল, Lord Lord, Creator Creator, ইত্যাদি শব্দ আওড়ায় তাহলে 
ভাষাগত দিক থেকে একে যিকর বলা হবে। এতে আল্লাহর স্মরণ করার কিছু 
সাওয়াব মিলতেও পারে । এতে তার যিক্রের ইবাদত পালিত হতে পারে, নাও 
হতে পারে। তবে সুন্নাত পালন হবে না। এজন্য ভাষাগত বা সাধারণ যিক্‌র 
(স্মরণ বা জপ) ও মাসনূন বা সুন্নাত-সম্মত যিক্রের মধ্যে পার্থক্য বুঝা 
আমাদের জন্য খুবই জরুরি । এখানে কয়েকটি উদাহরণ প্রদান করছি : 
১. ৭. ১. পশু জবেহ করার সময় আল্লাহ্‌র নামের যিক্র 
কুরআন কারীমে প্রায় দশ স্থানে পশু জবাই করার সময় আল্লাহর 
নামের যিক্র করতে নির্দেশ দেওয়া হয়েছে। যেমন, আল্লাহ বলেন: 
7 বট ১০10) Clb FY 
“এবং তাদেরকে আল্লাহ যে সকল পশু রিযিক হিসেবে প্রদান করেছেন 
সেগুলোর উপরে আল্লাহর নামের যিক্র করবে।”৫) 
অন্যত্ৰ বলা হয়েছে: 
নি 
“যার উপর আল্লাহর নাম যিক্র করা হয়েছে তা থেকে ভক্ষণ কর।”৫৮ 


৫৭ সূরা হাজু : ৩৪ । আরো দেখুন : সূরা হাজ্ব : ২৮, ৩৬; আন'আম : ১৩৮ ; মাইদা : ৪। 
৫৮ সূরা আন'আম : ১১৮। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিক্র ওযীফা ৫৮ 


“যার উপর আল্লাহর নামের যিক্র করা হয়নি তা ভক্ষণ করবে না।”৭* 

এভাবে কুরআন-হাদীসে বারবার পশু জবাইয়ের সময় পশুর উপর 
আল্লাহর নামের যিক্র করতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন যদি কেউ পশু জবাই 
করার সময় যে কোনো ভাষায় ও যে কোনো বাক্যে বা শব্দে আল্লাহর যে কোনো 
নাম- আল্লাহ, রাহীম, দয়াবান, স্রষ্টা, রব্ব, প্রতিপালক, খোদা, ],04 বা যে কোনো 
বলে ফকীহগণ মত প্রকাশ করেছেন।৬ তবে সুন্নাত-সম্মত যিক্রের দায়িত্ব 
পালিত হবে না। সুন্নাত ‘বিসমিল্লাহ’ বা “বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলা । 

১. ৭. ২. বাড়িতে প্রবেশ ও খাদ্য গ্রহণের সময়ে আল্লাহর যিক্র 

জাবির (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (88)-কে বলতে শুনেছি: 
wb 3০ ৩১ 3৩০ ৩৫ 3753 42 4৬০ 055 3) 
MS 0০519) ৬ এও A Cd J ৩৮০৫ ০৬০৪০ IG 
210) Healt E51 ৬ IG ০09৮5 Le FH এ 

25500 Cali SIN 203 4০৩৮ ০ SSH SH 

এবং খাদ্য গ্রহণের সময় আল্লাহর যিক্র করে, তখন শয়তান বলে : এখানে 
তোমাদের (শয়তানদের) কোনো খাবার নেই রাত যাপনের জায়গাও নেই। 
আর যখন কেউ আল্লাহর যিকর না করে তার বাড়ি প্রবেশ করে, তখন শয়তান 
বলে : তোমরা রাত যাপনের জায়গা পেয়ে গিয়েছ। আর যদি কেউ খাদ্য 
গ্রহণের সময় আল্লাহর যিকর না করে, তাহলে শয়তান বলে : এখানে তোমরা 
খাবার ও রাত যাপনের জায়গা সবই পেয়েছ।”১, 

বাড়িতে প্রবেশের সময় ও খাদ্য গ্রহণের সময় কোন্‌ শব্দ দ্বারা আল্লাহর 
যিকর করতে হবে তা রাসূলুল্লাহ & আমাদের শিখিয়েছেন। কেউ যদি এখানে শুধু 
আল্লাহর নাম উচ্চারণ করে বা অন্য কোনো ভাষায় ও শব্দে আল্লাহর কোনো নাম 
বা গুণবাচক নামের জপ বা উচ্চারণ করে তাহলে হয়ত আল্লাহর স্মরণের মূল 
ফযীলত কিছু তার অর্জিত হলেও মাসনূন যিক্রের মর্যাদা থেকে সে বঞ্চিত হবে। 
৭» সূরা আন“আম : ১২১। 


৬০ সারাখসী, আল-যাবসৃত ১২/৪, কাসানী, বাদাইউস সানাইয় ৫/৪৭-৪৮। 
৬ মুসলিম (৩৬-কিতাবুল আশরিবা, ১৩-বাব আদাবিত তাআমি.. ৩/১৫৯৮ (ভা: ২য় খণ্ড পৃ. ১৭২) 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ৫৯ 


১. ৭. ৩. সালাতের শুরুতে আল্লাহর নামের যিক্র 
৩০ বলা 

“এবং তার রবের নামের যিক্র করে সালাত আদায় করল ।”৬ 

এখানে যদি কেউ উপরের মতো একবার বা অনেকবার “আল্লাহ” বলে 
বা আরবী বা অন্য কোনো ভাষায় আল্লাহর কোনো নাম পাঠ করে সালাত শুরু 
বলা হবে। কিন্তু শরীয়তের বিধানে তার যিক্রের ইবাদত পালন হবে না। তার 
সালাত হবে না। এখানে “আল্লাহর নামের মাসনূন যিক্র” অর্থ “আল্লাহু 
আকবার”। ইমাম আবূ ইউসূফ ও অন্যান্য ইমামের মতে এখানে অন্য কোনো 
যিক্র, এমনকি শ্রেষ্ঠ যিকর ‘লা ইলাহা ইল্লাল্লাহু" বলে সালাত শুরু করলেও তার 
যিক্রের দায়িত্ব পালন হবে না। ইমাম আবু হানীফা বলেছেন, “আররাহমান 
আ'যম", ‘আররহীমু আ'জাল্প' ইত্যাদি আল্লাহর মর্যাদা প্রকাশক বাক্যের যিক্র 
দ্বারা সালাতের তাহরীমা বাধা জায়েয । কিন্তু শুধুমাত্র আল্লাহর নাম যিক্র করলে 
এক্ষেত্রে ষিক্রের দায়িত্ব কোনোভাবেই পলিত হবে না।১০ 


১. ৭. ৪. আইয়ামে তাশরীকে আল্লাহর যিকর 
আল্লাহ তা'আলা বলেছেন: 
16১ 2৩9 SUAS SIS 4013593 SSL ৮:০5 


যেভাবে তোমাদের পিতা-পিতামহদের যিক্র করতে বা তার চেয়েও বেশি ।”১৪ 


১৯৯] 49 এ এ ১ Als cal ১1 al YY সিএ এ ১ dhl 


আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ” মুফাসসির ও ফকীহগণ বলেছেন 
যে, এখানে আল্লাহর যিক্র বলতে এ সকল যিক্রকে বুঝান হয়েছে ।১৫ 


১ সূরা আল-আ'লা : ১৫। চি 

* আবু বকর জাসসাস, আহকামুল কুরআন ৩/৪৭২, ইবনুল » আহকামুল কুরআন ৪/১৯২২, 
আলাউদ্দীন সমরকন্দী, তুহফাতুল ফুকাহা ১/১২৩। 

* সূরা বাকারা : ২০০। 

৬ তাফসীরে তাবারী ২/২৯৬, ২৯৮। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিক্র ওযীফা ৬০ 


আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন : 
SEAS Us BSN 

“তোমরা সুনির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর যিক্র কর ।”** 

এখানেও যিক্র বলতে উপরের সুনির্দিষ্ট তাকবীর তাহলীল বুঝানো 
হয়েছে। এ আয়াতের উপর নির্ভর করেই ঈদুল আযহার আগে পরে ৩/৪ দিন 
সালাতের পরে আমরা তাকবীর বলে থাকি। এখানে যদি কেউ আল্লাহর যিক্র 
বলতে শুধুমাত্র তার নাম যিক্র করেন তাহলে তার ইবাদত পলিত হবে না। 
১. ৮. জায়েয, সুন্নাত, খেলাফে সুন্নাত ও বিদআত 

এভাবে আমরা আভিধানিক যিক্র ও মাসনুন যিক্র এবং জায়েয ও 
সুন্নাতের পার্থক্য বুঝতে পারছি। আমরা দেখছি যে, শুধু আল্লাহর মহান নাম 
“আল্লাহ” বা অন্য কোনো গুণবাচক নাম বা অন্য কোনো ভাষায় তার নাম জপ 
বা স্মরণ করলে তা ‘জায়েয’ হতে পারে এবং যিক্রের নূন্যতম পর্যায় পলিত 
হতে পারে। কিন্তু এ প্রকারের গাইর মাসনুন যিক্রকে আমরা রীতি হিসাবে 
গ্রহণ করতে পারব না । সুন্নাতের বাইরে কোনো কিছুকে নিয়মিত পালনের রীতি 
হিসেবে বা নিয়মিত ইবাদত হিসাবে গ্রহণ করলে তা “বিদ“আতে' পারিণত হবে 
এবং এর দ্বারা রাসূলুল্লাহ -এর সুন্নাতকে অপছন্দ ও অবজ্ঞা করা হবে। 

সুন্নাত, খেলাফে সুন্নাত ও বিদআতের মধ্যে পার্থক্য জানতে এবং জায়েয 
কিভাবে বিদআতে পরিণত হয় তা জানতে পাঠককে 'এহইয়াউস সুনান’ বইটি 
পড়তে অনুরোধ করছি। এখানে সংক্ষেপে নিম্নের বিষয়গুলি উল্লেখ করছি: 

১. ৮. ১. সুন্নাত 

রাসূলুল্লাহ 3% এর সামগ্রিক জীবন পদ্ধতিই সুন্নাত। যে কাজ রাসূলুল্লাহ 
&& ফরয হিসাবে করেছেন তা ফরয হিসেবে করাই তার সুন্নাত । যা তিনি নফল 
হিসেবে করেছেন তা নফল হিসেবে করাই তীর সুন্নাত । যা তিনি সর্বদা 
নিয়মিতভাবে করেছেন তা সর্বদা নিয়মিতভাবে করাই তীর সুন্নাত। যা তিনি 
মাঝে মাঝে করেছেন তা মাঝে মাঝে করাই তীর সুন্নাত । যা তিনি কখনো 
করেননি, অর্থাৎ সর্বদা বর্জন করেছেন তা সর্বদা বর্জন করাই তার সুন্নাত । যা 
তিনি মাঝে মাঝে বর্জন করেছেন তা মাঝে মাঝে বর্জন করাই তার সুন্নাত। 

যেসব কাজ রাসূলুল্লাহ 3% শর্তসাপেক্ষে বা নির্দিষ্ট কোনো পরিস্থিতিতে, 
সময়ে, স্থানে বা পদ্ধতিতে করেছেন বা করতে বলেছেন তাকে এসব 


* সূরা বাকারা : ২০৩। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৬১ 


শর্তসাপেক্ষে বা নির্দেশনা সাপেক্ষে পালন করাই সুন্নাত। যা তিনি উন্মুক্তভাবে 
বা সাধারণভাবে করেছেন বা করতে বলেছেন, কোনো বিশেষ সময়, স্থান, 
পরিস্থিতি বা পদ্ধতি নির্ধারণ করেননি তাকে কোনোরূপ বিশেষ পদ্ধতি, সময় বা 
পরিস্থিতি বা স্থান নির্ধারণ ব্যতিরেকে উন্যুক্তভাবে পালন করাই সুন্নাত । 
১. ৮. ২. খেলাফে সুন্নাত 
কোনো কর্ম পালন বা বর্জনের ক্ষেত্রে গুরুত্ব, পদ্ধতি, ক্ষেত্র, সময়, স্থান 
ইত্যাদি যে কোনো বিষয়ে সুন্নাতের বেশি, কম বা ব্যতিক্রম করা হলে তা 
‘খেলাফে সুন্নাত’ অর্থাৎ সুন্নাতের ব্যতিক্রম বা সুন্নাতের বিরোধী হয়। যেমন: 
(১) যা তিনি ফরয হিসেবে করেছেন তা নফল মনে করে পালন করা 
(২) যা তিনি নফল হিসাবে করেছেন তা ফরযের গুরুত্ব দিয়ে পালন করা 
(৩) যা তিনি নিয়মিত করেছেন তা মাঝেমধ্যে করা 
(8) যা তিনি মাঝে মাঝে করেছেন তা সর্বদা করা 
(৫) যা তিনি কখনই করেননি তা সর্বদা বা মাঝেমাঝে করা 
(৬) যা তিনি কোনো শর্তসাপেক্ষে বা নির্দিষ্ট কোনো সময়ে, স্থানে বা পদ্ধতিতে 
করেছেন বা করতে বলেছেন তাকে শর্তহীন উনুক্তভাবে পালন করা 
(৭) যা তিনি উনুক্তভাবে করেছেন বা করতে বলেছেন- যার জন্য কোনো 
বিশেষ সময়, স্থান বা পদ্ধতি নির্ধারণ করেননি- তা পালনের জন্য 
কোনরূপ বিশেষ পদ্ধতি, সময় বা স্থান নির্ধারণ করা 
(৮) যা তিনি বর্জন করেছেন তা পালন করা... ইত্যাদি সবই খেলাফে সুন্নাত । 
১. ৮. ৩. বিদআত 


রাসূলুল্লাহ & বা সাহাবীগণ যা বলেন নি, করেন নি, বলতে বা করতে 
উৎসাহ বা নির্দেশনা দেন নি সে কথা, কর্ম বা পদ্ধতিকে দীনের অন্তর্ভুক্ত করাই 
বিদআত ৷ খেলাফে সুন্নাত হলেই তা 'না-জায়েয' বা ‘বিদআত’ নয়। খেলাফে 
সুন্নাত কর্ম বা পদ্ধতি সুন্নাতের অন্যান্য দলীলের আলোকে জায়েজ বা না-জায়েয 
হতে পারে, তবে তা কখনোই দীন বা ইবাদতের অংশ হতে পারে না। খেলাফে 
সুন্নাত কর্ম বা পদ্ধতিকে ইবাদত মনে করলে, সুন্নাত থেকে উত্তম মনে করলে বা 
রীতিতে পরিণত করলে তা বিদআতে পরিণত হয় । 

উপরে আলোচিত নমুনাগুলি বিবেচনা করুন। পশু জবাইয়ের সময় 
‘বিসমিল্লাহ’ বা “বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলা সুন্নাত । শুধু “আল্লাহ' বলে 
জবাই করা খেলাফে সুন্নাত, তবে অনেক ফকীহ তা জায়েয বলেছেন। যদি কেউ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিক্র ওযীফা ৬২ 


বিভিন্ন দলীল দিয়ে এ ‘জায়েয’ কর্মটিকে সুন্নাতের চেয়ে উত্তম বা সুন্নাতের 
করেন তবে তা বিদআতে পরিণত হবে । কারণ এর দ্বারা তিনি প্রমাণ করবেন যে, 
এ ক্ষেত্রে রাসূলুল্লাহ ঠ&৪) যে যিক্র শিখিয়েছেন তা পরিপূর্ণ সাওয়াব, বরকত 
ও বেলায়াতের জন্য যথেষ্ঠ নয় বা তিনি তা পছন্দ করতে পারছেন না। 

বিকাল, সন্ধ্যায়, রাতে, সারাদিন, বাজারে, পাচ ওয়াক্ত সালাতের পরে ও এরূপ 
সকল স্থানে কেউ যদি মাসনূন যিক্র বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর নাম,-নামের অর্থ, 
গুণবাচক নাম ইত্যাদি জপ করে বা এক স্থানের যিকর অন্য স্থানে করেন তা 
কোনো কোনো ক্ষেত্রে জায়েয হলেও সুন্নাতের খেলাফ হবে। আর এ সকল 
খেলাফে সুন্নাত ধিক্র সুন্নাতের চেয়ে উত্তম মনে করলে বা রীতি হিসেবে গ্রহণ 
করলে সুন্নাতকে অবহেলা ও অপছন্দ করা হবে । তখন তা বিদআতে পরিণত হয়। 


অন্য দিকে সালাত শুরুর মাসনূন যিকর ‘আল্লাহু আকবার’ ও খাদ্য 
আল্লাহু আকবার'-কে দলীল হিসেবে পেশ করে সালাতের শুরুতে বা খাদ্য গ্রহণের 
শুরুতে “বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলাকে শুধু ‘বিসমিল্লাহ’ বা শুধু ‘আল্লাহু 
আকবার’ বলার সমান সাওয়াব বা তার চেয়ে উত্তম মনে করেন অথবা মাসনূন 
যিকর পরিত্যাগ করে এ দলীল নির্ভর যিকরকে সালাত বা খাদ্য গ্রহণের সময় বলা 
রীতিতে পরিণত করেন তবে তা বিদআতে পরিণত হবে। 

১. ৮. ৪. সুন্নাত-মুক্ত দলীল-ই বিদআতের ভিত্তি 

উপরের উদাহরণ থেকে আমরা দেখছি যে, কুরআন-হাদীসের দলীল 
দিয়েই বিদআত উদ্ভাবন করা হয়। দলীল ও সুন্নাতের সমন্বয় না করা বা এক 
ইবাদতের দলীলকে অন্য ইবাদতে প্রয়োগ করাই বিদআতের মূল কারণ । 

মনে করুন আমি একজন পীর সাহেবের মুরীদ । আমি দেখতে পেলাম 
যে আমার পীর মাঝে মাঝে কালো পাগড়ি ও মাঝে মাঝে সাদা পাগড়ি ব্যবহার 
করেন । আমি ভালকরে লক্ষ্য করে দেখতে পেলাম যে, তিনি শুক্রবারে জুম'আর 
সালাতের জন্য সাদা পাগড়ী ব্যবহার করেন। অন্যান্য দিনে তিনি কালো পাগড়ি 
ব্যবহার করেন। এখন একজন ভক্ত অনুসারী হিসাবে যদি আমিও হুবহু তার 
মতো শুক্রবারে সাদা পাগড়ি ও অন্যান্য দিনে কালো পাগড়ি ব্যবহার করি তাহলে 
আমাকে প্রকৃত ও পরিপূর্ণ অনুসারী বলা হবে। কিন্তু আমি যদি এখানে নিজের 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৬৩ 


বিবেক ও বিবেচনাকে কাজে লাগিয়ে সর্বদা সাদা পাগড়ি ব্যবহার করি তাহলে 
আমার অন্যান্য পীরভাই স্বভাবতই আমাকে পূর্ণ অনুসারী বলবেন না এবং 
আমি বলতে পারব, শুক্রবার হচ্ছে সর্বোত্তম দিন এবং এ দিনে আমার পীর সাদা 
পাগড়ি ব্যবহার করেন। এদ্বারা প্রমাণিত হয় যে, কালো পাগড়ি ব্যবহারের চেয়ে 
সাদা পাগড়ি ব্যবহারই উত্তম । পীর নিজে অন্যান্য দিনে কালো পাগড়ি ব্যবহার 
করতেন অমুক বা তমুক কারণে, তবে তিনি নিজের কর্ম দ্বারা প্রমাণ করেছেন 
যে, সর্বদা সাদা পাগড়ি ব্যবহারই উত্তম। তাই আমি সকল দিনেই সাদা পাগড়ি 
ব্যবহার করি। আমার যুক্তি ও দলিল যতই অকাট্য হোক আমার পীর ভাইয়েরা 
আমাকে পূর্ণ অনুসারী বলে মানবেন না, বরং যিনি পীরের হুবহু অনুকরণ করে 
শুক্রবারে সাদা পাগড়ি ও অন্য দিনে কালো পাগড়ি পরেন তাকেই হুবহু 
অনুসরণকারী বলবেন। আমাকে উদ্তাবনকারী বলবেন। হয়ত কেউ বলেও 
বসবেন, তুমি এভাবে সাদা পাগড়ির ফযীলত আবিষ্কার করলে, অথচ তোমার 
পীর তা বুঝতে পারলেন না, তুমি কি তার চেয়েও বেশি বুঝ? 


সুন্নাতের আলোকে একটি উদাহরণ বিবেচনা করুন। বিভিন্ন সহীহ 
হাদীসে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ $% অনেক সময় বিশেষ নিয়ামত লাভ করলে 
বা সুসংবাদ পেলে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশের জন্য “শুকরিয়া সাজদা' 
করতেন। এখন যদি কেউ এসকল হাদীসের আলোকে প্রতিদিন পাচ ওয়াক্ত 
সালাতের পরে নিয়মিত একটি করে “শুকরিয়া সাজদা' দেওয়ার প্রচলন করেন 
তবে তাকে কখনোই অনুসারী বলা যাবে না। তাকে উদ্ভাবক বলতে হবে। তিনি 
হয়ত অনেক অকাট্য দলিল পেশ করবেন। তিনি হয়ত বলবেন: (১) শুকরিয়া 
সাজদার প্রমাণে হাদীস ও ফিকহের গ্রন্থে ১০০টি ‘অকাট্য’ দলীল বিদ্যমান, (২) 
যে কোনো নিয়ামত লাভের পরেই শুকরিয়া সাজদা করা সুন্নাত, (৩) মুমিনের 
জীবনের সবচেয়ে বড় নিয়ামত সালাত আদায়ের তাওফীক, (৪) এ নিয়ামত 
লাভের পরে যে শুকরিয়া সাজদা করে না সে অকৃতজ্ঞ বান্দা, (৫) যে বান্দা সন্তান 
লাভের সংবাদে অথবা চাকরি পাওয়ার সংবাদে শুকরিয়া করে অথচ জীবনের শ্রেষ্ঠ 
নিয়ামত সালাত আদায়ে তৌফিক পেয়ে সাজদা করে না সে অকৃতজ্ঞ বান্দা ! 

তিনি হয়ত বলবেন, (১) এ সাজদা যে নিষেধ করে সে বেয়াকুফ, আবু 
জাহল বা ইয়াযিদের অনুসারী! কারণ সে, আল্লাহর দরবারে শুকরিয়া জানাতে 
বান্দাকে নিষেধ করছে, (২) কোথাও কি আছে যে, বিশেষ কোনো নিয়ামতের জন্য 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিক্র ওযীফা ৬৪ 


সাজদায়ে শুক্র আদায় করা যাবে না? (৩) রাসূলুল্লাহ 2% কি কখনো সালাতের 
পরে শুকরানা সাজদা করতে নিষেধ করেছেন? (৪) এছাড়া সাজদার সময়ে দু'আ 
কবুল হয় তা প্রমাণিত, (৫) সালাতের পরে দু'আ কবুল হয় তাও প্রমাণিত। 
কাজেই, প্রত্যেক সালাতের পরে সাজদা করা ও সাজদার মধ্যে দু'আ করা সুন্নাত। 

এরূপ অনেক কথাই তিনি বলতে পারবেন। অগণিত ‘অকাট্য’ প্রমাণ 
তিনি প্রদান করবেন। কিন্তু কখনই আমরা তাকে সুন্নাতে নববীর অনুসারী বলতে 
পারব না। কারণ পাচ ওয়াক্ত সালাত নিয়মিত রাসূলুল্লাহ &ট আজীবন আদায় 
করেছেন, তার সাহাবীগণও করেছেন, কিন্তু কেউ কখনোই সালাত আদায়ের 
নিয়ামত লাভের পর শুকরিয়ার সাজদা করেননি । কাজেই, সালাতের পরে শুকরানা 
সাজদা না করাই তাদের সুন্নাত। সাজদার প্রথা এ সুন্নাতকে মেরে ফেলবে। 
অনুকরণপ্রিয় সুন্নাত প্রেমিকের প্রশ্ন: আমরা কি রাসূলুল্লাহ &-এর চেয়েও বেশি 
কৃতজ্ঞ বান্দা হতে চাই? এ সকল অকাট্য দলিলের মাধ্যমে আমরা কি রাসূলুল্লাহ 
& ও তার সাহাবীগণকেই অকৃতজ্ঞ ও হেয় বলে প্রমাণিত করছি না? 

১. ৮. ৫. উদ্ভাবন ও বিদ'আত বনাম কিয়াস ও ইজতিহাদ 


পাঠক প্রশ্ন করতে পারেন যে, সুন্নাতই কি সব? তাহলে ইজমা, কিয়াস, 
ইজতিহাদ ইত্যাদির অবস্থান কোথায়? বস্তুত সুন্নাতের ক্ষেত্র ও ইজমা, কিয়াস ও 
ইজতিহাদের ক্ষেত্র সম্পূর্ণ ভিন্ন। যেখানে সুন্নাত নেই সেখানেই ইজমা, কিয়াস ও 
ইজতিহাদ প্রয়োজন ৷ মূলত ইজতিহাদের ক্ষেত্র তিনটি: 

(ক) মাসনৃন কর্মের গুরুত্ব নির্ধারণ। যেমন: রাসূলুল্লাহ (88) উম্মাতকে 
সালাত শিক্ষা দিয়েছেন। কিন্তু কোন কাজটি ফরয, কোনটি মুস্তাহাব ইত্যাদি বিস্ত 
রিত বলেন নি। সুন্নাতের আলোকে মুজতাহিদ তা নির্ণয় করার চেষ্টা করেন। 

(খ) একাধিক সুন্নাতের সমস্বয়। যেমন সালাতের রুকুর সময় হাত 
উঠানো অথবা না উঠানো, ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা অথবা না করা 
ইত্যাদি। এরূপ অনেক বিষয়ে একাধিক সুন্নাত বিদ্যমান, কিন্তু চূড়ান্ত সমন্বয় 
সুন্নাতে নেই। এক্ষেত্রে মুজতাহিদ প্রাসঙ্গিক প্রমাণাদি ও কিয়াসের ভিত্তিতে 
এগুলোর সমন্বয় দেওয়ার চেষ্টা করেন। 

(গ) নতুন বিষয়ের বিধান দান। মাইক, টেলিফোন, প্লেন ইত্যাদি নববী 
যুগের পরে উদ্ভাবিত বিষয়ে কুরআন-হাদীসে কিছু বলা হয় নি। কুরআন-হাদীসের 
প্রাসঙ্গিক নির্দেশাবলির আলোকে কিয়াস ও ইজতিহাদের মাধ্যমে এগুলোর বিধান 
অবগত হওয়ার চেষ্টা করেন মুজতাহিদ । কোনো ইজতিহাদী বিষয়ে মুসলিম 
উম্মাহর সকলেই একমত হলে তাকে ‘ইজমা’ বা একমত্য বলা হয়। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৬৫ 


এভাবে আমরা দেখি যে, কুরআন-সুন্নাহে যে বিষয়ে সিদ্ধান্ত রয়েছে সে 
বিষয়ে কোনো কিয়াস বা ইজতিহাদের সুযোগ নেই। আল্লাহ বা তার রাসূল (ক) 
যে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন সে বিষয়ে আবার ইজতিহাদ, কিয়াস বা 
ইজমার কোনো প্রয়োজনের কথা কোনো মুমিন চিন্তাও করতে পারেন না। 

আর এজন্যই কিয়াস, ইজমা বা ইজতিহাদ দ্বারা কোনো ইবাদত- 
বন্দেগির পদ্ধতি তৈরি, উদ্ভাবন, পরিবর্তন বা সংযোজন করা যায় না। যেমন 
ইজতিহাদ বা কিয়াসের মাধ্যমে জোরে বা আস্তে ‘আমীন’ বলার বিষয়ে বিধান, 
গমের উপর কিয়াস করে চাউলের বিধান, প্লেন, মাইক ইত্যাদির বিধান প্রদান 
করা যায়। কিন্তু সালাতের মধ্যে আস্তে আমীন বলার উপর কিয়াস করে ঈদুল 
আযহার দিনগুলোতে সালাতের পরের তাকবীর ‘আস্তে’ বলার বিধান দেওয়া 
যায় না, সালাতের মধ্যে জোরে আমীন বলার উপর কিয়াস করে সালাতের পরে 
তাসবীহ, তাহলীল, তাকবীর, আয়াতুল কুরসী ইত্যাদি জোরে পড়ার বিধান 
দেওয়া যায় না, সফরে সালাত কসর করার উপর কিয়াস করে সিয়াম কসর বা 
অর্ধেক করার বিধান দেওয়া যায় না, হজ্জের সময় ইহরাম পরিধানের উপর 
কিয়াস করে সালাতের মধ্যে ইহরাম পরিধানের বিধান দেওয়া যায় না... । 

প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ %-এর সুন্নাত হুবহু অনুকরণ 
করতে হবে। এমনকি রামাদান মাসে জামাতে সালাতুল বিতর আদায়ের উপর 
কিয়াস করে কেউ অন্য সময়ে জামাতে বিত্র আদায়ের বিধান দিতে পারেন না। 
বিতরের মধ্যে দাড়িয়ে দু'আ করার উপর কিয়াস করে সালাতের পরের দু'আ 
করার সময় দাড়ানোর বিধান দিতে পারেন না। দাড়িয়ে সালাত আদায়ের উপর 
কিয়াস করে দাড়িয়ে যিক্র বা কুরআন তিলাওয়াতকে উত্তম বলতে পারেন না। 

অনুরূপভাবে ইজমা, কিয়াস বা ইজতিহাদের মাধ্যমে রাসূলুল্লাহ ক ও 
সাহাবীগণের যুগে ছিল না এমন কোনো কিছুকে দীনের অংশ বানানো যায় না। 
যেমন ইজহিতাদের মাধ্যমে প্লেনে চড়ে হজ্জে গমন, মাইকে আযান দেওয়া 
ইত্যাদির বিষয়ে জায়েয বা না-জায়েয বিধান দেওয়া যায়, কিন্তু প্লেনে চড়ে 
হজ্জে গমন বা মাইকে আযান দেওয়াকে দীনের অংশ বানানো যায় না। কেউ 
বলতে পারেন না যে, প্লেন ছাড়া অন্য বাহনে হজ্জে গমন করলে সাওয়াব বা 
বরকত কম হবে বা বাইতুল্লাহর সাথে আদবের ক্ষেত্রে অপূর্ণতা থাকবে । 
অনুরূপভাবে কেউ বলতে পারেন না যে, মাইকে আযান না দিলে আযানের 
ইবাদত অপূর্ণ থাকবে । সকল ইজতিহাদী বিষয়ই এরূপ। 


৫ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &8)-এর যিক্‌র ওষীফা ৬৬ 


সাহাবীগণের যুগ থেকে মুসলিম উম্মাহর আলিমগণ ইজমা-কিয়াস এবং 
সালাতের মধ্যে হাত উঠানো, আমীন বলা, সূরা ফাতিহা পাঠ, ব্যবসা-বাণিজ্যের 
নতুন নতুন পদ্ধতির বিধান ইত্যাদি অগণিত বিষয়ে সাহাবী, তাবিয়ী ও তাবি- 
তাবিয়ী আলিমগণ কিয়াস ও ইজতিহাদ করেছেন এবং মতভেদ করেছেন। এ 
বিষয়ক মতভেদের কারণে তারা কাউকে নিন্দা করেন নি বা বিদ'আতী বলেন নি। 

পক্ষান্তরে ইবাদত-বন্দেগির পদ্ধতির মধ্যে রাসূলুল্লাহ £ ও তীর 
সাহাবীগণের পদ্ধতির সামান্যতম ব্যতিক্রম করলে তাতে আপত্তি করেছেন এবং 
বিদ'আত বলেছেন। এ জাতীয় অনেক ঘটনা বিস্তারিত তথ্যসূত্র সহ “এহইয়াউস 
সুনান' গ্রন্থে আলোচনা করেছি। আমরা দেখেছি যে, দলবদ্ধভাবে গণনা করে 
যিকর করতে দেখে কঠিনভাবে আপত্তি করেছেন ইবনু মাসউদ (রা)। আযানের 
পরে মিনারায় উঠে ডাকাডাকি করতে দেখে কঠিন আপত্তি করেছেন ইবনু উমার 
(রা)। হাচির পরে দু'আর মধ্যে 'আল-হামদু লিল্লাহ'-এর সাথে ‘দরুদ’ পাঠ করতে 
আপত্তি করেছেন ইবনু উমার (রা)। সালাতের পরে সশব্দে ‘লা ইলাহা ইল্লাল্লাহু 
আল্লাহু আকবার’ বলতে দেখে আপত্তি করেছেন প্রসিদ্ধ তাবিয়ী আবীদাহ ইবনু 
আমর । এরূপ অগণিত ঘটনা আমরা হাদীসের গ্রহগুলোতে দেখতে পাই। 


এভাবে আমরা বুঝতে পারছি যে, ইবাদত পালনের পদ্ধতির সাথে 
ইজমা, কিয়াস বা ইজতিহাদের কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে সুন্নাতের পরিপূর্ণ 
ও হুবহু অনুসরণই ইবাদত কবুল হওয়ার ও সাওয়াব বেশি হওয়ার মূল পথ৷ এ 
বিষয়ক আয়াত ও হাদীসসমূহ “এহইয়াউস সুনান’ খ্রস্থে বিস্তারিত আলোচনা 
করেছি। সুন্নাতের হুবহু অনুসরণের আগ্রহেই আমরা এ পুস্তক রচনা করছি। 
যিকর-আযকার ও বেলায়াতের পথে তাষকিয়ায়ে নাফস বা আত্মশুদ্ধির সকল 
কর্মে রাসূলুল্লাহ £%-এর হুবহু অনুসরণই আমাদের এ বইয়ের মূল প্রতিপাদ্য। 
তিনি কখন কোন ইবাদত কী-ভাবে করেছেন বা করতে বলেছেন তা জানতে 
আমরা প্রাণপণে চেষ্টা করব এবং হুবহু তার অনুসরণের চেষ্টা করব। তীর 
সুন্নাতকে কেন্দ্র করে উদ্তাবনা থেকে বিরত থাকব। 

আমরা দেখেছি যে, জ্ঞান যেরূপ সুন্নাতের অনুসরণের দিকে ধাবিত 
উদ্ভতাবনার দিকেও ধাবিত করে। মুসলিম বিশ্বে সকল সুন্নাত-বিরোধী বা সুন্নাত- 
অতিরিক্ত-উদ্ভাবনার পিছনে সমর্থন যুগিয়েছেন কিছু প্রাজ্ঞ আলিম ও পণ্ডিত। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৬৭ 


উদ্ভাবনমুখী জ্ঞানী ব্যক্তি তীর জ্ঞানের উপর আস্থাশীল। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস 
করেন যে, তিনি সুন্নাতকে এত বেশি গভীরভাবে বুঝেছেন যে, এখন এর উপর 
ভিত্তি করে নতুন নতুন বিষয় উদ্ভাবন করার ক্ষমতা তার অর্জিত হয়েছে। অপর 
দিকে অনুসরণকারী সরল প্রেমিক। তিনি রাসূলুল্লাহ 2%-কে সমগ্র হৃদয় দিয়ে 
ভালবাসেন। ভালবাসেন তার সুন্নাতকে। তার সুন্নাতকেই একমাত্র নাজাত, 
বেলায়াত, কামালাত ও সকল নিয়ামতের উৎস মনে করেন। তাই হুবহু তার 
অনুসরণ করতে চান। তিনি তার জ্ঞানের উপর অতবেশি আস্থাশীল নন। তাই 
তিনি উদ্ভাবনের চেয়ে অনুসরণকে নিরাপদ মনে করেন। 

মুহতারাম পাঠক, আমিও আমার জ্ঞানের উপর বা অন্য কারো জ্ঞানের 
উপর অতবেশি আস্থাশীল নই, যেরূপ আস্থাশীল রাসূলুল্লাহ % ও তার 
সাহাবীগণের উপর । আমিও রাসূলুল্লাহ 3%-এর হুবহু অনুসরণকেই নিরাপদ 
বলে মনে করি। একেই আমি নাজাত, কামালাত ও সকল নিয়ামতের একমাত্র 
পথ বলে বিশ্বাস করি। এ পুস্তকটিও এ ধরনের সরল অনুসারীদের জন্য লেখা, 
যারা উদ্ভাবনের চেয়ে হুবহু অনুসরণ করাকেই নিরাপদ মনে করেন। 

সুন্নাতের বাইরে ইবাদত বন্দেগি কবুল হবে না বলে অনেক হাদীসে 
বলা হয়েছে। যদিও পরবর্তী অনেক প্রাজ্ঞ আলিম আশ্বাস দিয়েছেন যে, 
খেলাফে সুন্নাত অনেক কর্মই আল্লাহ কবুল করে বিশেষ সাওয়াব দিবেন, কিন্তু 
অনেক মুমিনের মন এতে স্বস্তি পায় না। তারা সুন্নাতের বাইরে যেতে চান না। 
ক্ষণস্থায়ী এ জীবন। ইবাদত বন্দেগি কতটুকুই বা করতে পারি। এ সামান্য 
কাজও যদি আবার বাতিল হয়ে যায় তাহলে তো তা সীমাহীন দুর্ভাগ্য । এজন্য 
তারা সহীহ হাদীস ছারা প্রমাণিত সুন্নাত সম্মত আমল সম্পর্কে জানতে আগ্রহী । 
তাদের উদ্দেশ্যেই এ পুস্তক লেখা । 

১. ৮. ৬. শব্দ বনাম বাক্য 

আমরা বুঝতে পারছি যে, আল্লাহর যিক্র একটি ইবাদত । রাসূলুল্লাহ £% 
বিস্তারিতভাবে এ ইবাদতের সকল পদ্ধতি ও বাক্য শিখিয়েছেন। তিনি যেখানে যে 
বাক্য শিক্ষা দিয়েছেন সেখানে তা বললেই প্রকৃত আল্লাহর যিক্রের ইবাদত আদায় 
পৃথক পৃথক মাসনূন বাক্য রয়েছে। মনগড়াভাবে বানানো যিক্র করলে, বা 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &8)-এর যিক্র ওযীফা ৬৮ 


রাসূলুল্লাহ £-এর শিক্ষার বাইরে মনগড়াভাবে মহান আল্লাহর নাম জপ করলে, 
অথবা এক স্থান বা সময়ের যিক্র অন্য স্থানে ব্যবহার করলে সুন্নাতের বিরোধিতা 
করা হবে । আমরা সদা সর্বদা তার সুন্নাতের হুবহু অনুসরণের চেষ্টা করব। 

এখানে উল্লেখ্য যে, অগণিত হাদীসে ও সাহাবীগণের জীবনের অগণিত 
ঘটনায় আমরা অসংখ্য যিক্র-আযকার দেখি। এ সকল যিক্রের একটি 
মৌলিক বৈশিষ্ট্য এগুলো সবই ‘বাক্য’ যা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। অগণিত 
হাদীসের একটিতেও এবং সাহাবী-তাবেয়ীগণের জীবনে আচরিত অগণিত 
ঘটনার মধ্যে আমরা দেখতে পাই না যে, শুধুমাত্র একটি শব্দ বা শুধুমাত্র 
আল্লাহর নাম জপ করে যিক্র করতে বলা হয়েছে। সর্বক্ষেত্রে একাধিক শব্দের 
সমন্বয়ে গঠিত বাক্যের মাধ্যমে আল্লাহর নামের স্ত্রতিকেই যিক্র বলা হয়েছে। 
মাসনূন ধিক্রের মূল বৈশিষ্ট্য শুধু আল্লাহর নাম জপ নয়, আল্লাহর নামের স্তুতি, 
প্রশংসা, মহিমা ও মর্যাদা জপ করা বা বারবার উচ্চারণ ও আবৃত্তি করা । 

মহান, মহাপবিত্র আল্লাহ রাব্বুল আলামীনের মহান নামের প্রশংসা, 
মর্যাদা, মহত, শ্রেষ্ঠত্ব, একত্ব ইত্যাদি প্রকাশক বাক্য বারবার জপ করার 
মাধ্যমে আল্লাহর স্মরণ করাকে কুরআন ও হাদীসে আল্লাহর যিক্র বলে উল্লেখ 
করা হয়েছে। কুরআন ও হাদীসে উল্লেখিত এ সকল জপমূলক বাক্যাদির মূল 
চারটি বাক্য : ‘সুবহানাল্লাহ’, “আলহামদু লিল্লাহ', ‘আল্লাহু আকবার’ ও 'লা- 
ইলাহা ইল্লাল্লাহ’ ৷ পঞ্চম বাক্য - ‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ'। 
এছাড়া এগুলোর সমন্বয় ও প্রাসঙ্গিক আরো অনেক বাক্য কুরআন ও হাদীসে 
শিক্ষা দেওয়া হয়েছে। আমরা পরবর্তী সময়ে মাসনূন জপমূলক যিক্রের প্রকার 
ও শব্দাবলী আলোচনা করব। এ সকল বাক্যাদি বারবার নির্দিষ্ট সংখ্যায় বা 
অনির্দিষ্টভাবে অগণিতবার জপ করা বা আওড়ানোকে বিশেষভাবে কুরআন ও 
হাদীসে যিক্র বলে উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে অগণিত হাদীস আমরা পরবর্তী আলোচনায় দেখব । এখানে 
একটি হাদীস উল্লেখ করছি - যে হাদীসে “আল্লাহর যিক্র' অর্থ কী তা সুস্পষ্টভাবে 
উল্লেখ করা হয়েছে। নু'মান ইবনু বাশীর (রা) বলেন, রাসূলুল্লাহ %% বলেছেন: 


০১৩৩ 2 0১৬ 2৮ 95৮ a 
১ Jd ও29$ sy কে FAL ০১৮ ALLE JF 
4 HN &। ০ 4 ff ris এ 2 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৬৯ 


তাহলীল ‘লা-ইলাহা ইন্লাল্লাহ' জপ করেন তাদের এ সকল যিক্র আরশের 
পাশে জড়িয়ে থাকে মৌমাছির গুঞ্জনের মতো গুনগুন করে যাকির-এর কথা 
স্মরণ করিয়ে দিতে থাকেন। তোমাদের কেউ কি চায় না যে, কোনো কিছু 
সর্বদা আল্লাহর কাছে তার কথা স্মরণ করাতে থাকবে ।”৬? 


১. ৯. আল্লাহর যিক্রের সাধারণ ফযীলত 

আমরা উপরে যিক্রের প্রকার ও প্রকরণ জেনেছি। যিক্রের 
ফযীলতের মধ্যে সকল প্রকারের যিক্রই এসে যায়। তবে হাদীসে সাধারণত 
বিশেষ যিক্র বা তাসবীহ, তাহলীল, তাকবীর ইত্যাদিকে বুঝানো হয়েছে। 
নামকরণ করেছেন: “&। ০১ ১.৪ ০৬” “আল্লাহর যিক্রের ফযীলতের অধ্যায়” । 
আল্লামা ইবনু হাজার আসকালানী এ নামের ব্যাখ্যায় বলেন: “আল্লাহর যিক্রের 
ফযীলত”-_ এখানে যিক্র অর্থ সে সকল শব্দ বা বাক্য উচ্চারণ করা যা বললে 
সাওয়াব হবে বলে বিভিন্ন হাদীসে বলা হয়েছে ; যেমন - “সুবহানাল্লাহ', 
“আলহামদুল্লাহ', ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’, “আল্লাহু আকবার’ বলা। এসকল বাক্যের 
সাথে সম্পৃক্ত অন্যান্য বাক্য , যেমন: ‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’, 
‘বিসমিল্লাহ’, ‘হাসবুনাল্লাহ’, “ইস্তিগফার' ইত্যাদি বলা, দুনিয়া ও আখেরাতের 
কল্যাণ কামনা করে দু'আ করা, সবই যিক্র। এছাড়া যে কোনো ফরয বা নফল 
কাজ নিয়মিত করাকেও যিক্র বলে গণ্য করা হয়। যেমন, কুরআন তিলাওয়াত 
করা, হাদীস পাঠ করা, জ্ঞান চর্চা করা, নফল সালাত আদায় করা। 


অপরদিকে যিক্র শুধুমাত্র জিহ্বার দ্বারাও হতে পারে। জিহ্বার 
উচ্চারণের কারণে উচ্চারণকারী সাওয়াব পাবেন। উচ্চারণের সময় উচ্চারিত 
বাক্যের অর্থ মনের মধ্যে উপস্থিত থাকা শর্ত নয়। তবে শর্ত যে, উক্ত উচ্চারিত 
বাক্যের বিপরীত কোনো অর্থ তার উদ্দেশ্য হবে না। মুখের উচ্চারণের সাথে 
সাথে যদি অন্তরের স্মরণ (কৃলবী যিক্র) সংযুক্ত হয় তাহলে তা হবে উত্তম ও 
পরিপূর্ণতর। আর যদি এর সাথে যিক্রের বাক্যের অর্থ পরিপূর্ণরূপে মনের 
মধ্যে উপস্থিত থাকে, তাহলে তা আরো পূর্ণতা পাবে। সালাত, জিহাদ বা যে 


১ মুসনাদ আহমদ ইবনু হাম্বাল (আরনাউত সম্পাদিত) ৪/২৬৮; মুসতাদরাক হাকিম ১/৬৭৮, মুসান্নাফু 
বান হী শাইহা ৭/১৭৭ । হাদীসটির সনদ সহীহ । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &৪)-এর যিকর ওষীফা ৭০ 


কোনো ফরয ইবাদতে যদি এরূপ অবস্থা উপস্থিত থাকে তাহলে তাও পূর্ণতা 
পাবে। সর্বোপরি পরিপূর্ণ ইখলাস, আন্তরিকতা ও অন্তরের পরিপূর্ণ তাওয়াজ্জুহ 
যদি আল্লাহর প্রতি হয় তাহলে তা হবে সর্বোত্তম কামালাত ও সর্বোচ্চ পূর্ণতা। 

ফাখরুদ্দীন রাধী (রহ) যিক্রকে তিন ভাগে ভাগ করেছেন। মুখের বা 
শব্দাবলী মুখে উচ্চারণ করা। ক্বালবের বা মনের যিক্র আল্লাহর জাত, 
গুণাবলী, বিধানাবলী, আদেশ, নিষেধ ইত্যাদি বিষয়ে চিন্তা-গবেষণা করা । আর 
অঙ্গপ্রত্যঙ্গের যিক্র সকল অঙ্গপ্রত্যঙ্গের সদা সর্বদা আল্লাহর আনুগত্যে রত 
থাকা । আর এজন্যই সালাতকে কুরআনে যিক্র বলা হয়েছে । কোনো কোনো 
বুজুর্গ বলেছেন: যিক্র ৭ ভাবে করা হয় - চোখের যিক্র ক্রন্দন, কানের যিক্র 
মনোযোগ দিয়ে আল্লাহর কথা শ্রবণ করা, মুখের যিক্র আল্লাহর প্রশংসা করা, 
হাতের যিক্র দান করা, দেহের যিক্র আল্লাহর বিধান পালন করা, কৃলবের 
যিক্র আল্লাহর ভয়ে ভীত হওয়া ও আল্লাহর রহমতের আশা করা এবং আত্মার 
যিক্র আল্লাহর তাকদীর ও ফয়সালার উপর পরিপূর্ণ রাজি ও সন্তুষ্ট হওয়া।৬৮ 


মোল্লা আলী কারী (১০১৪ হি) বলেন : আল্লামা ইবনুল জাযারী (৮০৮ 
হি) বলেছেন: “যিক্রের ফযীলত শুধু তাসবীহ, তাহলীল, তাকবীর ইত্যাদির 
মধ্যে সীমাবদ্ধ নয়। বরং যিনিই আল্লাহর আনুগত্যে লিপ্ত বা আল্লাহর 
আনুগত্যমূলক কোনো কর্মে লিপ্ত আছেন তিনিই যিক্রে লিপ্ত আছেন বা তিনিই 
যাকির। সর্বশ্রেষ্ঠ যিক্র কুরআন কারীম, তবে রাসূলুল্লাহ হ্ যেখানে কুরআন 
ছাড়া অন্য কিছুর মাধ্যমে যিক্রের বিধান দিয়েছেন সেখানে সেই যিক্রই উত্তম, 
যেমন রুকু ও সাজদার অবস্থায় । অন্য সকল ক্ষেত্রে শ্রেষ্ঠ যিক্র কুরআন ।”১৯ 

মোল্লা আলী কারী অন্যত্র বলেন: “আল্লাহর যিক্র অর্থ এ সকল যিক্র 
যা জপ করলে বা পাঠ করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে । যেমন, কুরআন 
তিলাওয়াত, সালাত পাঠ, তাসবীহ-তাহলীল, পিতামাতার জন্য দু'আ বা 
অনুরূপ যিক্রাদি। আর আল্লাহর যিক্রকারী বলতে তাকে বুঝান হয় যিনি 
হাদীসে বর্ণিত মাসনৃূন যিক্রগুলো সকল সময়ে ও অবস্থায় পালন করেন।”৭” 
রঃ এভাবে আমরা বুঝতে পারি যে, ধিক্রের ফযীলত-জ্ঞাপক হাদীসসমূহে 
সাধারণত যিক্র বলতে তাসবীহ, তাহলীল ইত্যাদি আযকার বুঝানো হয়েছে। 
স্পেস = 
৬ ইবনু হাজার আসকালানী, ফাতহুল বারী ১১/২০৯। 


৬» মুল্লা আলী কারী, আল-মিরকাত ৫/৩২। 
** মুল্লা আলী কারী, আল-মিরকাত ৫/৬০, ৬৫। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৭১ 


এছাড়া সকল প্রকারের ইবাদত ও আনুগত্যই যিক্রের অন্তর্তুক্ত। আমরা এখানে 
যিক্রের ফযীলত-জ্ঞাপক কিছু সহীহ বা হাসান হাদীস আলোচনা করব । দু- 
একটি যয়ীফ হাদীস প্রসঙ্গত উল্লেখ করলে আমি তার দুর্বলতা বর্ণনা করব, 
ইন্শা আল্লাহ। আল্লাহর কাছে তাওফীক প্রার্থনা করছি। 

হাদীস শরীফে কয়েকভাবে যিক্রের ফযীলত বর্ণনা করা হয়েছে: (১). 
সাধারণভাবে যিক্রের ফযীলত, (২). প্রত্যেক প্রকার যিক্রের জন্য বিশেষ 
ফযীলত এবং (৩). বিশেষ সময়ের বিশেষ যিক্রের ফযীলত। প্রথমে আমরা 
যিক্রের সাধারণ ফযীলত বিষয়ক কিছু হাদীস আলোচনা করব। 

(১). আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ £ বলেন : 

75520551085 85202 

“নিঃসঙ্গ একাকী মানুষেরা এগিয়ে গেল।” সাহাবীগণ প্রশ্ন করলেন : 
“হে আল্লাহর রাসূল, মুফাররাদ বা একাকী মানুষেরা কারা ?” তিনি বলেন : 
“আল্লাহর বেশি বেশি যিক্রকারীগণ ।”৭১ 


অন্য বর্ণনায় তিনি বলেন : 
পক পতি রর AICHE AIA 25 টি পাও তা সি তি ডু চি পালি SA 87. 
tx or MIU ০৫ LSA ০০৫ di £2 ক ৩০ 


HEE AL 


“একাকী অগ্রগামীগণ যারা সর্বদা বেপরোয়াভাবে আল্লাহর যিক্র 
করেন ও যিকরে মত্ত থাকেন। যিক্রের কারণে তাদের (গোনাহের) বোঝা 
হান্কা হয়ে যাবে। এজন্য কিয়ামতের দিন তারা হান্কা হয়ে হাজির হবেন।”*২ 

(২). মুআয ইবনু জাবাল (রা) বলেন: রাসূলুল্লাহ ৪-এর সাথে আমার 
সর্বশেষ যে কথাটি হয়েছিল, যে কথাটি বলে আমি তার থেকে শেষ বিদায় 
নিয়েছিলাম তা হলো, আমি প্রশ্ন করেছিলাম: হে আল্লাহর রাসূল, আল্লাহর 
নিকট সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে প্রিয় আমল (কর্ম) কোনটি? তিনি বলেন: 

BSS ১৮ ৮০ 4৩59 ৩০ ৩ dd ০০০৭ ৮৮ 

“আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কর্ম যে, তুমি যখন মৃত্যু বরণ করবে 
তখনো তোমরা জিহ্বা আল্লাহর যিক্রে আর্দ থাকবে ।”৭৩ 
Et ede es Sect te Aaa lind Bc CEs pia ps EEE 


৫/৫৩৯ (ভারতীয় ২/২০০)। তিরমিযী বলেন : হাদীসটি হাসান গারীব। 
* বুখারী, খালকু আফ'আলিল ইবাদ ১/৭২, সহীহ ইবনু হিব্বান ৩/৯৯, হাইসামী, মাজমাউয যাওয়াইদ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিকৃর ওযীফা ৭২ 


অর্থাৎ সদা সর্বদা মুমিন মুখে আল্লাহর যিক্র করবে । এরূপ হলে তার 
যখন মৃত্যু হবে তখনো তার জবান যিক্রেই ব্যস্ত থাকবে । 

(৩). আব্দুল্লাহ ইবনু বুসর (রা) বলেন: এক ব্যক্তি বলেন, ইয়া 
রাসূলাল্লাহ, ইসলামের বিধানাবলী আমার জন্য বেশি হয়ে গিয়েছে। আমাকে এমন 
একটি আমল বলে দিন যা আমি দৃঢ়ভাবে আকড়ে ধরে থাকব। তিনি বলেন : 

7 ঞে ০5১ ১ ঞ। SL ০ ৫০ ০9 ও 

“তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর যিক্রে আর্দ থাকে।” হাদীসটি সহীহ।৭৪ 

(8). আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ 2% বলেন: ৭ প্রকারের 
মানুষকে আল্লাহ কিয়ামতের দিনে তার (আরশের) ছায়াতলে আশ্রয় দিবেন 
যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে এক শ্রেণী: 


2 পি পাত 


2 ০৬ UE এ 512 
“যে ব্যক্তি একাকী আল্লাহর যিক্র করেছেন আর তীর চোখ থেকে 
অশ্রুর ধারা নেমেছে ।”৭৫ 
(৫). আবু মূসা (রা) বলেন, রাসূলুল্লাহ £ বলেছেন: 
2৬, 5 পি চু তিনে 2০১ i PEALE 
4 41 7545 3: SH অক্ষত HSL SM cE 


০09 Lh 
“যে ঘরে আল্লাহর যিক্র হয় আর যে ঘরে আল্লাহর যিক্র হয় না 
তাদের তুলনা জীবিত ও মৃতের ন্যায়।”*৬ 
নি ক 8 


এ আয .. 862 BS 0৩০৫ ৪০4০% 
জোলির চাল এরপর বসে 
সূর্যোদয় পর্যন্ত আল্লাহর যিক্রে রত থাকবে । এরপর সে দুই রাক'আত সালাত 


১০/৭৪-৭৬, মুনযিরী, আত তারগীব ওয়াত তারহীব ২/৩৬৭, আলবানী, সহীহুল জামিয়িস সাগীর 
১/৯৫, নং ১৬৫, হাইসামী, মাওয়ারিদুষ যামআন ৭/৩১৩-৩১৫। 

৭৪ তিরমিযী (৪৯-কিতাবুদ দাওয়াত, ৪- বাব.. ফাদলিয যিকর ৫/৪২৭-৪২৮ (ভারতীয় ২/২০০); সহীহ 
ইবনু হিব্বান ৩/৯৬; সুসতাদরাক হাকেম ১/৪৯৫, হাইসায়ী, মাওয়ারিদুষ যামআন ৭/৩১২। 
সি রা যা ৮- বাব মান জালাসা ফিল মাসজিদি) ১/২৩৪ (ভারতীয়: ১ম খণ্ড, পৃ. ৯১) 

৬ মুসলিম (৬-সালাতিল মুসাফিরীন, ২৯-বাব ইসতিহবাব..ফী বাইতিহী) ১/৫৩৯ (ভারতীয় ১/২৬৫)। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৭৩ 


আদায় করবে, সে একটি হজ্ব ও একটি ওমরার সাওয়াব পাবে, পরিপূর্ণ, 
পরিপূর্ণ, পরিপূর্ণ (হজ্ব ও ওমরার সাওয়াব)।” হাদীসটি হাসান।? 

এ অর্থে আরো অনেক সহীহ হাদীস বর্ণিত হয়েছে। পরবর্তীতে নির্দিষ্ট 
অধ্যায়ে আমারা এ বিষয়ে বিস্তারিত আলোচনার করব, ইন্শা আল্লাহ। 

(৭). আবু দারদা (রা) বলেন, রাসূলুল্লাহ (%8)বলেছেন 
655 ৩ Ue SSL ২৩ SH ০০৮০০ oS ১ 


AS A 


৮৬ 1:৮2 59০ al ঠ9ি 97900 ৮৯৭ ৮৬৯ € ০ ০০৮5 
১০০ 09) bl রর :0 ৭ 0৮১০ UBB ৩ 76 ৫ 1১:০9 


৭85১৮ ME ৫ এ লতি A 05 5 9৮৩ 

“আমি কি তোমাদেরকে বলব না তোমাদের জন্য সর্বোত্তম কর্ম 
মর্যাদার কারণ, স্বর্ণ ও রৌপ্য দান করার চেয়েও উত্তম, জিহাদের ময়দানে 
শত্রুর মুখোমুখি হয়ে শত্রু নিধন করতে করতে শাহাদত বরণ করার থেকেও 
উত্তম কর্ম কি তা-কি তোমাদেরকে বলব? সাহাবীগণ বললেন : হে আল্লাহর 
রাসূল, সেই কর্মটি কী? তিনি বললেন : “আল্লাহর যিক্র ৷’ মুআয ইবনু জাবাল 
(রা) বলেন: “আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর যিক্র থেকে 
উত্তম কোনো আমল কোনো মানুষ করে নি।” হাদীসটি সহীহ ।* 

(৮). আবু সাঈদ খুদরী রো) রাসূলুল্লাহ $ থেকে বর্ণনা করেছেন: 


JIA 7 216, 


০০ 4] I এ ৮9 ৮ 06১15 
“তোমরা বেশি বেশি আল্লাহর যিক্র কর যেন মানুষেরা তোমাদেরকে 
পাগল বলে৷” হাদীসটিকে কোনো কোনো মুহাদ্দিস সহীহ বা হাসান বলে গণ্য 
করেছেন । অন্যান্য মুহাদ্দিস হাদীসটিকে দুর্বল বলে প্রমাণ করেছেন ।৭৯ 
(৯). একটি অত্যন্ত যয়ীফ হাদীসে ইবনু আব্বাস (রা) থেকে বর্ণিত: 


*। তিরমিযী ৮ সাফার, ৪১২-বাব... জুলুসি ফিল মাসজিদি) ২/৪৮১ (ভারতীয় ১/১৩০); 
আলবানী, সহীহুত তারগীব ১/১১১। তিরমিবী, আলবানী প্রমুখ মুহাদ্দিস হাদীসটিকে হাসান বলেছেন। 
গ তিরমিযী (8৯ তে দাওয়াত, ৬-বাব..) ৫/৪২৮ (ভারতীয় ২/১৭৫); মুসনাদ আহমদ (আরনাউত) 
৫/১৯৫; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/৭৩, ৭৪; মুসতাদরাক হাকিম ১/৬৭৩; আলবানী, সাহীহু 
সুনানি ইবনি মাজাহ ২/৩১৬। 
৯ সহীহ ইবন হিব্বান ৩/৯৯, মুসতাদরাক হাকিম ১/৪৯৯, মুসনাদ আহমদ ৩/৬৮, আত-তারগীব ২/৩৭২, 
যায়ীফুল জামিয়িস সাগীর, পৃ. ১৫৬, নং ১১০৮, সিলসিলাতুল আহাদীসিস যাঈফা ২/৯, নং ৫১৭। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ 88)-এর যিক্র ওযীফা ৭৪ 


350০7 TOLL I এ ds BFS 1 
মুনাফিকরা বলে যে, তোমরা রিয়াকারী ।”৮০ 
(১০). আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ & বলেন, আল্লাহ বলেন: 
এ ৬০5১৩৮০৩০০০ এ 
“আমার বান্দা যতক্ষণ আমার যিক্র করে এবং আমার জন্য তার দু 
ঠোট নড়াচড়া করে ততক্ষণ আমি তীর সাথে আছি।”৮১ 
(১১), আবু সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ ই বলেছেন: 
50 ১ দি 24241 ১৮) এড 20 এ ও) LSI 
“অনেক মানুষ দুনিয়াতে সুন্দর পরিপাটি বিছানায় আল্লাহর যিক্র 
করবেন, যিকর তাদেরকে উচ্চ জান্নাতের মধ্যে প্রবেশ করাবে ।” হাদীসটির 
সনদে কিছু দুর্বলতা আছে। তবে হাইসামী হাদীসটির সনদ হাসান বলেছেন।৮২ 
(১২). মু'আয (রা) বলেন, রাসূলুল্লাহ (3) বলেছেন: 
HFS 3 Boll ১ এ ANG পম ৬ ৪ 
Of Jy dr এলে ও কস্ট এ UG di দে ও১ 5৩৯০ YS 253 
Cha এ এছ ০০৯ 
উত্তম কোনো আমল কখনো করতে পারেনি (আযাব থেকে রক্ষার জন্য যিক্রের 
চেয়ে উত্তম আমল আর কিছুই নেই)। তাকে প্রশ্ন করা হলো : আল্লাহর রাস্তায় 
জিহাদও কি যিক্রের চেয়ে উত্তম নয়? তিনি বলেন : আল্লাহর রাস্তায় জিহাদও 
যিক্রের চেয়ে উত্তম নয়, তবে যদি সে তার তরবারি দ্বারা আঘাত করতে 
করতে শেষ হয়ে যায় (তাহলে তা যিক্রের চেয়ে উত্তম হতে পারে)।”” 
জাবির (রা) থেকেও একই অর্থে আরেকটি হাদীস বর্ণিত আছে।৮ঃ 
৮* মাজমাউয যাওয়াইদ ১০/৭৬। যায়ীফুল জামিয়িস সাগীর, পৃ. ১০৬, আত-তারগীব ২/৩৭২। 
৮১ ইবন মাজাহ (৩৩-কিতাবুল আদব, ৫৩-বাব ফাদলিষ যিকর) ২/১২৪৬ (ভা: ২/২৬৮); মুসনাদ আহমদ 
ছে সহীহ ইবনু হিব্বান ২/৯২, মুসতাদরাক হাকিম ১/৪৯৬, দি ৩১২। 
সহীহ ইবনু হিব্বান ২/১২৪; মুসনাদু আবী ইয়ালা ২/৩৫৯; হাইসায়ী, মাওয়ারিদুষ যামআন ৭/৩১৬; 
মাজমাউয যাওয়াইদ ১০/৭৮। 


** হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/৭৪ । হাইসামী বলেন, হাদীসটির সনদ সহীহ । 
৮৪ তাবারানী । হাদীসটির সনদ সহীহ ৷ মাজমাউয যাওয়াইদ ১০/৭৫। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ৭৫ 


(১৩). আরু মূসা (রা) বলেন, রাসূলুল্লাহ £ বলেছেন : 
৩৬ BIT AT) ভগ ৯০১ ০০০০৪ ১৬০ Of 1 
aif 5518 
“যদি কোনো ব্যক্তির কাছে কিছু টাকা থাকে এবং সে তা দান করতে 


থাকে আর অপর ব্যক্তি আল্লাহর ঘিক্র করে, তাহলে আল্লাহর যিক্রকারীই 
উত্তম বলে গণ্য হবে।”৮৫ 


(১৪). আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ & বলেছেন: 
SS di ৮৪১ ৩০০৪ ৫৪:৩০ ১ ২22০ ০ 
“আল্লাহর যিক্রের চেয়ে উত্তম কোনো সাদকাহ বা দান নেই।”৮৬ 
(১৫). মু'আয ইবনু জাবাল (রা) বলেন, আমি রাসূলুল্লাহ £-কে 
বললাম, আমাকে ওসীয়ত করুন । তিনি বললেন : 
৪ AS YS He di SN নিও dl ওঠ Ub 
২১৩১ ১৩07 "sy Ll Eo 33০ ০০ 2, CLE by 
Ml বার ETE 
প্রত্যেক পাথর ও গাছের নিকট আল্লাহর যিক্র করবে। কোনো পাপ বা অন্যায় 


করলে নতুন করে আল্লাহর কাছে তাওবা করবে; গোপনের জন্য গোপনে ও 
প্রকাশ্যের জন্য প্রকাশ্যে ।”৮৭ 


(১৬). ইবনু আব্বাস ও আবূ উমামা (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেন: 
1 
HULL ৫ ৮০) di ১ ৮৪ 4০৩৭ এ Yl ০৮ চে 

30282812858 28557 Es 

“তোমাদের মধ্যে যে রাত জেগে ইবাদত করতে অক্ষম হয়ে পড়ে, 
কৃপণতার কারণে সম্পদ দান করতে পারে না, কাপুরুষতার কারণে শক্রর 
বিরুদ্ধে জিহাদ করতে অক্ষম হয়, সে যেন বেশি বেশি আল্লাহর যিক্র করে, 
** তাবারানী । সনদ গ্রহণযোগ্য । মাজমাউয যাওয়াইদ ১০/৭৪ । 

»* তাবারানী । সনদ সহীহ । মাজমাউষ যাওয়াইদ ১০/৭৪ । 
»* তাবারানী। সনদ হাসান । মাজমাউয যাওয়াইদ ১০/৭৪ । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &)-এর যিকর ওযীফা ৭৬ 


সে যেন বেশি বেশি করে বলে: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী । কারণ, তা 
আল্লাহর নিকট স্বর্ণের পাহাড় আল্লাহর রাস্তায় ব্যয় করার চেয়েও অধিক প্রিয় ।” 
হাদীসটি সহীহ.লি-গাইরিহী পর্যায়ের ।৮৮ 

(১৭) সহীহ হাদীসে আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা) বলেন: 


চে 28255: 57 


৬ ০০১ 2৯৬ ও AN এও of J ৮৮ SL চে ১৪ 
LST dr dl ১! এ 33 & 4০০9 এ ০৩০০ Ln FSB ৪ of 
“তোমাদের মধ্যে যে দুর্বলতা ও কাপুরুষতার কারণে রাত জেগে 
ইবাদত করতে ও শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে অপারগ হয় এবং কৃপণতার 
কারণে সম্পদ ব্যয় করতে অসমর্থ হয় সে যেন বেশি বেশি করে বলে: 
সুবহানাল্লাহ, আল-হামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আকবার ।””* 
পাঠক, আমাদেরকে মনে রাখতে হবে যে, এগুলো সবই নফল 
সালাত, নফল জিহাদ, নফল দান ইত্যাদির ক্ষেত্রে। এ সকল হাদীস নির্দেশ 
করে যে, অন্যান্য নফল ইবাদতের চেয়ে নফল যিকরের গুরুত্ব অনেক বেশি। 
(১৮). মু'আয ইবনু জাবাল (রা) বলেন, রাসূলুল্লাহ ৪ বলেছেন : 
Mie ৮২০০ এড ও দি bE এ ৮ এ 
Gs ০৮5 40135 
“জান্নাতের অধিবাসীগণ দুনিয়ার কোনো কিছুর জন্য আফসোস 
করবেন না, শুধুমাত্র যে মুহূর্তগুলো আল্লাহর যিক্র ছাড়া অতিবাহিত হয়ে 
গিয়েছে সেগুলোর জন্য তারা আফসোস করবেন ।”৯ 
(২০) 17 71 


৮৯ বুখারী, আল-আদাবুল . ৬১; ' সহীহ আদাবিল মুফরাদ, পৃ১২২; সাহীহাহ ৬/২১৩। 

»* তাবারানী, মু'জামুল ২০/৯৩, মুসনাদুশ শামিয়টান ১/২৫৮, বাইহাকী, শু'আবুল ঈমান ১/৩৯২, 
মাজমাউয যাওয়াইদ ১০/৭৩, মুনযিরী, তারগীব ২/৩৭৫; আল- 

২/২৫৭; আলবানী ২/৯৫৮; যায়ীফাহ_ ১০/৭৪০-৭৪১। আল্লামা 


হাইসামীর বিশ্লেষণে হাদীসটির সনদ মোটামুটি গ্রহণযোগ্য । সুযুতী হাদীসটিকে হাসান বলেছেন। 
আলবানী সহীহুল জামি গ্রন্থে গ্রহণযোগ্য বললেও অন্যান্য গ্রন্থে হাদীসটিকে যায়ীফ বলেছেন। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৭৭ 
SG এ! (9309০ ১৫ 59 এ SFT LS a7 ০৪ ON ৯! 
37 শি ৩৬ Jy 0৮9 9 ক SL 
“যদি কয়েকজন মানুষ কোথাও একত্রে বসে কিন্তু সে বৈঠকে তারা 
আল্লাহর যিক্র না করে তবে তা তাদের জন্য ক্ষতিকর হবে। যদি কোনো 
মানুষ সামান্য পরিমাণও হাটে এবং হাটার মধ্যে সে আল্লাহর যিক্র না করে, 
তাহলে তা তার জন্য ক্ষতিকর হবে। যদি কোনো মানুষ বিছানায় শোয় এবং 
শোয়া অবস্থায় আল্লাহর যিক্র না করে তাহলে তা তার জন্য ক্ষতিকর হবে।” 
হাইসামী হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন।৯১ 
(২১). হারিস আল-আশ'আরী (রা) বলেন, রাসূলুল্লাহ £ুর্ট বলেছেন, 
মহান আল্লাহ ইয়াহইয়া (আ)-কে ওহীর মাধ্যমে পাঁচটি বিষয়ের নির্দেশ প্রদান 
করেন, যেগুলো তিনি পালন করবেন এবং বনী ইসরাঈলকে সেগুলো পালনের 
শিক্ষা দিবেন: আল্লাহর সাথে কাউকে শরীক না করা, সালাত (নামায) 
আদায়কালে মন বা চোখকে এদিক সেদিক না নেয়া, সিয়াম পালন করা, দান 
করা এবং বেশি বেশি আল্লাহর যিক্র করা । যিক্র সম্পর্কে তিনি বলেন : 


25০৭ 5০1 5০ শিলার জের Bc. AB fe 
৩১০৩9 a 2 9০৮6 0০০৮ ৩ জো এ *ঠাঁ ও 
এ SL Vy ৩৩ চে ৯ SY এ 
“আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন বেশি বেশি আল্লাহর যিক্র 
করার । আল্লাহর যিক্রের উদাহরণ এমন যে, এক ব্যক্তিকে শক্রগণ ধাওয়া করে 
তার পিছে দ্রুত এগিয়ে আসছে। এমতাবস্থায় লোকটি একটি সুসংরক্ষিত দুর্গে 
এসে পৌছাল এবং সে দুর্গের মধ্যে আত্মরক্ষা করল। অনুরূপভাবে বান্দা 
আল্লাহর যিক্র ছাড়া শয়তানের কবল থেকে রক্ষা পায় না।” হাদীসটি সহীহ ।৯২ 
(২২). এ অর্থে একটি যয়ীফ হাদীসটি আনাস (রা)-এর সূত্রে বর্ণিত: 

di 54১1১ STAB উঁকি Lbs ৫১০9 ০৩০০৪ ঘি 
bh CS {0 মি, 
৯ সহীহ ইবনু হিব্বান ৩/১৩৩, মাওয়ারিদৃষ যামআন ৭/৩১৭-৩২২, নাসাঈ, আস-সুনানুল কুবরা ৬১০৭, 


ৰাইহাকী, শু'আবুল ঈমান ১/৪০৩, নাসাঈ, আমালুল ইয়াওমি, পৃ. ৩১২, মাজমাউয যাওয়াইদ ১০/৮০। 
»২ সহীহ ইবনু খুযাইমা ৩/১৯৫, মুসতাদরাক হাকিম ১/৫৮২, আত-তারগীব ২/৩৭০-৩৭১। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &)-এর যিক্র ওবীফা ৭৮ 


“শয়তান তার মুখ আদম সন্তানের কুলবের উপর রেখে দেয়। যদি 
আদম সন্তান আল্লাহর যিক্র করে, তাহলে শয়তান পিছিয়ে যায় । আর যদি সে 
আল্লাহর কথা তুলে যায়, তাহলে শয়তান তার কূলবকে গিলে ফেলে ।”৯৩ 

এ অর্থে আব্দুল্লাহ ইবনু আববাস (রা) বলেছেন : 

০৮১০9 HE BD ০ এ) FB চৈ ১৮ ৮ ৬৪৬ নী 


“শয়তান আদম সন্তানের কূলবের উপর আসন গেড়ে বসে । যখন সে 
আল্লাহর যিক্র করে তখন শয়তান পিছিয়ে সংকুচিত হয়ে যায় । আর যখন সে 
বেখেয়াল হয়, তখন সে ওয়াসওয়াসা দিতে থাকে ।”৯৪ 

(২৩). আরেকটি যয়ীফ হাদীস আব্ুল্লাহ ইবনু আমরের (রা) সূত্রে বর্ণিত: 


dS ০৮920 Bi 0 ৬ gt FO 


“নিশ্চয় প্রত্যেক বস্তুর সাফাই বা পালিশ (করার ব্যবস্থা) আছে। আর 
কৃলবের ছাফাই বা পালিশ আল্লাহর যিক্র।” হাদীসটির সনদ যয়ীফ ।৯ 

দু'টি ভুল ধারণা: 

এ হাদীসটি সমাজে অতি পরিচিত। এখানে দু'টি বিষয় ভুল বুঝা হয়: 

(ক) “আল্লাহর যিক্র’ বলতে ‘ আল্লাহ, আল্লাহ... * যিক্র বুঝা । 

আমরা দেখেলাম যে, কুরআন-হাদীসে আল্লাহর যিক্র বলতে শুধু 
আল্লাহর নাম জপ করা বা ‘আল্লাহ আল্লাহ্‌’ যিক্র করা বুঝানো হয় নি। বরং 
আল্লাহর নামের মর্যাদা জপ করা বুঝানো হয়েছে। শুধু আল্লাহ নামটি জপ করলে 
আভিধানিকভাবে তা যিক্র' বলে গণ্য হতে পারে, তবে তা মাননূন বা সুন্নাত 
পদ্ধতি নয়। রাসূলুল্লাহ 2% কখনোই সকালে, সন্ধ্যায়, অন্য কোনো সময়ে, নির্দিষ্ট 
ংখ্যায় বা বেশি বেশি করে শুধু ‘আল্লাহ’ নামটি জপ করেন নি বা করতে শিক্ষা 
দেন নি। সাহাবীগণও অনুরূপ কিছু করেন নি। এখন যদি কেউ মনে করেন যে, 
রাসূলুল্লাহ 8% আল্লাহর যিক্রের জন্য যে সকল বাক্যাদি শেখালেন ও পালন 
গুণগান ইত্যাদি জপ করলে কৃলব সাফ হবে না বরং সকল মর্যাদা, প্রশংসা, স্তুতি, 
মহিমা ও গুণগান জ্ঞাপক শব্দ বাদ দিয়ে শুধু তার নামটি’ জপ করলেই কৃলব 
৯১ আত-তারগীব ২/৩৭৩, নং ২২১৭ । হাদীসটি যয়ীফ । 
»৪ আব্দুল্লাহ ইবনু আব্বাসের (রা) এ কথাটির সনদ মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে হয়। দেখুন : মুসান্নাফু 


ইবনি আবী শাইবা ৭/১৩৫, হা el lS ফাতহুল বারী ৮/৭৪১-৭৪২। 
* মুনযিরী, আত তারগীব ২/৩৬৮; আলবানী, সহীহুত তারগীব ২/৯৬; যায়ীফুত তারগীৰ ১/২২৬। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৭৯ 


সাফ হবে, তবে ধারণাটি ঠিক হবে না । দুনিয়াতে আমরা কোনো সম্মানিত ব্যক্তির 
নাম উল্লেখ করলে “ন্যাংটো নাম” বা “শুধু নাম” না বলে তার আগে বা পরে 
“সম্মান প্রকাশক’ কোনো “সিফাত” বা বিশেষণ উল্লেখ করি। সুন্নাতের নির্দেশনা 
হলো, মহান আল্লাহর নামটি “শুধু” উচ্চারণ না করে “আল্লাহ” নামটির সাথে তার - 
মর্যাদা বা প্রশংসা জ্ঞাপক কোনো শব্দ যোগ করে যিকর করতে হবে। 

মহা মহিমান্বিত আল্লাহর পবিত্র নাম মুমিনের হৃদয়ে সবচেয়ে বড় 
সম্পদ ৷ তার নামেরই যিক্র করতে হবে। তার মহান “আল্লাহ” নামে বা যে 
কোনো নামে যে কোনো ভাষায় তার স্মরণ করলেই তার যিক্রের সাওয়াব 
মিলবে, ইন্শা আল্লাহ । তবে আমাদের চেষ্টা করতে হবে মাসনূন-ভাবে বা 
রাসূলুল্লাহ 3%-এর শেখানো পদ্ধতিতে আল্লাহর যিক্র করার । রাসূলুল্লাহ £ঁ- 
এর শিক্ষা থেকে আমরা জানতে পরি যে, শুধু নাম জপ করে নয়, বরং তার 
নামের মহিমা প্রকাশ করে যিক্র করতে হবে। তিনি উম্মতকে শত শত 
প্রকারের যিক্র শিক্ষা দিয়েছেন এবং নিজেও পালন করেছেন। কিন্তু শুধু 
“আল্লাহ” নাম জপ করতে হবে একথা তিনি কোথাও শেখাননি। তার শিক্ষা 
থেকে আমরা জানতে পারি যে, দু'আর ক্ষেত্রে আল্লাহর নাম ধরে তাকে ডাকতে 
হবে, দু'আ করতে হবে, তার সকল মহান নাম ও বিশেষ করে “ইসমে আযম" 
ধরে তার কাছে দু'আ করতে হবে। আর যিক্রে তার নামের মহিমা, মর্যাদা, 
গুণগান, স্তুতি প্রকাশক বাক্যাদি জপ করে তার যিক্র করতে হবে। 


(খ) অনেকে মনে করেন, কূলব সাফ করতে হলে যিক্রের শব্দ দিয়ে 
জোরে জোরে কৃলবে ধাক্কা মারা বা আঘাত করার কল্পনা করতে হবে। এ 
ধারণাটিও ভুল ও সুন্নাত পরিপন্থী । রাসূলুল্লাহ ?% উম্মতকে অগণিত যিক্র শিক্ষা 
দিয়েছেন। কখনো কোথাও যিক্রের সময় এ ধরনের শব্দ করতে বা আঘাত 
করতে শেখাননি। বরং নীরবে ও অনুচ্স্বরে যিক্র করতে শিখিয়েছেন। একেবারে 
শেষ যুগের কোনো কোনো যাকির মনোযোগ অর্জনের জন্য এ সকল পদ্ধতি 
উদ্ভাবন করেছেন। আবার অনেকে তার বিরোধিতা করেছেন। মুজাদ্দিদ আলফ 
সানী (রাহ) কোনো প্রকার যিক্রের সময় কোনো প্রকার শব্দ করতে বা শরীর, 
মাথা ইত্যাদি নাড়াতে নিষেধ করেছেন। সর্বাবস্থায় এ সকল কাজের সাথে যিক্রের 
কোনো সম্পর্ক নেই। যে কোনো মাসনূন পদ্ধতিতে আল্লাহর স্মরণ করলে মুমিন 
আল্লাহর যিক্রের উপরে বর্ণিত মর্যাদা, ফযীলত, উপকার সবই অর্জন করবেন। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &$%)-এর যিক্র ওযীফা ৮০ 


১. ১০. বিশেষ যিক্রের বিশেষ ফযীলত 


এভাবে আমরা যিক্রের গুরুত্ব ও ফযীলত জানলাম । কোনো মুমিন 
মুখে, মনে বা কর্মের মাধ্যমে আল্লাহর স্মরণ করলে উপরের হাদীসগুলোতে বর্ণিত 
অপরিমেয় ফযীলত লাভ করবেন বলে আমরা আশা করি। যিক্রের ফযীলত 
উল্লেখ করে সে বাক্য দ্বারা যিকর করলে মুমিন কী পরিমাণ মর্যাদা, রহমত, বরকত 
ও সাওয়াব অর্জন করবেন তা বলা হয়েছে। এ সকল হাদীস আমরা দু ভাগ করতে 
পারি: (ক) কিছু হাদীসে সর্বদা বেশি.বেশি পালন করার জন্য কিছু যিক্র ও তার 
ফযীলত বর্ণনা করা হয়েছে। (খ) অন্যান্য হাদীসে বিশেষ সময়ে পালনের জন্য 
কিছু ধিক্রের কথা উল্লেখ করে তার ফযীলত বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় প্রকারের 
আল্লাহ । এখানে আমরা সাধারন যিকরগুলো আলোচনা করব, ইনশা আল্লাহ। 


১. ১১. মাসনূন ধিক্রের শ্রেণীবিভাগ 

“মাসনূন' অর্থ সুন্নাত-সম্মত বা সুন্নাত নির্দেশিত। রাসুলুল্লাহ ক 
উম্মাতকে শুধু যিক্রের উৎসাহ দিয়েছেন তাই নয়, কিভাবে কখন কোন্‌ শব্দ 
উচ্চারণ করে আল্লাহর যিক্র করতে হবে তাও বিস্তারিত শিক্ষা দিয়েছেন। 
উম্মতের কাজ শুধু তার অনুসরণ করা। 

আমরা দেখেছি যে, মাসনূন যিক্র সবই বাক্য, শুধু নাম বা শব্দ জপ 
করে কোনো যিক্র সুন্নাতে বর্ণিত হয়নি । রাসূলুল্লাহ $% ও তার সাহাবীগণের 
আচরিত বা নির্দেশিত এ যিক্রসমূহকে আমরা নিন্নরূপে বিভক্ত করতে পারি : 
১. আল্লাহর একত্ব জ্ঞাপক বাক্যাদি 
২. আল্লাহর পবিত্রতা জ্ঞাপক বাক্যাদি 
৩. আল্লাহর প্রশংসা জ্ঞাপক বাক্যাদি 
৪. আল্লার শ্রেষ্ঠত্ব জ্ঞাপক বাক্যাদি 
৫. আল্লাহর উপর নির্ভরতা জ্ঞাপক বাক্যাদি 
৬. আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা বিষয়ক বাক্যাদি 
৭. আল্লাহর নিকট সাধারণ প্রার্থনা, দু'আ বা জাগতিক ও পারলৌকিক যে 

কোনো কল্যাণ কামনা করা বিষয়ক বাক্যাদি 

৮. আল্লাহর নিকট রাসূলুল্লাহ £-এর জন্য সালাত-সালাম প্রার্থনা জ্ঞাপক বাক্যাদি 
৯. আল্লাহর কালাম বা কুরআন পাঠের মাধ্যমে যিক্র। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৮১ 


১. ১২. একত্ব, পবিত্রতা, প্রশংসা ও শ্রেষ্ঠত্বের যিকর 

১. ১২. ১. আল্লাহর ইবাদতের একত্ব প্রকাশক বাক্যাদি 

প্রথম চার প্রকারের যিকরের বিষয়ে হাদীস শরীফে সবচেয়ে বেশি উৎসাহ 
প্রদান করা হয়েছে। এগুলোর মধ্যে প্রথম প্রকারের বাক্যগুলোতে মহান আল্লাহর 
ইবাদতের একত্বের ঘোষণা দেওয়া হয়েছে। এ জাতীয় কয়েকটি বাক্য: 

যিক্র নং ১: তাহলীল 

ও ২14) 

“লা- ইলা-হা ইল্লাল্লাহ' আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই) ৷ 

এটি এক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রথম যিক্র। অনেক আবেগী মানুষ 'লা- 
ইলাহা ইন্লাল্লাহ'-কে ধিক্র হিসাবে পালন করা অযৌক্তিক বলে মনে করেন। তারা 
বলেন, এ কালেমাই ঈমান। একবার সর্বাস্তকরণে বললেই হলো। এরপরের কাজ 
নিজের জীবনে, সমাজে ও রাষ্ট্রে এ কালেমাকে প্রতিষ্ঠা করা । বারবার আউড়ে কী 
হবে? বিবাহের কালেমা ও ইজাব কবুল তো একবারই বলা হয়। এতেই আজীবন 
স্বামীর ঘর করতে হয় । বারবার আউড়ানোর কোনো প্রয়োজন হয় না। 


কথাটি শুনতে খুব যৌক্তিক মনে হলেও কিছুটা বিভ্রান্তিকর ও সুন্নাহ 
বিরোধী । কালেমার ঘোষণার মাধ্যমে ঈমান আনার পর আল্লাহর পরিপূর্ণ 
আনুগত্য জীবনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে হবে একথা অবশ্যই ঠিক। কেউ 
যদি তার উপর অর্পিত ফরয দায়িত্ব পালন না করে নফল যিক্রে রত থাকেন 
তাহলে তার এ কর্ম বাতুলতা ও ইসলামের শিক্ষা বিরোধী । কিন্তু এজন্য এ 
কালেমার যিক্রকে অর্থহীন বললে মহানবী &্-কেই অবমাননা করা হয়। কারণ, 
তিনি নিজেই এ কালেমাকে বেশি বেশি পাঠ করে ধিক্র করতে বলেছেন। 

‘লা- ইলাহা ইল্লাল্লাহু’ বাক্যটি বারবার জপ করার মাধ্যমে আল্লাহর 
যিক্র করার নির্দেশনায় এবং এ যিক্রের অচিস্ত্যনীয় ফযীলতের ঘোষণায় 
অগণিত হাদীস বর্ণিত হয়েছে।* আসলে ঈমান আনার পরে ঈমানকে মজবুত 
করতে ও নবায়ন করতে এ যিক্র অত্যন্ত প্রয়োজনীয় বলে সুন্নাতের আলোকে 
আমরা জানতে পারি। জাবির রো) বলেন, রাসূলুল্লাহ & বলেছেন: 


এট এপ ৪৬ এগ BY) এ এ 4০৪ 
৯৬ এ জাতীয় কিছু হাদীস দেখুন : তুহফাতুষ যাকিরীন, পৃ. ২৩০-২৫২। 


৬-- 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&&)-এর যিকর ওযীফা ৮২ 


“সর্বোত্তম যিক্র “লা ইলাহা ইল্লাল্লাহ' এবং সর্বোত্তম দু'আ 
আলহামদুলিল্লাহ” হাদীসটি সহীহ ।৯* 
চেষ্টা করতে হবে। আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (8)বলেছেন : 


Lao এ ২ খু bl শত: ৮০৮ 5520 x ৬৪ rd af 


Nas 


সা বোর 
ব্যক্তি সে-ই হবে, যে তার অন্তরের পরিপূর্ণ একাগ্রতা দিয়ে 'লা- ইলাহা 
ইল্লাল্লাহ’ বলবে ৷” ৯৮ 
উমার (রা) বলেন, আমি রাসূলুল্লাহ ()-কে বলতে শুনেছি: 
৩১ ০ ০৩ কট ১ ৩৬ IEA YA BY 2 
ক ২1 23 ৩ এ শে ২ 
“আমি এমন একটি বাক্য জানি, যে বাক্যটি যদি কেউ তীর অন্তর 
থেকে সত্যিকারভাবে বলে মৃত্যুবরণ করে, তাহলে জাহান্নাম তার জন্য নিষিদ্ধ 
হয়ে যাবে । বাক্যটি: ‘লা- ইলাহা ইল্লাল্লাহ’ ৷” হাদীসটি সহীহ ।৯ 
কাজেই মুমিন সর্বান্তকরণে অন্তরের সকল আবেগ ও অনুভূতি দিয়ে 
সর্বদা এ বাক্যটি বলবেন, যেন মৃত্যুর আগে এ বাক্যটি তার শেষ বাক্য হয়। 
আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ & বললেন : 
&। ২1 43 IG tn ST... IU US 
“তোমাদের ঈমানকে নবায়ন কর।” তাকে প্রশ্ন করা হলো: “ইয়া রাসূলাল্লাহ, 
কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়িত করবো?” তিনি বললেন: “তোমরা 
বেশি বেশি ‘লা- ইলাহা ইল্লাল্লাহ’ বলবে ।” হাদীসটির সনদে দুর্বলতা আছে।* 
৯৭ তিরমিযী ৩ 
হৰল মানাহ (০৩ বিকল জান, ০০ ৰা ফাযিল ন) Loe (Sets U১), নর 


ইবনু হিব্বান ৩/১২৬, মাওয়ারিদুয যামআন ৭/৩২৬-৩২৯, মুসতাদরাক হাকিম ১/৬৭৬, ৬৮১ । 
* বুখারী (৩-কিতাবুল ইলম, ৩৩-বাবুল হিরসি আলাল হাদীস) ১/৪৯ (এবং ৫/২৪০২); (ভা.: ১/২০) 


»* মুসতাদরাক হাকিম ১/১৪৩, ৫০২। 
১০ পূর্ববর্তী সংস্করণে লিখেছিলাম যে, হাদীসটির সনদ হাসান । কিন্তু বিস্তারিত পর্যালোচনায় প্রতীয়মান হয় 
ষে হাদীসটি যয়ীফ । দেখুন: মুসতাদরাক হাকিম ৪/২৮৫, মাজমাউয যাওয়াইদ ১/৫২, ২/২১১, 


১০/৮২, আত-তারগীব ২/৩৯৪; ইতহাফুল থিয়ারাহ ২/৩৪৬; আলবানী, যায়ীফাহ ২/৩০০ । 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৮৩ 


অন্য হাদীসে মু'আয ইবনু জাবাল (রা) বলেন, রাসূলুল্লাহ & বলেন: 
Ed 0৮5 Yd IN ৮ ৬ ৩৮ 
“যার সর্বশেষ কথা হবে 'লা- ইলা-হা ইল্লাল্লা-হু' সে জান্নাতে প্রবেশ 
করবে ।” হাদীসটি সহীহ ।১০১ 
বস্তুত, যে ব্যক্তি সর্বদা এ যিক্রে তার জিহ্বাকে রত রাখবেন, ইনশা 
আল্লাহ, এ বাক্য তার জীবনের শেষ বাক্য হবে। আমরা পরবর্তী আলোচনায় ‘লা 
ইলাহা ইল্লাল্লাহু" যিকর সম্পর্কে আরো অনেক হাদীস দেখব, ইনশা আল্লাহ। 
যিক্র নং ২: বিশেষ তাহলীল 
55) ০০০ 2) 4150 4 এ 39 9 2৩০  € ১] 3 3 
Leh YS পি 
উচ্চারণ: লা- ইলা-হা ইল্লল্লা-হ, ওয়াহদাহু লা- শারীকা লাহু, লাহুল 
মুলক, ওয়া লাহুল ‘হামদ, ওয়া হুআ ‘আলা - কুল্লপি শাইয়িন কাদীর। 
অর্থ: “নেই কোন মা'বুদ আল্লাহ ছাড়া, তিনি একক তার কোনো শরীক 
নেই, রাজত্ব তারই এবং প্রশংসা তারই এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান ৷” 
এ যিক্রটির ফযীলতে অগণিত হাদীস বর্ণিত হয়েছে । সকালে সন্ধ্যায় 
১ বার, ১০ বার, ১০০ বার বা ২০০ বার বলতে, প্রতি ওয়াক্ত সালাতের পরে 
বলতে ও সাধারণভাবে এ যিক্রটি বলতে নির্দেশ দিয়ে অনেক সহীহ হাদীস 
বিভিন্ন গ্রন্থে সংকলিত হয়েছে। আবু আইউব (রা) বলেন, রাসূলুল্লাহ $% বলেন: 


acd 3 ৯2 


AIP 935৮5 JUS UN (5... 41 3) :dG ৩ 
“যে ব্যক্তি “লা-ইলাহা .. . কাদীর' যিক্রটি একবার বলবে, সে একজন 

বা দু'জন ক্রীতদাস মুক্ত করার সমান সাওয়াব পাবে ।” হাদীসটি হাসান।১০২ এ 
অর্থে বারা ইবনু আযিব (রা) থেকে আরেকটি হাদীসে বর্ণিত হয়েছে ।৯০০ 

সহীহ বুখারী, সহীহ মুসলিম ও অন্যান্য গ্রন্থে সংকলিত অন্য হাদীসে 
রাসূলুল্লাহ এ বলেছেন, যে ব্যক্তি এ যিক্রটি ১০ বার বলবে, সে ৪ জন 
ইসমাঈল বংশীয় ক্রীতদাসকে মুক্ত করার সাওয়াব অর্জন করবে ।১০৪ 
১১ মুসতাদরাক হাকিম ১/৬৭৮। 
১০২ শাক আল-মু'জামুল কাবীর ৪/১৬৪, মাজমাউয যাওয়াইদ ১০/৮৪, আত-তারগীৰ ২/৩৯৯। 


১০০ হাদীসটি হাসান। আত-তারগীব ২/৩৯৯, মাজামউয যাওয়াইদ ১০/৮৫ । 
১৪ বুখারী (৮৩-কিতাবুদ দাআওয়াত, ৬৪-বাব ফাদলিত তাহলীল) ৫/২৩৫১ (ভারতীয়: ২/৯৪৭); 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3)-এর যিকর ওষীফা ৮৪ 


এ মহান সাওয়াব অর্জন করতে অবশ্যই হৃদয়কে অর্থের সাথে 
টড 


৫ ০১555 ₹ ৫: ৮০ 

(৮৫ 43 ও ৬ bua >) ye Lae. ৫ 
০৮9 03 si & টা 2৮, si (০1% 2 3 ২! ৮ ৫ 
4০ এ ৩ | dhs 
“যদি কোনো ব্যক্তি কখনো এ বা্যগুলো বলে এবং বলার সময় তার 
আত্মা এই বাক্যগুলোর প্রতি বিশ্বস্ত থাকে, তার অন্তর এগুলোর সত্যতায় আস্থা 
'রাখে এবং তার জিহ্বা তা উচ্চারণ করে, তাহলে আল্লাহ আকাশমণ্ডলী ছেদ করে 
জমিনের এ যাকিরের দিকে দৃষ্টিপাত করবেন। আর আল্লাহ যার প্রতি দৃষ্টিপাত 

করেন, তার জন্য নিশ্চিত যে আল্লাহ তার অভিশাষ পূরণ করবেন ।”১০ 


যিক্র নং ৩: বিশেষ তাহলীল 

উপরের যিক্রটি মাসনূন যিক্রগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন সময়ে 
বিভিন্নভাবে অন্য যিক্রের সাথে বা শুধু এ যিক্রটি আমরা বারবার দেখতে পাব। 
কোনো কোনো হাদীসে যিক্রটির মধ্যে তিনটি বাক্য বৃদ্ধি করে বলা হয়েছে: 
রর ৩৮০ ০০৭ 49 LLNS এ ৩৪০৪ ও ৮5৬ খু খু এ 

22556 45 %9 CP ০৫ ০০৭ EF IG ০৪ ০৯: 

রি ডেভিড 
মুলক, ওয়া লাহুল হামদ, [ইউ'হয়ী ওয়া ইউমীতু ওয়া হুআ হাইয়ুন লা ইয়ামুত, 
বিইয়াদিহিল খাইরু] ওয়া হুআ ‘আলা- কুল্পি শাইয়িন কাদীর। 

অর্থ : “নেই কোনো মা'বুদ আল্লাহ ছাড়া, তিনি একক, তার কোনো 
শরীক নেই। রাজতৃ তারই এবং প্রশংসা তারই । (তিনি জীবন দান করেন এবং 
মৃত্যু দান করেন। আর তিনি চিরঞ্জীব অমর। তীর হাতেই সকল কল্যাণ) এবং 
তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।” আমরা দেখব যে, অনেক বর্ণনায় 
শুধুমাত্র প্রথম বাক্যটি (ইউহয়ী ওয়া ইউমীতু) সংযুক্ত করে বলা হয়েছে। 
রা ত) নল আছ 


১০-৬৬১০ Uh et হাদীসটিকে সহীহ বলে উল্লেখ করেছেন। দেখুন: যায়ীফাহ ১৪/২৭৯; 
১/২৩৪; কালিমাতুল ইখলাস লি-ইবনি রাঞাব, পৃ. ৬১। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৮৫ 


১. ১২. ২. আল্লাহর প্রশংসা জ্ঞাপক বাক্যাদি 
যিক্র নং ৪ : তাহমীদ 
dL 
উচ্চারণ : আল ‘হামদু লিল্লাহ। অর্থ : “প্রশংসা আল্লহর জন্য ৷” 
১. ১২. ৩. আল্লাহর পবিত্রতা জ্ঞাপক বাক্যাদি 
দ্বিতীয় প্রকার যিকুর আল্লাহর পবিত্রতা জ্ঞাপক । এ যিক্রের মূল বাক্য 


(সুর্বহা-নাল্লাহ)। এছাড়াও হাদীসে এ অর্থে বিভিন্ন বাক্য শিক্ষা দান করা হয়েছে। 


যিকর নং ৫ : তাসবীহ 
HOLL 
উচ্চারণ : “সুব“হা-নাল্লা-হ', অর্থ : আল্লাহ পবিত্রতা ঘোষণা করছি। 


যিক্র নং ৬: বিশেষ তাসবীহ 
৮25 38 ১৩০০ 
উচ্চারণ : সুবা'হা-নাল্লা-হিল আযীম। 
অর্থ : “মহামহিমান্িত আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি।” 
যিক্র নং ৭ : বিশেষ তাসবীহ 
০999 ২:৯৩) ০০9 ৮১৭5৫ ডি 
উচ্চারণ : সুব্হুন কুদ্দুসুন রাব্বুল মালা-ইকাতি ওয়াররূহ। 
অর্থ: “মহাপবিভ্র, মহামহিম, ফিরিশতাগণের এবং পবিত্রাত্মার প্রভু।” 
যিক্র নং ৮ : বিশেষ তাসবীহ-তাহমীদ 


অর্থ : “ ঘোষণা করছি আল্লাহর পবিত্রতার এবং তার প্রশংসা-সহ।” 
যিক্র নং ৯: বিশেষ তাসবীহ-তাহমীদ 
১১০০৭ ৮9520) 4 ০৩০ 
উচ্চারণ : সুবাহা-নাল্লা-হিল আবীম ওয়া বি'হামদিহী। 
অর্থ : “মহামহিম আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করছি।” 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &)-এর যিক্র ওযীফা ৮৬ 


১. ১২. ৪. আল্লাহর শ্রেষ্ঠত্ব জ্ঞাপক বাক্যাদি 
যিক্র নং ১০ : তাকবীর 
উচ্চারণ : আল্লাহু আকবার । অর্থ : “আল্লাহ সর্বশ্রেষ্ঠ ।” 

উপরের ৪ প্রকার যিক্রের মূল বাক্য চারটি : ১, ৪, ৯ ও ১০ নং 
যিক্র। ইতপূর্বে আমরা দেখেছি যে, হাদীস শরীফে “আল্লাহর যিক্র” বলতে 
এগুলোকেই বুঝানো হয়েছে। আমরা পরবর্তী আলোচনায় দেখতে পাব যে, এ 
চারটি অর্থ এবং এই বাক্যগুলোই অধিকাংশ মাসনূন যিক্রের মূল। পৃথকভাবে 
বা একত্রে এগুলোর সাথে অন্যান্য বাক্য সংযুক্ত হয়েছে। 

১. ১২. ৫. মানব জীবনে এ সকল যিক্রের প্রভাব 


আমরা একটু চিন্তা করলেই অফুরন্ত সাওয়াবের পাশাপাশি এ সকল 
যিক্রের বিশেষ প্রভাব আমাদের জাগতিক জীবনে অনুভব করতে পারি। 

প্রতিটি মানুষের জীবনে আল্লাহর অসংখ্য সাধারণ ও বিশেষ নিয়ামত 
রয়েছে, যা তার জীবনকে ধন্য করেছে। এর পাশাপাশি প্রত্যেকের জীবনেই কিছু 
কষ্ট, বেদনা ও সমস্যা আছে। যেগুলো আল্লাহর অগণিত নিয়ামতের তুলনায় 
অতি নগণ্য ৷ কিন্তু সাধারণত মানবীয় দুর্বলতার কারণে আমরা এসকল কষ্ট ও 
বেদনার অনুভূতি দ্বারা বেশি প্রভাবিত হই । শত নিয়ামতের বিপরীতে দুই চারটি 
কষ্ট আমাদের পুরো মনকে ব্যথিত করে তোলে । ব্যর্থতা, কষ্ট, বেদনা, ক্রোধ 
ইত্যাদি অনুভূতি আমরা লালন করি। এসকল অনুভূতির স্থায়িত্ব আমাদের মনকে 
কলুষিত ও অপবিত্র করে, মানসিক শক্তি ও প্রেরণাকে ব্যহত করে, আমাদের 
কর্মম্পৃহা নষ্ট করে, আমাদের জীবনকে গ্রানিময় করে এবং সর্বোপরি আল্লাহর 
রহমত ও অফুরন্ত নিয়ামত লাভের পথ থেকে আমাদের দূরে নিয়ে যায়। 
পাশে পাবে। জীবনের প্রতি না-বোধক অনুভূতি আল্লাহর রহমত থেকে 
বান্দাকে নিরাশ করে, যা কঠিনতম পাপ ও অবিশ্বাস। অপরদিকে আল্লাহর 
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। 

এজন্য মুমিনকে নিজের মন কৃতজ্ঞতা দিয়ে আবাদ করতে হবে। 
সকল কষ্ট, বেদনা, ব্যর্থতা ও উৎকণ্ঠা থেকে মনকে সাফ করে আল্লাহর অশেষ 
নিয়ামতের কথা স্মরণ করে এগুলোর জন্য কৃতজ্ঞতার অনুভূতি দিয়ে হৃদয়কে 
ভরতে হবে । আর অবিরত সকৃতজ্ঞ চিত্তে বলতে হবে : “আল-হামদু লিল্লাহ।' 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৮৭ 


এবং আল্লাহর রহমত, নিয়ামত ও বরকত তার জীবন ভরে তুলবে। 

অনুরূপভাবে “সুব'হা-নাল্লাহ', “আল্লাহু আকবার”, ইত্যাদি যিক্র 
যাকিরের হৃদয়কে আল্লাহর পবিত্রতা ও শ্রেষ্ঠত্বের অনুভূতিতে ভরে দেবে। 
পৃথিবীতে অন্য কারোর মহত্ব, শক্তি বা বড়ত্ব তাকে প্রভাবিত করবে না। সকল 
ভয় ও হীনমন্যতার অনুভূতি থেকে এ হৃদয় পবিত্র হবে। 

“সুবহা-নাল্লাহ' বাক্যটি আরবী ভাষার বাক্য-বিন্যাসের ফলে একটি 
বিশেষ ভাব প্রকাশ করে, যা অনেকটা জয়ধ্বনি বা জিন্দাবাদ ঘোষণার মতো । 
প্রভুর পবিত্রতা ঘোষণা করে আল্লাহ প্রেমের আবেগে হৃদয়কে উদ্বেলিত করে। 

১. ১২. ৬. যিক্রগুলো সার্বক্ষণিক পালনের ফযীলত ও নির্দেশ 

উপরের চার প্রকার যিক্রের মূল চারটি বাক্য : ১, ৪, ৯ ও ১০ নং 
যিক্রের একত্রে উল্লেখ করে এগুলোর বেশি বেশি জপ করার উৎসাহ প্রদান করে 
ও তার অপরিমেয় সাওয়াব বর্ণনা করে অনেক হাদীস বর্ণিত। এ বিষয়ক সহীহ 
হাদীস সংকলিত করলেই একটি বড় বই হয়ে যাবে। এ সকল অগণিত হাদীস 
থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে, রাসূলুল্লাহ £্ কত গুরুত্বের সাথে এ 
সকল যিক্র সাহাবীগণকে শিক্ষা দিয়েছেন এবং ফযীলত বর্ণনা করেছেন। আমি 
নিম্নে এ বিষয়ক কিছু সহীহ হাদীস উল্লেখ করছি। 
সামুরা ইবনু জুনদুব (রা) বলেন, রাসূলুল্লাহ £ বলেছেন : 

YL 3 45 ১১০০০ di ০০০০ Ef ad এ ১৩০ ৮০ 

lx Leh 8৮০ ১ ST 209 Aly 
হামদুলিল্লাহ', ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ এবং “আল্লাহু আকবার’ । তুমি ইচ্ছামতো 
এই বাক্য চারিটির যে কোনো বাক্য আগে পিছে বলতে পার। (বোক্যগুলোর 
সাজানোর ক্ষেত্রে কোনো নিয়ম বা ফযীলত নেই ৷)” 


আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ $ বলেছেন: 


১৬ মুসলিম (৩৮-কিতাবুল আদাব, ২- বাব কারাহাতিত তাসমিয়াতি...) ৩/১৬৮৫ (ভারতীয় ২/২০৭)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিকর ওযীফা ৮৮ 
৮৫ 400 2 যু! এ 42 4) 500 এ) SEL 0954 
“আমি “সুবহা-নাল্লাহ', “আল-হামদুলিল্লাহ', 'লা- ইলাহা ইল্লাল্লাহ’ 
এবং “আল্লাহু আকবার' বলতে এত বেশি পছন্দ করি যে, এগুলো বলা আমার 
কাছে পৃথিবীর বুকে সূর্যের নিচে যা কিছু আসে সবকিছু থেকে বেশি প্রিয় ।”১০৭ 
আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ £& বলেছেন: 
১৮4) ৩০ এ 350 EEL UG খল) ০৫৮ 2০9 
20515715811 2 9 ভি 755 IG El 
Lr, এ] 9! থু 04৭ 
“তোমরা যখন জান্নাতের বাগানসমূহে যাবে বা তা অতিক্রম করবে 
তখন তৃপ্তির সাথে বিচরণ ও ভক্ষণ করবে । আমি বললাম : হে আল্লাহর রাসূল, 
জান্নাতের বাগানসমূহ কি? তিনি বললেন: মসজিদসমূহ ৷ আমি বললাম: বিচরণ 
ও ভক্ষণ কি? তিনি বললেন: “সুব'হা-নাল্লাহ', “আল-হামদুলিল্লাহ', “লা-ইলাহা 
ইল্লাল্লাহ" ও “আল্লাহু আকবার’ ।” হাদীসটি হাসান ।১০৮ 
অন্য বর্ণনায় রাসূলুল্লাহ £ আবু বকরকে (রা) বলেন : 
sd oy ও ৩৮ Sf 
“তুমি কি জান্নাতের বাগানে ফল ভক্ষণ করবে না?” তিনি প্রশ্ন করেন: 
“হে আল্লাহর রাসূল, জান্নাতের বাগানের ফল ভক্ষণ কি?” তিনি বলেন: “সুর্বহা- 
নাল্লাহ', “আল-হামদুলিল্লাহ', ‘লা- ইলাহা ইল্লাল্লাহ’ ও ‘আল্লাহু আকবার’ 1৮১০৯ 
“এভাবে বিভিন্ন সহীহ ও হাসান হাদীসে এ বাক্যগুলোর অপরিমেয় 
সাওয়াব উল্লেখ করা হয়েছে। ইবনু মাসউদ, সালমান ফারিসী, আবু হুরাইরা ও 
ইবনু আব্বাস (&) বর্ণিত বিভিন্ন হাদীসে রাসূলুল্লাহ $% বলেন, এ বাক্য চারটির 
প্রতিটি বাক্য একবার বললে জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করা হয়।*** 
ও -কিতাবুয যিকর, ১০-বাব ফদলিত তাহলীল) ৪/২০৭২ (ভারতীয় ২/৩৪৫) 
টপ জি কিতাবদ লি ৮৩-বাব...) রি রর ২/১৯১); আত-তারগীব 
২/৪২২, মাজমাউয যাওয়াইদ ১০/৯১। তিরমিযী বলেন: হাদীসটি হাসান গরীব। 


>» হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/৯১। সনদের একজন রাবী কিছুটা অপরিচিত, অন্যরা নির্ভরযোগ্য। 
১১ সুনযিরী, আত-তারগীব ২/৪০৭-৪০৮, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/৮৮-৯০। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৮৯ 


আবু যার (রা) ও আয়েশা (রা) বর্ণিত বিভিন্ন হাদীসে রাসূলুল্লাহ 
বলেছেন: “এ বাক্যগুলোর প্রত্যেক বাক্য একবার যিক্র করা একবার আল্লাহর 
ওয়াস্তে দান করার সমতুল্য ।”১১১ আবু সালমা (রো) বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ 
& বলেছেন: “এ বাক্যগুলো কিয়ামতের দিনে বান্দার আমলনামায় সবচেয়ে 
বেশি ভারী হবে ।”৯৯২ আবু হুরাইরা (রা) বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ £ বলেছেন 
: “এ বাক্যগুলোই জাহান্নামের আগুন থেকে মুমিনের ঢাল ।”১৯০ আনাস বর্ণিত 
হাদীসে রাসূলুল্লাহ £ বলেন: “গাছের ডালে ঝাকি দিলে যেমন পাতাগুলো ঝরে 
যায় অনুরূপভাবে এ যিক্রগুলো বললে বান্দার গোনাহ ঝরে যায় ।”৯১৪ 

আবু হুরাইরা (রো) ও আবু সাঈদ (রা) উভয়ে নবীয়ে আকরাম 3 
থেকে বর্ণনা করেছেন: “আল্লাহ এ চারটি বাক্যকে বেছে পছন্দ করে নিয়েছেন। 
এ বাক্যগুলোর যে কোনো একটি বাক্য একবার বললে আল্লাহ ২০ টি সাওয়াব 
প্রদান করতেন এবং ২০ টি গোনাহ ক্ষমা করবেন। আর এভাবে যে বেশি বেশি 
যিক্র করবে সে মুনাফিকী থেকে মুক্তি লাভ করবে ।”১১৫ 


আব্দুল্লাহ্‌ ইবনু উমার বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ £% বলেছেন: 


A A চালের পা রে নল নটি > A x র্‌ চরের 
If dr ঞ॥ NE DIL 32 41 ১০০০০ ঞ ০৩০০0 2 
24 পা 2 
০০৮০ ৮৯০ ০৮৮ IES 
“এ চারটি বাক্য যিক্রকারী প্রতিটি বাক্যের প্রতিটি অক্ষরের জন্য 
১০টি করে সাওয়াব লাভ করবেন ।”১১৬ 


অন্য হাদীসে আব্দুল্লাহ ইবনু আমর (রা) বলেন, রাসূলুল্লাহ &্ বলেন: 
“নূহ (আ) মৃত্যুর পূর্বে তার পুত্রকে যে ওসীয়ত করেন তাতে তিনি বলেন : 


19270 OB AL 9 4 ১৬ DAT EB ০০ BUN ০০৫৬ BAT 
40) 1 এ] ২০৮৮১ এ Cas) SE TIN ৫০ 


মুসলিম (১২-কিতাব্য যাকাত, ১৭-বাব বায়ানি আন্না ইসমাস সাদাকাতি..) ২/৬৯৭ (ভার ১/৩২৪)। 
নাসাঈ, আস-সুনানুল কুবরা ৬/৫০, মুসনাদ আহমদ ৩/৪৪৩, ৪/২৩৭, ৫/৩৬৫, তাবারানী, আল- 

১৩ মুজামুল কাবীর ২২/৩৪৮, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১/৪৯, ১০/৮৮। 
মুসতাদরাক হাকিম ১/৭২৫, নাসাঈ, আস-সুনানুল কুবরা ৬/২১২, হাইসামী, মাজমাউয যাওয়াইদ 
১০/৮৯, মুনযিরী, আত-তারগীব ২/৪১৬। 

it টন আহমদ ৩/১৫২, আত-তারগীব ২/৪১৮। 

, আস-সুনানুল কুবরা ৬/২১০, মুসনাদ আহমদ ২/৩১০, ৩/৩৫, ৩৭, মুসান্নাফু আবী 

শাইবা ৬/১০৪, হাসইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১০৪, মুনযিরী, আত-তারগীব ধা 

১১৯ তাবারানী, আল-মু'জামুল আউসাত ৬/৩০৯, আল-সু'জামুল কাবীর ১২/৩৮৮, হাইসায়ী, মাজমাউয 
যাওয়াইদ ১০/৯১, আত-তারগীব ২/৪২১। ' 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &)-এর যিক্র ওযীফা ৯০ 

colar 41 JES রে 4 ১! ৭ ৬ ০৪ E>) এ st 
ASV SL ০৪ BU ০9০ G5 5 cs YS ৮ 
"আমি তোমাকে দু'টি কাজের নির্দেশ দিচ্ছি এবং দু'টি কাজ থেকে 

নিষেধ করছি। আমি তোমাকে ‘লা-ইলাহা ইল্লাল্লাহ'-এর আদেশ প্রদান করছি। 
কারণ সাত আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় এবং “লা- ইলাহা 
ইল্লালুহু' অন্য পাল্লায় রাখা হয় তাহলে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু" ভারী হবে ... এবং 
আমি তোমাকে “সুব'হা-নাল্লাহি ওয়া বি'হামদিহী' -এর নির্দেশ দিচ্ছি (অর্থাৎ, এ 
দু'টি যিক্র বেশি বেশি আদায় করতে নির্দেশ প্রদান করছি।) এ যিকর সকল 


সৃষ্টির দু'আ ও সালাত এবং এর ওসীলাতেই সকল সৃষ্টি রিযিক প্রাপ্ত হয়। আর 
আমি তোমাকে শিরক ও অহংকার থেকে নিষেধ করছি ।”১১৭ 


সাহাবীগণও এ সকল বাক্য বেশি বেশি করে যিক্র করতে উৎসাহ 
প্রদান করেছেন। আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা) বলেন: 
পে ly do খু এ 92 এ) এছ 3০ ০৬০০ I SY 

ও Jan ও SUS ১১০০ রনি] sl চি A 

“সুবহা-নাল্সাহ', ‘আল-‘হামদু লিল্লাহ” 'লা- ইলাহা ইল্লাল্লাহ’ ও 
“আল্লাহু আকবার'- বলা আমার নিকট আল্লাহর রাস্তায় সমসংখ্যক স্বর্ণমুদ্রা ব্যয় 
করার চেয়ে বেশি প্রিয় 1”১১৮ 

তিনি আরো বলেন: “আল্লাহ তোমাদের মধ্যে যেভাবে সম্পদের রিযিক 
বন্টন করেছেন তেমনভাবে তোমাদের স্বভাব বন্টন করেছেন। আল্লাহ যাকে পছন্দ 
করেন ও যাকে পছন্দ করেন না সকলকেই সম্পদ দেন। তবে ঈমান তিনি শুধু 
তাকেই প্রদান করেন যাকে তিনি পছন্দ করেন। যে ব্যক্তি সম্পদ ব্যয়ে কৃপণতা 
বোধ করে, শক্রর বিরুদ্ধে জিহাদ করতে ভয় পায় এবং রাত জেগে ইবাদত করতে 
আলসেমি বোধকরে, সে যেন বেশি বেশি লা- ইলা-হা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, 
আল-হামদু লিল্লাহ ও সুর্বহা-নাল্লাহ বলে ।” হাদীসটির সনদ সহীহ।১১৯ 

বিশেষ তাসবীহ-তাহমীদের ফযীলতে রাসূলুল্লাহ বলেছেন : 


১১৭ মুসনাদ আহমদ ২/১৬৯, নং ৬৫৮৩, মাজমাউয যাওয়াইদ ৪/২১৯-২২০। হাদীসটির সনদ হাসান। 
টম ইবনি আবী শ্বাইবা ৬/৯২, ৭/১৭৬, ১৭৭, বাইহাকী, শুআবুল ঈমান ১/৪৪৭, ৪৪৮। 
টক পর আল-মু'জামুল কাবীর ৯/২০৩, মাজমাউয যাওয়াইদ ১০/৯০, আত-তারগীব ২/৪২০-৪২১। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৯১ 
গা) ৩৩৮ 99 ভি IE ০01 এ ০৩০৮ EAS 
=~ এ 6 ০০৪ 4 IES :১৬৯০% 


“দু'টি বাক্য জিহ্বায় উচ্চারণের জন্য খুবই হালকা, আর কিয়ামতের 
দিন কর্ম পরিমাপের পাল্লায় খুবই ভারী এবং আল্লাহর নিকট প্রিয় : সুব“হা- 
নাল্লাহি ওয়া বি'হামদিহী, সুবহানাল্লাহিল “আবীম ।”১২০ 

১. ১২. ৭. ব্যাপক অর্থের বিশেষ যিকর 


যিক্র নং ১১ 

৮৮৯6 5) 4৭০ এরা ০৬৮5 সও & 4০০০ 
2 ০5) & 29285851555 Ll 
eis 005 9০ & ৩৯০০০ ০৮০০ ০০০ she ১০০০ ০৫৮ 
est ৩ se &% 4০০০ 9 
উচ্চারণ : (১) আল-“হামদু লিল্লা-হি “আদাদা মা- আ‘হসা কিতাবুহু, (২) 
ওয়া আল-'হামদু লিল্লা-হি মিলআ মা- আঁহসা কিতাবুহু, (৩) ওয়া আল-হামদু 
লিল্লা-হি “আদাদা মা- আ'হসা খালকুহু, (8) ওয়া আল-হামদু লিল্লাহি মিলআ 
মা- ফী খালকিহী, (৫) ওয়া আল-হামদু লিল্লা-হি মিলআ সামাওয়া-তিহী ওয়া 


আর্দিহী, (৬) ওয়া আল-হামদু লিল্লা-হি “আদাদা কুল্পি শাইয়িন, (৭) 
ওয়াল“হামৃদু লিল্লা-হি “আলা- কুল্লি শাইয়িন। 


অর্থ : “(১) সমস্ত প্রশংসা আল্লাহর, তার কিতাব যা গণনা করেছে সে 
পরিমাণ, (২) সমস্ত প্রশংসা আল্লাহর, তার কিতাব যা গণনা করেছে তা সব পূর্ণ 
করে, (৩) সমস্ত প্রশংসা আল্লাহর, তার সৃষ্টি যা গণনা করে সে পরিমাণ, (8) 
সমস্ত প্রশংসা আল্লাহর, তীর সৃষ্টির মধ্যে যাকিছু আছে তা পূর্ণ করে, (৫) সমস্ত 
প্রশংসা আল্লাহর, তার আসমন ও জমিন পূর্ণ করে, (৬) সমস্ত প্রশংসা আল্লাহর, 
সকল কিছুর সংখ্যার সমপরিমাণ, (৭) সমস্ত প্রশংসা আল্লাহর, সব কিছুর উপর ।” 
আবু উমামা (রা) বলেন : 


১২০ বুখারী (১০০ কিতাবুত তাওহীদ, ৫৮-বাব কাওলিল্লাহি ওয়া নাদাউ...) ৬/২৭৪৯ (ভারতীয় ২/১১২৯; 
মুসলিম (৪৮- কিতাবুয যিকর, ১০- বাব ফাদলিত তাহলীল) ৪/২০৭২ (ভারতীয় ২/৩৪৪)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (স)-এর যিক্র ওষীফা ৯২ 

20225 Aa Bf এ তাত ও তল 2৮০1 রে ঠ গে + 
Eo HE RL EELS লো নর গা পপ পপি 
Lb রা চা 7550 Ls ul fy এ 
কি 0 2 ০১০০ 0 ৮ ৩ ০09 J ৩১ Ln Fay 


“রাসূলুল্লাহ (3) আমাকে দেখেন যে আমি আমার ঠোট নাড়াচ্ছি। 
তিনি আমাকে বলেন : হে আবু উমামাহ, তুমি কী বলে তোমার ঠোঁট নাড়াচ্ছ ? 
আমি বললাম: ইয়া রাসূলাল্লাহ, আমি আল্লাহর যিক্র করছি। তিনি বললেন : 
আমি কি তোমার রাতদিন যিক্রের চেয়েও উত্তম (যিক্র) তোমাকে শিখিয়ে 
দেব? আমি বললাম: হা, হে আল্লাহর রাসূল। তিন বলেন: তুমি বলবে ...... 
(উপরের যিক্রগুলো তিনি শিখিয়ে দিলেন)। এরপর বললেন: 

“উপরে যেভাবে (আল-হামদু লিল্লাহ) বলেছ ঠিক অনুরূপভাবে 
অনুরূপভাষায় তাসবীহ “সুর্বহা-নাল্লাহ' বলবে এবং অনুরূপভাবে তাকবীর 
‘আল্লাহু আকবার’ বলবে ।” অর্থাৎ, উপরের ৭ টি বাক্যে ‘আল-হামদু লিল্লাহ'- 
স্থলে “সুর্বহা-নাল্লাহ' দ্বারা ও “আল্লাহু আকবার’ দ্বারা ৭ বার করে বলতে হবে। 
হাদীসটি হাসান।”১২১ 

আমরা সকাল সন্ধ্যার যিক্রের আলোচনায় এ ধরনের আরো ব্যাপক 
অর্থবোধক তাসবীহ তাহলীলের আলোচনা করব, ইন্শা আল্লাহ । 

যিক্র নং ১২: 


4 6792 Lb i is & 21 


উচ্চারণ : আল-“হামদু লিল্লা-হি 'হামদান কাসীরান তাইয়িবান মুবা- 
রাকান ফীহি। 

অর্থ : “সকল প্রশংসা আল্লাহর, অনেক অনেক প্রশংসা, পবিত্র ও 
বরকতময় প্রশংসা” । 

কয়েকটি সহীহ হাদীসে বর্ণিত যে, রাসূলুল্লাহ & এ কথাগুলোর অত্যন্ত 
প্রশংসা করেন। ১২২ এছাড়া একাধিক সহীহ হাদীসে বর্ণিত, বান্দা যখন এ 


১২ মুসনাদ আহমদ ৫/২৪৯, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/৯০, মুনযিরী, আত-তারগীব ২/৪২৬-৪২৭। 
৯২২ মুসলিম (৫- কিতাবুল মাসাজিদ, ২৭-বাব মা উকালু বাইনা তাকবীরাতিল ইহরাম..) ১/৪১৯ (ভার 
১/২১৯) ইবন মাজাহ, আস-সুনান ২/১২৪৯; নাসাঈ, কুবরা ৬/৯২, মুসনাদ আহমদ ৩/১৫৮, সহীহ 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ৯৩ 


যিক্রগুলো বলেন তখন আল্লাহও তার সাথে সাড়া দেন। কাজেই, মনোযোগ ও 
আদব-সহ আল্লাহর সাথে কথা বলার অনুভুতি নিয়ে যিকর করতে হবে ।৯২৩ 

১. ১২. ৮. নির্দিষ্ট সংখ্যায় যিকর আদায়ের ফযীলত ও নির্দেশ 

উপরের হাদীসগুলো থেকে যিক্রের মহান চারটি বাক্য বা উক্ত 
বাক্যগুলোর অর্থের সমন্বয়ে ব্যপকার্থক বিভিন্ন বাক্য দ্বারা যিক্রের অপরিমেয় 
সাওয়াব, বরকত ও মর্যাদার কথা আমরা জানতে পেরেছি। এ সকল হাদীসের 
আলোকে আমরা বুঝতে পারি যে, মুমিন সর্বদা সুযোগ মতো যত বেশি 
পারবেন এসকল বাক্যের যিকর করবেন । যত বেশি তিনি যিক্র করবেন তত 
বেশি সাওয়াব, বরকত ও মর্যাদা তিনি লাভ করবেন। 

তবে মুমিন হয়ত সর্বদা যিক্র করতে অপারগ হয়ে পড়েন। সে ক্ষেত্রে 
অন্তত নির্দিষ্ট সংখ্যায় যিক্র করলে তিনি বিশেষ মর্যাদা ও সাওয়াব অর্জন 
করবেন। আমরা বিভিন্ন হাদীসে উপরের বাক্যগুলোর নির্দিষ্ট সংখ্যায় জপ করলে 
বিশেষ সাওয়াবের উল্লেখ দেখতে পাই। কোনো কোনো হাদীসে নির্দিষ্ট সময়ে 
নির্দিষ্ট সংখ্যক যিক্রের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সে সকল হাদীস 
পরবর্তী অধ্যায়ে সকাল সন্ধ্যার যিক্র বা সময় নির্ধারিত ঘিক্রের আলোচনায় 
উল্লেখ করব। কোনো কোনো হাদীসে সাধারণভাবে রাতদিনে যে কোনো সময়ে 
এসকল যিক্র নির্ধারিত সংখ্যায় পাঠ করলে বিশেষ সাওয়াবের সুসংবাদ প্রদান 
করা হয়েছে। এ ধরনের দু প্রকারের যিকর এখানে উল্লেখ করছি। 

(ক). “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী' ১০০ বার 

সরু ত গহ রা) বলের রাসূলুল্লাহ (3%) বলেছেন : 

A 4 জে ৪৮ IL ০০০০৭ dl ০ ও 22 


Ee 047 সি di হি টেরি (72271 74০ 
ও 1৬৮2০ ER 
25৯5 006 এ 2৮ 090 25 তর 2 


“যদি কেউ ১০০ বার 'সুব'হা-নাল্লহি ওয়া বি'হামদিহী' বলে, তাহলে 
আল্লাহ তার জন্য ১,২৪,০০০ সাওয়াব লিখবেন। সাহাবীগণ বলেন, হে আল্লাহর 


জি রিরান ৩/১২৫, মাওয়ারিদুয যামআন ৭/৩৪৫-৩৪৬, মাজমাউয যাওয়াইদ ২/১০৭। 
হাইসামী, যাওয়ারিদুয যামআন ৭/৩২৪-৩২৬। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%)-এর যিকর ওযীফা ৯৪ 


রাসূল, তাহলে তো আমাদের কেউই বিপদে পড়বে না (জাহান্নামে কাউকেই যেতে 
হবে না।) তিনি বলেন : হা। তোমাদের অনেকেই এত বেশি সাওয়াব নিয়ে 
কিয়ামতের দিন হাজির হবে যে, পাহাড়ের উপরে দিলেও পাহাড় ভেঙ্গে যাবে, 
কিন্ত এরপর আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছিলেন তা এসে সব সাওয়াব নিয়ে 
চলে যাবে । এরপর মহান প্রতিপালক রহমত নিয়ে এগিয়ে আসবেন ।”১২৪ 

এ থেকে জানা যায় যে, যার উপর আল্লাহর নিয়ামত যত বেশি তার তত 
বেশি সাওয়াবের কাজ করা প্রয়োজন। আল্লাহ আমাদেরকে নিয়ামতের শুকরিয়া 
প্রকাশের তাওফিক প্রদান করুন এবং সকল অবহেলা ও পাপ ক্ষমা করে দিন। 

অন্য হাদীসে আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ ঠ$) বলেছেন: 
১ Lbs ৮৮ এত ঢা ৬ ৯১০5০ 4) 2৮2 


ABN fe EE OY 
“যদি কেউ দিনের মধ্যে ১০০ বার 'সুব্হা-নাল্লা-াহি ওয়া বি'হামদিহী' বলে 
তার সকল গোনাহ ক্ষমা করা হয়, যদিও তা সমুদ্রের ফেনার সমতুল্য হয়।”১২৫ 


(খ). চার প্রকারের যিকর ১০০ বার 
১০০ বার “সুবহানাল্লাহ, ১০০ বার “আল-“হামদু লিল্লাহ', ১০০ বার 
“আল্লাহু আকবার’ ও ১০০ বার 'লা- ইলাহা ইল্লাল্লাহ’ বলা। উম্মু হানী (রা) 
রাসূলুল্লাহ %-এর নিকট এসে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি বৃদ্ধ ও দুর্বল হয়ে 
গিয়েছি, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন 
করতে পারব। তিনি বলেন : “তুমি ১০০ বার 'সুবহা-নাল্লাহ' বলবে, তাহলে 
১০০ টি ক্রীতদাস মুক্ত করার সমপরিমাণ সাওয়াব তুমি পাবে। তুমি ১০০ বার 
‘আল হামদু লিল্লাহ' বলবে, তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য ১০০ টি 
সাজানো ঘোড়ায় মুজাহিদ প্রেরণের সমপরিমাণ সাওয়াব তুমি পাবে। তুমি ১০০ 
বার “আল্লাহু আকবার” বলবে, তাহলে ১০০ টি মাকবুল উট কুরবানির 
সমপরিমাণ সাওয়াব পাবে । তুমি ১০০ বার ‘লা- ইলাহা ইল্লাল্লাহ’ বলবে, তাহলে 
TE ET TR 
লন ক ৰ অয ৰতি দত হাত বত অ আয 
যাওয়ায়িদ ১০/৯৮ ও ৭৭৭; আলবানী, যায়ীফুত তারগীব ১/২৩৬; যায়ীফাহ ৩/৪৭৫ । 


মাজমাউয 
৯২ বুখারী (৮৩-কিতাবুদ দাআওয়াত, ৬৫-বাব ফাদলিত তাসবীহ) ৫/২৩৫২ (ভারতীয়: ২/৯৪৮); 
মুসলিম (৪৮- কিতাবুয যিকর, ১০: বাব ফাদলিত তাহলীল) ৪/২০৭১ (ভারতীয় ২/৩৪৪)। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৯৫ 


বাকি থাকবে না : দ্বিতীয় বর্ণনায়] । যে ব্যক্তি তোমার এ যিক্রগুলোর সমপরিমাণ 
যিক্র করবে সে ছাড়া কেউই সে দিনে তোমার চেয়ে বেশি বা উত্তম আমল 
আল্লাহর দরবারে পাঠাতে পারবে না।” হাদীসটি বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে 
এবং সনদগুলো হাসান বা গ্রহণযোগ্য ।১৯২৬ 
আবু উমামা (রা) থেকে এ অর্থে বর্ণিত অন্য হাদীসে রাসূলুল্লাহ 2 
সকলকে ১০০ বার করে উক্ত যিক্রগুলো আদায় করতে উৎসাহ দিয়েছেন 
এবং অনুরূপ সাওয়াবের সুসংবাদ প্রদান করেছেন। হাদীসটি হাসান ।১২ 
১. ১৩, নির্ভরতা জ্ঞাপক যিকর 
পঞ্চম প্রকারের যিকর নির্ভরতা জ্ঞাপক। এ প্রকারের যিকরের শ্রেষ্ঠ বাক্য: 
যিকর নং ১৩ 
(3) 44) do ৭! ৪৮০ 4 0১ 3 
উচ্চারণ : লা- 'হাওলা ওয়া লা- কৃওয়াতা ইল্লা- বিল্লা-হ (বিল্লা-হিল 
“আলিয়্যিল “আযীম) 
অর্থ : “কোনো অবলম্বন নেই, কোনো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া বা 
আল্লাহর সাহায্য ছাড়া (যিনি সর্বোচ্চ-সুমর্যাদাময়) ৷” 
আবু সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ $ বলেন : 
eB) 04569 HSB. SEA GUN Ip SEA 
405 ৩5 39০৮ ৭১৮৯০ 
“তোমরা বেশি বেশি করে ‘চিরস্থায়ী নেককর্মগুলো' কর । সাহাবীগণ প্রশ্ন 
করলেন: এগুলো কি? তিনি বললেন ... : তাকবীর “আল্লাহু আকবার’, তাহলীল 
'লা- ইলাহা ইল্লাল্লাহু', তাসবীহ “দুর্বহা-নাল্লাহ', “আল-হামদু লিল্লাহ' এবং 
‘লা-হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ।” হাদীসটির সনদ হাসান ৯২৮ 
আবু মুসা, আবু হুরাইরা, আবু যার, মু'আয, সা'দ ইবনু উবাদাহ (%) 
প্রমুখ সাহাবী থেকে বর্ণিত অনেকগুলো হাদীসে রাসূলুল্লাহ 3% বলেছেন, তোমরা 
১২৬ ইবন মাজাহ (৩৩-কিতাবুল আদাব, ৫৬-বাব ফাদলিত তাসবীহ্‌) ২/১২৫২ (ভারতীয় ২/২৭০); 
মুসনাদ আহমদ ৬/৩৪৪, নাসাঈ, কুবরা ৬/২১১, তাবারানী, আল-মু'জামুল কাবীর 
২৪/৪১০, মুসতাদরাক হাকিম ১/৬৯৫, , মাজমাউয যাওয়াইদ ১০/৯২। 
তাবারানী, আল-যু'জামুল কাবীর ৮/২৬৩, আত-তারগীব ২/৪১০, মাজমাউয যাওয়াইদ ১০/৯২। 


১ মুসনাদ আহমদ ৩/৭৫, ৪/২৬৭, সহীহ ইবনু হিব্বান ৩/১২১, মুসতাদরাক হাকিম ১/৬৯৪, ৭২৫, 
মাজমাউয যাওয়াইদ ৫/২৪৭, ৭/১৬৬, ১০/৮৬, ৮৭, ৮৯, মাওয়ারিদুয যামআন ৭/৩৩৭-৩৩৯। 


১২৭ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিক্র ওষীফা ৯৬ 


লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলবে, কারণ এ বাক্যটি জান্নাতের 
ভাপ্তারগুলোর মধ্যে একটি ভাণ্ডার ও জান্নাতের একটি দরজা 1১২৯ 
আবু আইউব আনসারী (রো) বলেন, রাসূলুল্লাহ £ বলেছেন, মি'রাজের 
রাত্রিতে ইবরাহীম (আ) আমাকে বলেন: আপনার উম্মতকে নির্দেশ দিবেন, 
তারা যেন বেশি করে জান্নাতে বৃক্ষ রোপণ করে... জান্নাতের বৃক্ষ রোপণ লা 
হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলা ।” হাদীসটির সনদ হাসান ।১০ 
১ আল্লাহ ইবনু আমর (রা) বলেন, রাসূলুল্লাহ বলেছেন: 
৪৯3) ০১০ 39 LS Ur YAY IA Lf oh এ এ 
৮৯40৮ ৫ ৯ 44৩৮ ও Cis ২4৬ খু 
“পৃথিবীতে যে কোনো ব্যক্তি যদি বলে: ‘লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়া আল্লাহু 
আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ (আল্লাহ ছাড়া কোনো 
মা'বুদ নেই, আল্লাহ মহান, কোনো অবলম্বন নেই এবং কোনো ক্ষমতা নেই 
আল্লাহর সাহায্য ছাড়া), তবে তার সকল গোনাহ ক্ষমা করা হবে, যদিও তা 
সমুদ্রের ফেনার সমান হয়।” হাদীসটি হাসান ।** 


১. ১৪. ক্ষমা প্রার্থনার যিকর 
উপরের ৫ প্রকারের যিক্রে বান্দা তার মহান প্রভুর মহত্ব, একতৃ, 

পবিত্রতা, ক্ষমতা ইত্যাদি জপ করে মহান স্টার প্রতি তার মনের আবেগ, 
আকুলতা ও নির্ভরতা প্রকাশ করে ও তাকে স্মরণ করে নিজের হৃদয় মনকে 
পবিত্র ও উদ্ভাসিত করে । এগুলোতে সে প্রভুর কাছে বাহ্যত কিছু চায় না। 

আমরা ইতপূর্বে দেখেছি যে, আল্লাহর কাছে চাওয়াও আল্লাহর যিক্র। 
মহান প্রতিপালকের নিকট তার করুণা, বরকত, ক্ষমা, জাগতিক, আধ্যাত্মিক ও 
পারলৌকিক কল্যাণ চাওয়া আল্লাহর যিক্রের অন্যতম প্রকরণ । 

আল্লাহর নিকট বান্দা সবই চাইবে । নিজের জন্য চাইবে এবং অন্যদের 
জন্যও চাইবে । সব চাওয়াই যিকর । তবে প্রথমে তার নিকট ক্ষমা প্রার্থনা করবে । 
আল্লাহর ক্ষমা লাভের উপরেই নির্ভর করছে বান্দার ইহকালীন ও পরকালীন সকল 


১২» বুখারী (৬৭-কিতাবুল মাগাযী, ৩৬-বাব গাযওয়াত খাইবার) ৪/১৫৪১ (৫/২৩৪৬, ২৩৫৪, ৬/২৪৩৭, 
২৬৯০) (ভা মুসলিম (৪৮-কিতাবুয যিক্র, ১৩-বাব সিভি খফদিস সাওত) ৪/২০৭৮ 
(ভা ২/৩৪৬), ২ আত-তারপীব ২/৪৩২-৪৩৬, হাইসামী, মাজমাউষ যাওয়াইদ ১০/৯৭-৯৯। 


মুসনাদ আহমদ ৫/৪১৮, মুনযিরী, আত-তারগীব ২/৪৩৫, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/৯৭। 
১ তিরমিযী (৪৯- কিতাবুত দাওআত, ৫৮-বাব..ফাদলিত তাসবীহ ওয়াত তাকবীর ৫/৪৭৫ (ভারতীয় 
২/১৮৪), যুসতাদরাক হাকিম ১/৬৮২, মুনযিরী, আত-তারগীব ২/৪১৮। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৯৭ 


উন্নতি ও কল্যাণ । দ্বিতীয় প্রকার চাওয়া জাগতিক বা বা পারলৌকিক কোনো কিছু 
তার কাছে চাওয়া । তৃতীয় প্রকার চাওয়া অন্যের জন্য চাওয়া। 

মানব প্রকৃতির অন্যতম দিক যে, সে কোনো না কোনোভাবে নিয়মভঙ্গ 
করবে। তার মহান স্রষ্টা তার জাগতিক ও পারলৌকিক কল্যাণের জন্য যে 
নির্ধারিত নিয়ম ও ব্যবস্থা প্রদান করেছেন তার বাইরে সে প্রতিদিন কোনো না 
কোনোভাবে চলে যায়। এভাবে প্রতিনিয়ত মানুষ পাপ করতে থাকে । একদিকে 
তার মানবীয় দুর্বলতা ও প্রবৃত্তির টান ও পারিপার্শিক পরিবেশ অপরদিকে 
শয়তানের প্রতিনিয়ত প্ররোচনা । 

পাপ মানুষের হৃদয়কে কলুষিত করে। তাকে তার মহান স্রষ্টার 
করুণার পথ থেকে দূরে নিয়ে যায়। মহান রাব্বুল আলামীন অত্যন্ত ভালবেসে 
মানুষকে সৃষ্টি করেছেন। তিনি মানুষকে ভালবেসেছেন এবং সম্মানিত 
করেছেন। পাপ যেন মানুষকে কলুষিত করতে না পারে সে জন্য তিনি ক্ষমার 
হাত বাড়িয়ে দিয়েছেন। তাওবা ও ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার ফলে বান্দা শুধু 
পাপমুক্তই হয় না, উপরস্ত সে অশেষ সাওয়াব ও মহান মর্যাদার অধিকারী হয়। 
যে কোনো মানুষ যখন পাপের জন্য আল্লাহর কাছে সর্বাস্তকরণে ক্ষমা প্রার্থনা 
করে তখন সে আল্লাহর ক্ষমা লাভে সক্ষম হয়। উপরস্ত এই ক্ষমা প্রার্থনা, 
অনুতাপ ও ক্রন্দনের কারণে তার হৃদয় আরো পবিত্র ও মুক্ত হয়। সে আল্লাহর 
আরো বেশি নৈকট্য, সন্তরষ্টি ও সাওয়াব অর্জন করে। 

মহান আল্লাহ কুরআনে বান্দাকে যে কোনো পাপের পরেই ক্ষমা 
প্রার্থনার নির্দেশ দিয়েছেন এবং ক্ষমা প্রার্থনাকারীগণের জন্য নিশ্চিত ক্ষমা, 
অফুরস্ত সাওয়াব ও জান্নাতের অনন্ত নিয়ামতের সুসংবাদ প্রদান করেছেন। 
রাসূলুল্লাহ রর প্রতিদিন শতাধিকবার ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। তিনি 
উম্মতকে সদা সর্বদা ক্ষমা প্রার্থনা বা ইস্তিগফারের নির্দেশ দিয়েছেন। 

১. ১৪. ১. ইস্তিগফারের মূলনীতি 

১. ১৪. ১. ১. তাওবা বনাম ইসতিগফার 

আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার দুটি দিক রয়েছে: (১) তাওবা এবং (২) 
ইসতিগফার। তাওবা অর্থ ফিরে আসা বা প্রত্যাবর্তন করা এবং ইসতিগফার 
অর্থ ক্ষমা পার্থনা করা । উভয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ইসতিগফার বা 
ক্ষমা প্রার্থনা তাওবা বা ফিরে আসার একটি অংশ। কুরআন ও সুন্নাহর 
নির্দেশনার আলোকে যে কোনো পাপ থেকে তাওবার অর্থ ও শর্ত নিম্নরূপ: 


৭. 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ঠ)-এর যিক্র ওযীফা ৯৮ 


(১) পাপ পরিত্যাগ করা এবং আর কখনো পাপ না করার আন্তরিক 
সিদ্ধান্ত গ্রহণ করা 
(২) পাপের জন্য অনুতপ্ত হওয়া 
(৩) পাপের সাথে কোনো মানুষের বা সৃষ্টির অধিকার জড়িত থাকলে 
তা ফেরত দেওয়া অথবা ক্ষমা চেয়ে নেয়া 
(8) মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া 
শর্তগুলি পূরণ করে তাওবা করলে মুমিন সকল পাপের ক্ষমার নিশ্চিত 
আশা করতে পারেন। আল্লাহর কাছে ক্ষমার চাওয়া তাওবার একটি প্রকাশ । 
তবে অন্যান্য শর্তগুলো পূরণ ছাড়া শুধু ইসতিগফার বা আল্লাহর কাছে ক্ষমা 
চাওয়াতে পরিপূর্ণ তাওবা হয় না। কেউ যদি শর্তগুলো পূরণ না করে বলেন: 
“আমি তাওবা করছি’ তাহলে তা অতিরিক্ত একটি মিথ্যাচার বলে গণ্য হয় এবং 
পাপের বোঝা বাড়ে। কারণ বান্দা বলছেন যে,.আমি আল্লাহর কাছে ফিরে 
আসছি, অথচ কার্যত তিনি ফিরে আসছেন না। তিনি আল্লাহর নির্দেশ মত 
বান্দার হক ফিরিয়ে দেন নি এবং পুনরায় পাপ না করার দৃঢ় সিদ্ধান্ত নেন নি। 
কাজেই ফিরে আসার বিষয়ে তার ঘোষণাটি মিথ্যা ও পাপ বলে গণ্য । 


১. ১৪. ১. ২. সৃষ্টির প্রতি অন্যায়ের তাওবা 

উপরের আলোচনা থেকে আমরা দেখেছি যে, পাপ পরিত্যাগ, পাপের 
জন্য অনুতাপ ও পুনরায় পাপ না করার সিদ্ধান্ত সহ “ইসতিগফার' বা ক্ষমা 
প্রার্থনা করতে পারলে তাওবা পূর্ণতা পায় এবং মুমিন ক্ষমা লাভের আশা করতে 
পারেন। কিন্তু এরূপ ইস্তিগফারের মাধ্যমে সৃষ্টির প্রতি অন্যায় ক্ষমা হয় না। 

আল্লাহ যা কিছু বিধান প্রদান করেছেন তা তার নিজের জন্য নয়, সবই 
মানুষের কল্যাণের জন্য । এ সকল বিধান দু প্রকার। প্রথম প্রকার বিধান মানুষের 
ব্যক্তিগত কল্যাণ ও উন্নতির জন্য । এগুলোকে সাধারণত হবুল্লাহ বা আল্লাহর 
অধিকার বলা হয়। দ্বিতীয় প্রকার বিধান মানুষের সামাজিক জীবনের কল্যাণ 
নিশ্চিত করার জন্য । এগুলোকে হন্ধুল ইবাদ বা সৃষ্টির অধিকার বলা হয়। 

প্রথম প্রকার বিধান লঙ্ঘন করলে মানুষ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়। 
তার জাগতিক, মানসিক, আত্মিক ও পারলৌকিক উন্নতি ব্যাহত বা ধ্বংস হয়। 
অথবা শিরক, মদপান ইত্যাদি নিষিদ্ধ কর্মে লিপ্ত হওয়া । 

দ্বিতীয় প্রকার বিধান লঙ্ঘন করলে মানুষ নিজে ক্ষতিঘত্ত হওয়া ছাড়াও 
তার আশপাশের কোনো মানুষ বা কোনো সৃষ্টি ক্ষতিথত্ত হয়। যেমন, কাউকে 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ৯৯ 


গালি, গীবত ইত্যাদির মাধ্যমে কষ্ট দেওয়া, কারো সম্পদ, অর্থ, সম্মান বা 
জীবনের কোনো প্রকার ক্ষতি সাধন করা । ফাকি, ধোকা, সুদ, ঘুষ, জুলুম, খুন, 
ধর্ষণ সবই এ জাতীয় পাপ। কেউ যদি অন্য কাউকে কোনো ব্যক্তিগত পাপে 
প্ররোচিত করে, যেমন সালাত ত্যাগ, মদপান ইত্যাদি কর্মে অন্য কাউকে প্ররোচিত 
করে তাহলে তাও এ প্রকারের পাপে পরিণত হবে। এছাড়া আল্লাহ ও তার রাসূল 
%% সমাজের প্রতিটি মানুষের প্রতি অন্য মানুষের কিছু দায়িত্ব নির্ধারণ করেছেন। 
দায়িত্ব, দরিদ্রের প্রতি দায়িত্ব, অসহায়ের প্রতি দায়িত্ব, বিধবা ও এতিমদের প্রতি 
দায়িত্ব, পালিত পশুর প্রতি দায়িত্ব ও অন্যান সকল দায়িত্ব । এগুলো পূর্ণভাবে 
পালন না করলে তা হক্ুল ইবাদ বা সৃষ্টির অধিকার নষ্টের পাপ হবে। 


প্রথম প্রকারের পাপের জন্য পূর্ণ তাওবা ও ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ 
তা ক্ষমা করবেন বলে কুরআন ও হাদীসে বারংবার সুসংবাদ প্রদান করা 
হয়েছে । অপরদিকে দ্বিতীয় প্রকারের পাপের মধ্যে দু'টি দিক রয়েছে : প্রথম, 
আল্লাহর বিধানের অবমাননা এবং দ্বিতীয়, আল্লাহর কোনো সৃষ্টির অধিকার নষ্ট 
করা। এরূপ পাপে নিজেকে কলুষিত করার পরে বান্দা যখন আন্তরিকভাবে 
সাথে অনুতপ্ত হয়ে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তার বিধান 
অবমাননার দিকটি ক্ষমা করতে পারেন। কিন্তু চূড়ান্ত বিচার দিনের মহান 
ন্যায়বিচারক তার কোনো সৃষ্টির প্রাপ্য ক্ষমা করেন না। তার পাওনা তিনি বুঝে 
নেবেন ও তাকে বুঝে দেবেন। এজন্য এ জাতীয় পাপের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি 
বা ব্যক্তিবর্গ, যাদের অধিকার নষ্ট বা সংকুচিত হয়েছে তাদের অধিকার ফেরত 
না দিলে বা তাদের নিকট থেকে ক্ষমা না নিলে আল্লাহ ক্ষমা করবেন না। 

এ থেকে আমরা বুঝতে পারি যে, সালাত-সিয়াম পরিত্যাগকারী, 
মদ্যপ, শুকরের মাংস ভক্ষণকারী বা এধরনের যে কোনো পাপীর জন্য 
ক্ষমালাভ সহজ । কিন্তু ভেজালদাতা, ফাঁকি দাতা, ধৌকাপ্রদানকারী, যৌতুক 
গ্রহণকারী, এতিম, দুর্বল ও বিধবাদের সম্পদ দখলকারী, ঘুষ, সুদ ও জুলুম, 
চাদাবাজি ইত্যাদি দুর্নীতির মাধ্যমে কারো সম্পদ গ্রহণ বা অধিকার 
হরণকারীগণের ক্ষমালাভ খুবই কষ্টকর । এজন্য প্রতিটি যাকিরকে সদা সর্বদা 
চেষ্ট করতে হবে, দ্বিতীয় প্রকার পাপ থেকে সর্বদা দূরে থাকার । যদি কোনো 
মুসলিমের পূর্ব জীবনে এধরনের পাপ সংঘঠিত হয়ে থাকে, তাহলে যথাশীত্র 
সংশ্লিষ্ট ব্যক্তির থেকে ক্ষমা গ্রহণের চেষ্টা করতে হবে । সাথে সাথে বেশি করে 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &)-এর যিক্র ওযীফা ১০০ 


আল্লাহর কাছে কান্নাকাটি, ক্ষমা ও সাহায্য ভিক্ষা করতে হবে, যেন তিনি 
এগুলো থেকে ক্ষমা পাওয়ার ব্যবস্থা করে দেন। 

১. ১৪. ১. ৩. সকল পাপই বড় 

ইস্তিগফারের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় মুমিন-মনের উপলব্ি। মানব 
মনের একটি অতি আকর্ষণীয় কাজ অন্যের অন্যায়গুলো বড় করে দেখা ও নিজের 
অন্যায়কে ছোট ও যুক্তিসঙ্গত বলে মনকে প্রবোধ দেওয়া । আমরা একাকী বা 
একত্রে যখনই চিন্তাভাবনা বা গল্প করি, তখনই সাধারণত অন্যের অন্যায়গুলো 
আলোচনা করি। মুমিনের আত্মিক জীবন ধ্বংসে এটি অন্যতম কারণ । মুমিনকে 
সদা সর্বদা নিজের পাপের কথা চিন্তা করতে হবে। এমনকি আল্লাহর অগণিত 
নিয়ামতের বিপরীতে তীর ইবাদতের দুর্বলতাকেও পাপ হিসাবে গণ্য করে 
সকাতরে সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। সকল প্রকার পাপকে 
কঠিন, ভয়াবহ ও নিজের জীবনের জন্য ধ্বংসাত্মক বলে দৃঢ়তার সাথে বিশ্বাস করে 
বারবার ক্ষমা চাইতে হবে । এ পাপবোধ নিজেকে সংকুচিত করার জন্য নয়। এ 
পাপবোধ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেকে ভারমুক্ত, পবিত্র, উদ্ভাসিত ও 
আল্লাহর নৈকট্যের পথে এগিয়ে নেয়ার জন্য । আব্দুল্লাহ ইবনু মাসউদ বলেছেন: 


এ ও ১০৬৩ ১৬ ১ SHE 2৮5 এপ ০১০ 
385 0৫০ এ 003 al পর ক UR =U ৩ 


“মুমিন ব্যক্তি তার পাপকে খুব বড় করে দেখেন, যেন তিনি পাহাড়ের 
নিচে বসে আছেন, ভয় পাচ্ছেন, যে কোনো সময় পাহাড়টি ভেঙ্গে তার উপর 
পড়ে যাবে। আরা পাপী মানুষ তার পাপকে খুবই হালকাভাবে দেখেন, যেন 
একটি উড়ন্ত মাছি তার নাকের ডগায় বসেছে, হাত নাড়ালেই উড়ে যাবে ।”+৩২ 

১. ১৪. ২. কয়েকটি মাসনূন ইসতিগফার 

মুমিন যে কোনো ভাষায় ও আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। ভাষা বা 
বাক্যের চেয়ে মনের অনুশোচনা ও আবেগ বেশি প্রয়োজনীয় । তবে রাসূলুল্লাহ হট 
এর শেখানো বাক্য ব্যবহার করা উত্তম। সাধারণভাবে বিভিন্ন হাদীসে 
ইসতিগফারের জন্য 'আসতাগফিরুল্লাহ' (আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি ) এবং 
কখনো এর সাথে “ওয়া আতৃবু ইলাইহি" (এবং আমি তার কাছে তাওবা করছি) 


৯২ টি 'কিতাবুদ দাআওয়াত, ৪-বাবুত তাওবাহ) ৫/২৩২৪ (ভারতীয় : ২/৯৩৩); তিরমিযী (৩৮- 
সিফাতিল কিয়ামাহ, ১৫-বাব..সিফাত হাওয) ৪/৫৬৮ (ভা ২/৭৬)। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ১০১ 


বাক্য ব্যবহার করা হয়েছে। এখানে কয়েকটি মাসনূন বাক্য উল্লেখ করছি যেগুলির 
ফযীলত ও তথ্যসূত্র পরবর্তী আলোচনায় উল্লেখ করা হবে: 
যিক্র নং ১৪ 
3) 7521 
উচ্চারণ: আস্তাগফিরুল্লা-হ। অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। 
যিক্র নং ১৫ 
4] ঠা) ও ৮22 
উচ্চারণ: আস্তাগফিরুল্লা-হা ওয়া আতুবু ইলাইহি। 
অর্থ : আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে আসছি। 
যিক্র নং ১৬ 
054) ৮০ ০152) ৫5) 4 se Ef ০০৯৪ তি 
উচ্চারণ : রাব্বিগ্‌ ফিরলী, ওয়া তুব “আলাইয়্যা, ইন্নাকা আনতাত 
তাওয়া-বুর রাহীম ৷ দ্বিতীয় বর্ণনয় “রাহীম”-এর বদলে: “গাফুর*। 
অর্থ: “হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার 
তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুণাময় । 
দ্বিতীয় বর্ণনায়: তাওবা কবুলকারী ও ক্ষমাকারী ।” 
যিক্র নং ১৭: (৩ বার) 
এ লতি সে লে A খু এ ৬ ৫) Bo Lf 
উচ্চারণ : আসতাগফিরুল্লা-হাল্‌ (আযীমাল্) লাবী লা- ইলা-হা ইল্লা- 
হুআল 'হাইউল কাইউমু ওয়া আতুবু ইলাইহি । 
অর্থ: “আমি মহান আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো 
মা"বুদ নেই, তিনি চিরঞ্জীব ও সর্ব সংরক্ষক, এবং তার কাছে তাওবা করছি।” 
__ যিক্র নং ১৮: (সাইয়্যেদুল ইস্তিগফার) 
০6 fy Bas if লেক কে আখ ও লে Hh 
El 52252165525 Ble SA 25518250552 
০9] ০৮ LTS এ এ ০৪৫ লরি ৩৫ হি Bs 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &8)-এর যিকর ওযীফা ১০২ 


উচ্চারণ: আল্লা-হুম্মা, আনতা রাব্বী, লা- ইলা-হা ইল্লা- আনতা, 
খালাকৃতানী, ওয়াআনা “আবদুকা, ওয়াআনা “আলা- “আহদিকা ওয়াওয়া'অদিকা 
মাস তাতা'জ্তু । আ্উযু বিকা মিন শাররি মা- স্থানাতু, আবৃউ লাকা 
বিনি“মাতিকা “আলাইয়্যা, ওয়াআবৃউ লাকা বিযামবি। ফাগৃফিরলী, ফাইর্নাহু লা- 
ইয়াগফিরুত যুনুবা ইল্লা- আনতা । 

অর্থ: “হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো মা'বুদ 
নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আপনার 
কাছে প্রদত্ত অঙ্গিকার ও প্রতিজ্ঞার উপরে রয়েছি যতটুকু পেরেছি । আমি আপনার 
আশ্রয় প্রার্থনা করি আমি যে কর্ম করেছি তার অকল্যাণ থেকে । আমি আপনার 
কাছে প্রত্যাবর্তন করছি আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তা-সহ 
এবং আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আমার পাপ-সহ। অতএব, 
আপনি আমাকে ক্ষমা করুন, আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না।” 


১. ১৪. ৩. তাওবা-ইস্তিগফারের ফযীলত ও নির্দেশনা 
কুরআন কারীমে মুমিনগণকে বারবার তাওবা ও ইসতিগফার করতে 
নির্দেশ দেওয়া হয়েছে। তাওবা ও ইসতিগফারের জন্য ক্ষমা, পুরস্কার ও মর্যাদা 
ছাড়াও জাগতিক উন্নতি ও বরকতের সুসংবাদ প্রদান করা হয়েছে। 
অনুরূপভাবে বিভিন্ন হাদীসে ইসতিগফারের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা 
দেখেছি যে, ইসতিগফার আল্লাহর অন্যতম যিক্র। যিক্রের সাধারণ ফযীলত 
ইস্তিগফারকারী লাভ করবেন। এ ছাড়াও ইস্তিগফারের অতিরিক্ত মর্যাদা ও 
সাওয়াব রয়েছে। এ বিষয়ক কিছু হাদীস এখানে উল্লেখ করছি: 
(১). আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ %& বলেছেন : 
8 ১৮০ ১৫ FH SLR ও 2০৭ dd 
“আল্লাহর র কসম! আমি দিনের মধ্যে ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে 
ক্ষমা চাই এবং তাওবা করি ।”১৩০ 
(২). আগার আল-মুযানী (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেছেন: 
Bd Lf SE CIALLY ঞ এ 195 ৮৩ ও ৪ 
৮৮ BL পরে ওঠ ০ ৫৮০9) 
১০ বুখারী (৮৩-কিতাবুদ দাআওয়াত, ৩-বাব ইসতিগফারিন নাবিয়্য) ৫/২৩২৪ । 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১০৩ 


“হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে তাওবা কর। নিশ্চয় আমি একদিনের, 
মধ্যে ১০০ বার আল্লাহর নিকট তাওবা করি বা ইস্তিগফার করি ।”১৩৪ 

(৩). আব্দুল্লাহ ইবনু উমার (রা) বলেন, আমরা গুণে দেখতাম 
রাসূলুল্লাহ (8) এক মাজলিসেই (একবারের যে কোনো বৈঠকের মধ্যে) 
মাজলিস ত্যাগ করে উঠে যাওয়ার আগে ১০০ বার: “রাব্বিগ্‌ ফিরলী ... গাফুর' 
(উপরের ১৬ নংযিক্র) বলতেন।১ 

(8). আব্দুল্লাহ ইবনু মাসন্উ্দ বলেন, রাসূলুল্লাহ & বলেছেন, বান্দা 
আল্লাহর নিকট তাওবা করলে (পাপ থেকে ফিরে আল্লাহর আনুগত্যের দিকে 
প্রত্যাবর্তন করলে) আল্লাহ সীমাহীন খুশি হন। তার খুশির তুলনা, এক ব্যক্তি 
জনমানবশূন্য মরুভূমিতে থেমেছে। তার সাথে তার বাহন, যার পিঠে তার খাদ্য 
ও পানীয় রয়েছে। সে একটু বিশ্রাম করতে যেয়ে ঘুমিয়ে গিয়েছে। ঘুম থেকে 
উঠে দেখে যে, তার বাহন হারিয়ে গিয়েছে। মরুভূমির প্রচণ্ড রোদ্র ও পিপাসায় 
সে ক্লান্ত হয়ে নিশ্চিত মৃত্যুকে মেনে নিয়ে একসময় অবসাদে ঘুমিয়ে পড়ে। ঘুম 
থেকে উঠে সে দেখতে পায় যে তার উট তার পাশে দাড়িয়ে রয়েছে। নিশ্চিত 
মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে সে এতই খুশি হয় যে, সে আল্লাহর কৃতজ্ঞতা 
প্রকাশ করে বলে: “হে আল্লাহ, আপনি আমার দাস, আমি আপনার প্রভু ।” 
আনন্দের আতিশয্যে সে ভুল করে ফেলে। উট ফিরে আসাতে এ ব্যক্তি যত 
আনন্দিত হয়েছে কোনো পাপী বান্দা পাপ থেকে ফিরে আসলে বা তাওবা 
করলে আল্লাহ তার চেয়েও বেশি আনন্দিত হন।১৩৬ 

সুর্বহা-নাল্লাহ! কত ভালবাসেন আল্লাহ তীর পাপী বান্দাকে!! এ 
সুযোগ শুধু পাপীদের জন্যই । আমাদের কি আগ্রহ হয় না যে মহান প্রভুকে 
এভাবে আনন্দিত করব! 

(৫). আনাস রো) বলেন, আমি রাসূলুল্লাহ $%-কে বলতে শুনেছি, 
আল্লাহ বলেন: হে আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকবে ও আমার 
করুণার আশা করবে আমি তোমাকে ক্ষমা করব, তুমি যাই কর না কেন, 
কোনো কিছুই পরোয়া করব না। হে আদম সন্তান, যদি তোমার পাপ আসমান 
স্পর্শ করে এরপরও তুমি ইস্তিগফার কর বা ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা 
১৩৪ মুসলিম (৪৮-কিতাবুয যিকর, ১২-বাব ইসতিহবাবুল ইসতিগফার ৪/২০৭৫ (ভারতীয় ২/৩৪৬)। 
১০৫ তিরমিযী (৪৯-কিতাবুদ দাওয়াত, ৩৯-বাব..ইযা কামা মিনাল মাযলিস) ৫/৪৬১ (ভা ২/১৮১), সহীহ 

ইবন হিব্বান ৩/২০৬, নাসাঈ, আস-সুনানুল কুবরা ৬/১১৯। তিরমিযী বলেন: হাদীসটি হাসান সহীহ । 


৯ বুখারী (৮৩-কিতাবুদ দাআওয়াত, ৪-বাবৃত তাওবা) ৫/২৩২৪ (ভারতীয়: ২/৯৩৩); মুসলিম (৪৯- 
কিতাব তাওবা, ১- বাবুল হাদ্দি আলাত তাওবাহ) ৪/২১০৪ ey ২/৩৫৪) । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিক্র ওযীফা ১০৪ 


করব, কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পূর্ণ পাপ 
নিয়ে আমার কাছে হাজির হও, কিন্তু শির্ক থেকে মুক্ত থাক, তাহলে আমি 
পৃথিবী পূর্ণ ক্ষমা তোমাকে প্রদান করব 1১৩৭ 
(৬). আবদ ইবনু বুসর (রা) বলেন, রাসূলুল্লাহ £ বলেন: ৃ্‌ 
ns DUE এ ০ 9 ১৭ Sik 
“সেই সৌভাগ্যবান যে তার আমলনামায় অনেক ইস্তিগফার পেয়েছে।”১০৮ 
(৭). অন্য হাদীসে রাসূলুল্লাহ (8৪) বলেছেন: যদি কেউ উপরে লিখিত 
১৭ নং যিক্রের বাক্যগুলো তিন বার বলে, তাহলে তার গোনাহসমূহকে ক্ষমা করা 
হবে, যদি সে জিহাদের ময়দান থেকে পালিয়ে আসার মতো কঠিন পাপও করে 
থাকে।” হাদীসটিকে হাকিম, যাহাবী প্রমুখ মুহাদ্দিস সহীহ বলেছেন।১৯ 


১. ১৪. ৪. পিতামাতা ও সকল মুসলিমের জন্য ইস্তিগফার 
মুমিন যেমন নিজের জন্য আল্লাহর ক্ষমা ভিক্ষা করবেন, তেমনি 
মুসলিম উম্মাহর সকল সদস্যের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। 
বিশেষত নিজের পিতামাতা, আত্মীয় ও বন্ধুগণ ও পূর্ববর্তী মুসলিমগণের জন্য ৷ 
কুরআনে আল্লাহ বলেছেন, পরবর্তী যগের মুসলিম প্রজন্মরা বলে: 
এ ২০ ০৩5 ৫৯৮০ GN এট? এ পপি ও 
(৮১ ১৮০ ৩ ০1১০ ০ ১৩ ৩১৫ 
“হে আমাদের প্রভু, আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং ঈমানের 
ক্ষেত্রে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন। আর আপনি আমাদের অন্তরে 
মুমিনগণের বিরুদ্ধে কোনো হিংসা, বিদ্বেষ বা অমঙ্গল ইচ্ছা রাখবেন না। হে 
আমাদের প্রভু, নিশ্চয় আপনি মহা করুণাময় ও পরম দয়ালু ।”১৪০ 
এভাবে সকল মুসলিমের জন্য ক্ষমা ভিক্ষা করা ফিরিশতা ও নবীগণের 
সুন্নাত । কুরআন কারীমে এ ধরনের অনেক দুআ উল্লেখ করা হয়েছে। 
১০3. হাদীসটি হাসান। তিরমিযী (৪৯-কিতাবুদ দাওয়াত, ৯৯-বাৰ ফী ফাযলিত তাওবাতি...) ৫/৫১২ 
(ভারতীয় ২/১৯৪), আত-তারগীব ২/৪৬৪ । 
১০ হাদীসটি সহীহ । ইবন মাজাহ (৩৩-কিতাবুল আদব, ৫৭-বাবুল ইসতিগফার ২/১২৫৪, নং ৩৮১৮ 
(ভারতীয় ২/২৭১), আত-তারগীব ২/৪৬৫ ৷ 
১ আবূ দাউদ (৮-কিতাবুল বিতর, ২৬- ফিল ইসতিগফার) ২/৮৫ (ভারতীয়: ১/১১২), হাকিম আল- 


মুসতাদরাক ১/৬৯২, ২/১২৮; আলবানী, ৬/৫০৬ (নং ২৭২৭), সহীহ ও যারীক তিরমিযী ৮/৭৭। 
৯০ সূরা হাশর : ১০ । 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১০৫ 


পিতামাতার জন্য ইস্তিগফারের ফযীলতে একাধিক হাদীস বর্ণিত 

হয়েছে। একটি সহীহ হাদীসে আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেন: 
0135 আঁ ০১৮ Leh ও এগ) SH ০৪০ এ! 

EL 8১49 00০৮ 

“জান্নাতে কোনো কোনো ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে। তখন সে বলবে: 


কিভাবে আমার মর্যাদা বৃদ্ধি পেল? তখন তাকে বলা হবে, তোমার সন্তান তোমার 
জন্য ক্ষমা প্রার্থনা করেছে, এজন্য তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে।”১১ 


১. ১৫. দু‘আ বা প্রার্থনা জ্ঞাপক যিক্র 


এতক্ষণ আমরা ক্ষমা প্রার্থনার বিষয়ে কিছু জানলাম । এখন আমরা 
সাধারণ প্রার্থনা বা দু'আ সম্পর্কে আলোচনা করব, ইনশা আল্লাহ । 
১. ১৫. ১. দু'আর পরিচয় ও ফযীলত 
দু'আ বলতে আমরা সাধারণভাবে বাংলায় প্রার্থনা করা বুঝি। এ অর্থে 
আরবীতে দুটি শব্দ ব্যবহার করা হয় : (১). ০।$__. অর্থাৎ চাওয়া বা যাচ্ঞা 
করা (891 Pray, 9০৪) ও (২). ০৬৯ অর্থাৎ আহ্বান করা, ডাকা, প্রার্থনা করা 
(call, pray, invoke) । এছাড়া আরেকটি শব্দ এক্ষেত্রে ব্যবহার করা হয়: 
৪০৮ ‘মুনাজাত’ বা চুপেচুপে কথা বলা (whisper to each other) | 
আল্লাহর সাথে বান্দার সকল কথা, যিক্র ও প্রার্থনাকেই ‘মুনাজাত’ 
বলা হয় । হাদীসে সালাতকে মুনাজাত বলা হয়েছে। রাসূলুল্লাহ ৪) বলেছেন: 
4) Ey ০১৩০ ০ SMO 
“যখন কেউ সালাতে থাকে তখন সে তার প্রভুর সাথে “মুনাজাতে' 
(গোপন কথাবার্তায়) রত থাকে ।”১৪২ 
অন্য হাদীসে তিনি বলেন: 
xs এছ ও ও ০ Ul এ 05 প্র 
(4 এ ও ৮529 এ 
১১ ইবন মাজাহ, (৩৩-কিতাবুল আদব, ১-বাব বির্রিল ওয়ালিদাইন) ২/১২০৭, নং ৩৬৬০ (ভা ২/২৬০); 
মিসবাহ্য যুজাজাহ ৪/৯৮, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/২১০। হাদীসটি সহীহ। 


বুসীরী, 
১৯২ বুখারী (১১-আবওয়াবুল মাসাজিদ, ১-বাৰ হাক্কিল বুযাকি, .) ১/১৫৯; (ভারতীয় ১/৫৯); মুসলিম (৫- 
কিতাবুল মাসাজিদ, ১৩-বাব নাহি-য়ানিল বুসাকী ফিল মাসজিদ ১/৩৯০ (ভারতীয় ১/২০৭)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিকুর ওযীফা ১০৬ 


“যখন কেউ সালাতে দাড়ায় তখন যে তার প্রভুর সাথে মুনাজাতে রত 
থাকে; অতএব কিভাবে এবং কী বলে মুনাজাত করছে সে দিকে যেন সে খেয়াল 
রাখে (বুঝে ও মনোযোগ সহকারে সালাত পড়ে)।” হাদীসটি সহীহ 1১০ 

আল্লাহর সাথে কথাবার্তা, প্রার্থনা ও দু'আকে মুনাজাত বলা হয়, কারণ 
তিনি বান্দার সবচেয়ে কাছে। তার সাথে বান্দার কথা গোপনে ও চুপেচুপে 
হয়। একটি হাদীসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ £্-কে প্রশ্ন করে : 


৮ 
Haack ESE) ALE 


44১5০ ০০৭ ভিড ০ pl 


“আমাদের প্রভু কি আমাদের কাছে, না দূরে? যদি কাছে হন তবে আমরা 
তার সাথে মুনাজাত করব বা চুপেচুপে কথা বলব। আর যদি তিন দূরে হন তাহলে 
আমরা জোরে জোরে তাকে ডাকব ।” জবাবে আল্লাহ কুরআন কারীমের সূরা 
বাকারার ১৮৬ নং আয়াত নাযিল করেন: “এবং যখন আমার বান্দাগণ আপনাকে 
আমার বিষয়ে প্রশ্ন করে, (তখন তাদের বলুন) আমি তাদের নিকটবর্তী ।”১৪৪ 


আমরা দেখেছি যে, দু'আ বা প্রার্থনা যিক্রের অন্যতম প্রকরণ । সকল 
দু'আই যিক্র; তবে সকল যিক্র দু'আ নয়। কারণ দু'আর মধ্যে বান্দা আল্লাহর 
স্মরণ করার সাথে সাথে নিজের দুনিয়া-আখিরাতের কল্যাণ প্রার্থনা করেন। আর 
শুধু যিক্রে বান্দা আল্লাহর গুণাবলী, মর্যাদা, প্রশংসা ইত্যাদি স্মরণ করেন। 

মুমিন আল্লাহর দরবারে যে কোনো বিষয়ে কোনো প্রার্থনা করলে তিনি 
আল্লাহর যিক্রের ফযীলত ও সাওয়াব অর্জন করবেন । কাজেই, সাধারণ যিক্রের 
ফযীলতের মধ্যে দু'আও রয়েছে। তবে কুরআন ও হাদীসে দোওয়ার জন্য বিশেষ 
ফযীলত, মর্যাদা ও নির্দেশ ঘোষণা করা হয়েছে। এখানে সংক্ষেপে তার কিছু 
উল্লেখ করতে ইচ্ছা করি। আল্লাহর তাওফীক ও কবুলিয়ত প্রার্থনা করছি। 

(১). আবু যার (রা) বলেন, রাসূলুল্লাহ (৯) বলেন, আল্লাহ বলেন: 
এ 34৬৮৬ PEAVY খ! 005 ০৪১৩০ ৬ 


৬৪১৩০ ৪০ Iris Lb 0০ 9 এড 44 ১৩০ 
5 2 25 

০০ ৪১৫ ৪ EET SLL ELS 02 ১ ১৬ MSS 
2 AOE HGS রিল 2০ পারি 

LB ০/৮৪৫০৩ Ls ০৮০ 2 ওঠ ১493 540৩ ০১৯৪ 


লাক্স পু বিজ 
১৪৪ তাফসীরে ভাবারী ২/১৫৮, তাফসীরে কুরতুবী ২/৩০৮, াফলীরে ইনার ১/২১৯, আব্দুল্লাহ ইবনু 
আহমদ, আস-সুন্নাহ ১/২৭৭ । 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১০৭ 


31১ ০৪৫9 ৮৫ EAT I of Y sale ঘি 
৩ ৩0১: ০ 2405 ০৩8 YS শু 9905 ১৯0 ০০০ 
... ০0 07১019 bl Lai LS YL 5০ 
“হে আমার বান্দাগণ, আমি যাকে পথ দেখাই সে ছাড়া তোমরা সকলেই 
পথভ্রষ্ঠ। অতএব, তোমরা আমার কাছে হেদায়েত প্রার্থনা কর, তাহলে আমি 
তোমাদেরকে হেদায়েত দান করব। হে আমার বান্দাগণ, শুধুমাত্র আমি যাকে 
খাইয়েছি সে ছাড়া তোমরা সকলেই ক্ষুধার্ত । অতন্রব, তোমরা আমার কাছে খাদ্য 
চাও, তাহলে আমি তোমাদেরকে খাদ্য দান করব। হে আমার বান্দাগণ, আমি 
যাকে পোশাক পরিধান করিয়েছি সে ছাড়া তোমরা সকলেই উলঙ্গ । অতএব, 
তোমরা আমরা কাছে বস্ত্র প্রার্থনা কর, তাহলে আমি তোমাদেরকে বস্ত্র দান করব। 
হে আমার বান্দাগণ, তোমরা রাতদিন অন্যায় ও পাপে লিপ্ত হয়ে পড়ছ আর আমি 
সকল গোনাহ ক্ষমা করি। অতএব, তোমরা আমার কাছে গোনাহের ক্ষমা চাও, 
তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করব। ... হে আমার বান্দাগণ, যদি সৃষ্টির প্রথম 
থেকে শেষ পর্যন্ত সকল মানুষ ও জ্বিন একত্রে দাড়িয়ে আমার কাছে (তাদের সকল 
প্রয়োজন) প্রার্থনা করে এবং আমি প্রত্যেককে তার প্রার্থনা পূর্ণভাবে দান করি, 
তাহলেও আমার ভাণ্ডার থেকে অতটুকুই কমবে, মহাসমুদ্ধের মধ্যে একটি সূতা 
ভিজালে সমুদ্রের পানি যতটুকু কমবে (অর্থাৎ, কিছুই কমবে না)।”১৪৫ 
(২). আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ $$ বলেন, আল্লাহ বলেন: 


95519 4 উঠি ও ELF ৮ ০ Uf 
“আমার বান্দা আমার বিষয়ে যেরূপ ধারণা করে আমি সেখানেই 
থাকি । আমার বান্দা যখন আমাকে ডাকে তখন আমি তার সাথে থাকি ।”১৪৬ 
হিরন (৩). নু'মান ইবনু বাশীর (রা) বলেন, নবীজী 3% বলেছেন : 
০] ST ৮৪০ ৪৪১ ০৪5 JUG 55৮ 25 5১0 
(৮5 Ha ০৮৮০ সত ৩৫ ০০৮৬ ০2 
“দু'আ বা প্রার্থনাই ইবাদত ৷” একথা বলে তিনি কুরআনের আয়াত পাঠ 
করলেন: “তোমাদের প্রভু বলেন: তোমরা আমাকে ডাক (দুআ কর), আমি 


১৪৫ মুসলিম (৪৫-কিতাবুল বিরর, ১৫-বাব তাহরীমিয যুলম) ৪/১৯৯৪ (ভারতীয় ২/৩১৯)। 
১৪৬ মুসলিম (৪৮-কিতাব্য যিকর, ১-বাবুল হাস্স আলা যিকরিল্লাহ ৪/২০৬৭ (ভারতীয় ২/৩৪১)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($8)-এর যিক্র ওবীফা ১০৮ 


তোমাদের ডাকে সাড়া দিব। যারা আমার ইবাদত (দুআ) থেকে অহংকার করে 
তারা শীঘ্বই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে১৪৭।” হাদীসটি সহীহ 1১৪৮ 
সুনানে তিরমিধীতে এ মর্মে অন্য একটি হাদীসে বর্ণিত হয়েছে: 
৪১০ ০ ৪৩৫ 
“দু'আ ইবাদতের মগজ ।” এ হাদীসটির সনদ দুর্বল । ইমাম তিরমিযী 
হাদীসটি বর্ণনা করে উল্লেখ করেছেন যে, তা যয়ীফ । এরপর তিনি উপরের 
“দু'আই ইবাদত” হাদীসটি বর্ণনা করে তাকে সহীহ বলে উল্লেখ করেছেন ।১৪৯ 
(8). আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (88) বলেছেন : 
০54 0 BE He ০ 
“আল্লাহর কাছে দু'আ বা প্রার্থনার চেয়ে সম্মানিত বস্তু আর কিছুই 
নেই।” হাদীসটি সহীহ 1১০ 


(৫). উবাদাহ ইবনু সামিত (রা) বলেন, রাসূলুল্লাহ £& বলেছেন: 
9 ৫ A ঠা Vy 2৮ 40) ৮৫ ৫.০ ০০০৪) এ 5 
পাশা Lag হু 5৯৩৯1 চি এ A ELS AEA 
Se Saou LL als 10 0 he fed al SN 
“জমিনের বুকে যে কোনো মুসলিম আল্লাহর কাছে কোনো দু'আ 
করলে - যে দু'আয় কোনো পাপ বা আত্মীয়তার ক্ষতিকারক কিছু চায় না - 
আল্লাহ তার দুআ কবুল করবেনই। তীকে তাঁর প্রার্থিত বস্তু দিবেন। অথবা 
তদানুযায়ী তার কোনো বিপদ কাটিয়ে দিবেন ।” হাদীসটি সহীহ ।১৫১ 
(৬). আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ $% বলেছেন: 
০৩৬ ০৬৮ সি! ঘট ৩ ০৮০ % 40 ৮০ ভি ৪ ৮৬ 
65757416252 
১৭ সুরা গাফির (মুমিন) : ৬০। 
১৪” তিরমিযী (৪৯-কিতাবুদ দাওয়াত, ১-বাব.. ফাদলিদ দুআ) ৫/১৯৪ (ভারতীয় ২/১৭৫), আবূ দাউদ 
২/৭৭ (ভারতীয় ১/২০৮), ইবনু মাজাহ ২/১২৫৭ (ভারতীয় ২৭১); মুসতাদরাক হাকিম ১/৬৬৭ । 
১৪৯ তিরমিধী (৪৯-কিতাবুদ দাআওয়াত, ১-বাব..ফাদলিদ দুআ ৫/৪২৫ (ভারতীয় ২/১৭৫)। 
১৫০ তিরমিযী (৪৯-কিতাবুদ দাআওয়াত, ১-বাব..ফাদলিদ দুআ ৫/৪২৫ (ভারতীয় ২/১৭৫); মুসতাদরাক 
হাকিম ১/৬৬৬, সহীহ ইবনু হিব্বান ৩/১৫১, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১/৮১। 


১৫১ তিরমিযী (৪৯-কিতাব দাআওয়াত, ১১৬- বাব ইনতিযারিল ফারজ) ৫/৫৬৬ নং ৩৫৭৩ (ভারতীয় 
২/১৯৮), মুসতাদরাক হাকিম ১/৬৭০। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ১০৯ 


“যে কোনো মুসলিম আল্লাহর কাছে মুখ তুলে কোনো কিছু প্রার্থনা 
করলে আল্লাহ তাকে তা দিবেনই। তাকে তা সাথে সাথে দিবেন অথবা 
(আখেরাতের জন্য) তা জমা করে রাখবেন ।”১৫২ 

(৭). আবু সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ %& বলেছেন : 


৩৪ ৮9 এও 4 ০ ও ০ 2৯5 ৮৯ 0৮ ৮ ৪ 
এ ৩৪ 0 52 এ এন 8৫7১ te 
UE: 1903 lees Gin ০১০) pS ৮৮9 (৫ ৯ এ সা 


5540 2 05 € ঞ। 0১০0 

“যখনই কোনো মুসলিম পাপ ও আত্মীয়তা নষ্ট করা ছাড়া অন্য যে 
কোনো বিষয় আল্লাহর কাছে প্রার্থনা করে তখনই আল্লাহ তার প্রার্থনা পূরণ 
করে তাকে তিনটি বিষয়ের একটি দান করেন : হয় তীর প্রার্থিত বস্তই তাকে 
সঙ্গে সঙ্গে প্রদান করেন, অথবা তীর প্রার্থনাকে (প্রার্থনার সাওয়াব) তীর 
আখেরাতের জন্য সঞ্চয় করে রাখেন অথবা দু'আর পরিমাণে তার অন্য কোনো 
বিপদ তিনি দূর করে দেন।” একথা শুনে সাহাবীগণ বলেন : হে আল্লাহর 
রাসূল, তাহলে আমরা বেশি বেশি দু'আ করব। তিনি উত্তরে বলেন : আল্লাহ 
তা'আলা আরো বেশি (প্রার্থনা পূরণ করবেন)। হাদীসটি সহীহ ।৯৩ 
বিনিময়ে সঞ্চিত সাওয়াবের পরিমাণ দেখবে তখন কামনা করবে, যদি তার কোনো 
প্রার্থনাই দুনিয়াতে কবুল না হতো! সবই যদি আখেরাতের জন্য জমা থাকতো!১৫৪ 

(৮). সালমান ফারিসী (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেছেন: 
১০৬০1০৮৮০১৮ Of বি বু 0৪ 8019 পন ৮৪ চি dt 

“আল্লাহ লাজুক দয়াবান। যখন কোনো মানুষ তার দিকে দু'খানা 
হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ ও শূন্যভাবে ফিরিয়ে দিতে লজ্জা পান ।”৯৫৫ 


১৫২ মুসনাদ আহমদ ২/৪৪৮, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১৪৮, যুনষিরী, আত-তারগীব ২/৪৭৪- 

8৭৫ । হাফিয মুনযিরী ও হাইসামী উল্লেখ করেছেন যে, হাদীসটির সনদ মোটামুটি গ্রহণযোগ্য । 

১৫০ তিরমিযী (৪৯-কিতাব দাআওয়াত, ১১৬- বাব ইনতিযারিল ফারজ) ৫/৫৬৬ নং ৩৫৭৩ (ভারতীয় 

২/১৯৮); মুসনাদ আহমদ ৩/১৮, মুসতাদরাক হাকিম ১/৬৭০, মাজমাউয যাওয়াইদ ১০/১৪ ৭-১৪৮। 
৫ ৫৫ আত-তারগীব ২/৪৭৫-৪৭৬। 

* তিরমিযী (৪৯-কিতাব দাআওয়াত, ১০৫-বাব (দুআয়িন নাবিয়্য) ৫/৫২০ (৫৫৬), নং ৩৫৫৬ 

(ভারতীয় ২/১৯৬); ইবনু মাজাহ ২/১২৭১, নং ৩৮৬৫ (ভারতীয় ২/২৭৫); সহীহ ইবনু হিব্বান 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ )-এর যিকর ওযীফা ১১০ 


, (৯). সাওবান (রো) বলেন, রাসূলুল্লাহ %& বলেছেন : 
319 পে ২ pds 294 39 লে খু! 2 2৫3 
পে 29৮0 ০৮০৫ 25০ 

“দু'আ ছাড়া আর কিছুই তকদীর উল্টাতে পারে না। মানুষের উপকার 
ও কল্যাণের কাজেই শুধু আয়ু বৃদ্ধি পায়। অনেক সময় মানুষ গোনাহ করার 
ফলে তার রিযিক থেকে বঞ্চিত হয় ।” হাদীসটি সহীহ ।১৬ 

(১০). আব্দুল্লাহ ইবন উমার (রা) বলেন, রাসূলুল্লাহ & বলেছেন: 
৮০১৩৩ এ) 5৩০ SIS IE ০৩০০ II ৬০ AY ০৩। ৩ 

“যে বিপদ বা মুসিবত নাযিল হয়ে গিয়েছে এবং যা এখনো নাযিল 
হয়নি (ভবিষ্যতের ভাগ্যে আছে কিন্তু এখনো বাস্তবে আসেনি) এরূপ সকল 
বিপদ কাটাতে প্রার্থনা উপকারী । অতএব, হে আল্লাহর বান্দাগণ, তোমাদের 
দায়িত্ব দুআর ওসীলা গ্রহণ করা ।” হাদীসটি হাসান 1৯৭ 


(১১). আবু হুরাইরা (রো) রাসূলুল্লাহ $% থেকে বর্ণনা করেছেন: 
১৩১৬ ০০ 2 ০৮৩) JE ০৩০) ০০ 06 2০ rl ০০৪ 
“সবচেয়ে অক্ষম ব্যক্তি যে দু'আ করতেও অক্ষম । আর সবচেয়ে কৃপণ 
ব্যক্তি যে সালাম দিতেও কৃপণতা করে ।” হাদীসটি সহীহ ।১৫৮ 
(১২). আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ 3% কিছু বিপদগ্রস্ত মানুষের 
নিকট দিয়ে গমন করেন । তখন তিনি বলেন : 
FA | IE Np ৩৩ 


“এরা কি আল্লাহর কাছে সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করত না?”১৫৯ 


৩/১৬০, ১৬৩, মাওয়ারিদুয যামআন ৮/৩৭-৪০, আত-তারগীব ২/৪৭৭ । হাদীসটি সহীহ । 
১৬ হাকিম, আল-সুসতাদরাক ১/৬৭০, হাকিম ও যাহাবী হাদীসটিকে সহীহ বলেছেন। আরো দেখুন: তিরমিধী 
(৩৩-কিতাবুল কৃদর ৬. লা-ইয়ারুদ্দুল কদরা..) ৪/৩৯০ (৪৪৮), নং ২১৩৯ (ভারতীয় ২/৩৫)। 
২ বি €৪৯-কিতাবুদ দাআওয়াত, ১০২-বাব..দুআয়িন নাবিয়্য) ৫/৫৫২ (৫১৫), নং ৩৫৪৮; 
আলবানী, সাহীহত তারগীব ২/১২৮। 
৯৫৮ তাবারানী.. আল-মু*জামুল আউসাত ২/৪২, হাইসায়ী,মাজমাউয যাওয়াইদ ১০/১৪৬-১৪৭; আলবানী, 
আহাদীসিস সাহীহাহ ২/১৫০, নং ৬০১; সহীহুল জামিয়িস সাগীর ১/২৩৮। 
৯» হাদীসটির সনদ সহীহ। মাজমাউয যাওয়াইদ ১০/১৪৭ । 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১১১ 


১. ১৫. ২. অবৈধ খাদ্য বর্জন দু'আ কবুলের পূর্বশর্ত 
১. ১৫. ২. ১. হালাল উপার্জন বনাম হারাম উপার্জন 
দু'আ, যিকর ও ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হালাল উপার্জন 
নির্ভরতা । আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ 38 বলেন : 
sh AHN, তি ও এ 3 তি Holl জা 
ay ০০ 1515 1.5) ৫ ৫:৬০ 009 ১৪০৮ a ০ 
L ০৩৮ ও ur 1914 15০ nd রা ৫:05 1০০ 7551 
sh 4০4 ডট দি ৩৮ Al Js 0০ রবের 3 639 
fx Ly 8৮ ৫০৯5০ রদ এ) Lo) UD 6 ৭৪ 
DY LEDS শি 0৮৭ ৫০৯ 
“হে মানুষেরা, আল্লাহ পবিত্র । তিনি পবিত্র (বৈধ) ছাড়া কোনো কিছুই 
কবুল করেন না। আল্লাহ মুমিনগণকে সেই নির্দেশ দিয়েছেন যে নির্দেশ তিনি 
নবী ও রাসূলগণকে দিয়েছেন (বৈধ ও পবিত্র উপার্জন ভক্ষণ করা)। তিনি 
(রাসূলগণকে নির্দেশ দিয়ে) বলেছেন : ধহে রাসূলগণ, তোমরা পবিত্র উপার্জন 
থেকে ভক্ষণ কর এবং সৎকর্ম কর, নিশ্চয় তোমরা যা কিছু কর তা আমি 
জানি ৷) (আর তিনি মুমিনগণকে একই নির্দেশ দিয়ে বলেছেন) : হে 
মুমিনগণ, আমি তোমাদের যে রিযিক প্রদান করেছি তা থেকে পবিত্র রিযিক 
ভক্ষণ করট১১।” এরপর তিনি একজন মানুষের কথা উল্লেখ করেন, যে ব্যক্তি 
হজ্ব, উমরা ইত্যাদি পালনের জন্য, আল্লাহর পথে) দীর্ঘ সফরে রত থাকে, 
ধূলি ধূসরিত দেহ ও এলোমেলো চুল, তার হাত দু'টি আকাশের দিকে বাড়িয়ে 
দিয়ে সে দু'আ করতে থাকে, হে পু! হে প্রভু !! কিন্তু তার খাদ্য হারাম, তার 
পোশাক হারাম, তার পানীয় হারাম এবং হারাম উপার্জনের জীবিকাতেই তার 
রক্তমাংস গড়ে উঠেছে । তার দু'আ কিভাবে কবুল হবে! ”১৯২ 
প্রিয় পাঠক, আমরা দেখব যে, এ ব্যক্তি দু'আ কবুল হওয়ার 
88851558135 
সূরা আল-মুমিনূন : ৫১ 


3 ৯০ সুরা আল-বাকারা : ১৭২। 
১২ মুসলিম (১২-কিতাবুয যাকাত, ১৬-বাৰ বায়ানু আন্না ইসমাস সাদাকাতি ২/৭০৩ (ভারতীয় ১/৩২৬)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিকর ওষীফা ১১২ 


বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে যে, মুসাফিরের দু'আ কবুল হয়। সে ধূলি ধূসরিত 
ও অসহায় অবস্থায় দু'আ করেছে এবং বিনয়, আকুতি ও অসহায়ত্ব প্রকাশকারীর 
দু'আ কবুল করা হয়। সে হাত তুলে দু'আ করেছে, যা দু'আর একটি গুরত্বপূর্ণ 
আদব ৷ এত কিছু সত্ত্বেও তার দু'আ কবুল হবে না। কারণ তার উপার্জন হারাম। 
হারাম জীবিকার উপর নির্ভরকারীর কোনো প্রার্থনা কবুল করা হয় না। 

এ হাদীসে আমরা দেখি যে, - হালাল, বৈধ ও পবিত্র জীবিকার উপর 
নির্ভর করা সকল যুগের সকল নবী, রাসূল ও বিশ্বাসীগণের অন্যতম প্রধান 
দায়িত্ব। সকল যুগের সকল নবী ও তাদের উম্মতগণের জন্য তাওহীদের পরেই 
ইসলামের মৌলিক সর্বজনীন বিধান হালাল ও বৈধ উপার্জনের উপর নির্ভর করা। 

আমরা আরো দেখি যে, সৎকর্ম করার নির্দেশ বৈধ জীবিকা অর্জনের 
নির্দেশের পরে। এ থেকে আমরা বুঝতে পারি যে, উপার্জন ও জীবিকা বৈধ না 
হলে কোনো সতকর্মই কবুল হবে না। উপরের হাদীসে বিশেষভাবে দু'আর বিষয় 
উল্লেখ করা হয়েছে। অন্যান্য অনেক হাদীসে সকল ইবাদতের কথা বলা হয়েছে। 
একটি হাদীসে আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেছেন: 

(পুশ) ও] 4) এ ০ Y 

“পবিত্র (হালাল) ছাড়া কোনো কিছু আল্লাহর কাছে উঠে না ।”১৬৩ 


প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনু উমার (রা) বসরার প্রশাসক আব্দুল্লাহ 
ইবনু আমিরকে তার অসুস্থ অবস্থায় দেখতে যান। ইবনু আমির বলেন: ইবনু 
উমার, আপনি আমার জন্য দুআ করুন। ইবনু উমার তার জন্য দু'আ করতে 
অসম্মত হন। কারণ তিনি ছিলেন আঞ্চলিক প্রশাসক । আর এ ধরনের মানুষের 
জন্য হারাম, জুলুম, অতিরিক্ত কর, সরকারি সম্পদের অবৈধ ব্যবহার ইত্যাদির 
মধ্যে নিপতিত হওয়া সন্ভব। একারণে ইবনু উমার (রা) উক্ত তার জন্য দু'আ 
করতে অস্বীকার করে বলেন, আমি রাসূলুল্লাহ £্ট-কে বলতে শুনেছি: 
৮৮০ ৪৩ CAS) ০০৬ ০৮ ৬০৩০ 3 2১৫৮ rh ০৯৩ FEY 

'ওযু-গোসল ছাড়া কোনো সালাত কবুল হয় না, আর অবৈধ সম্পদের 
কোনো দান কবুল হয় না।” আর আপনি তো বসরার গভর্নর ছিলেন ।১৬৪ 


১৯০ বুখারী (১০০-কিতাবুত তাওহীদ, ২৩-বাব (তা'রুজুল মালায়িকা) ৬/২৭০২, নং ৬৯৯৩, (ভারতীয়: 
২/১১০৫); মুসলিম €১৪-কিভাবুয যাকাত, ১৯-বাব কবুলিস সাদাকাতি.. ২/৭০২ (ভা. ১/৩২৬)। 
৯৬ মুসলিম (২-কিতাবুত তৃহারাত, ২-বাব উতুবুত ত্বাহারাত) ১/২০৪, নং ২২৪ (ভারতীয় ১/১১৯)। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ১১৩ 


কত কঠিন সিদ্ধান্ত! অবৈধ ও দুর্নীতিযুক্ত উপার্জনে লিপ্ত মানুষের জন্য 
তারা দু'আ করতেও রাজি ছিলেন না! এ বিষয়ে সাহাবী ও তাবেয়ীগণের অগণিত 
মতামত আমরা দেখতে পাই। তারা একবাক্যে বলেছেন যে, জুলুম, অত্যাচার, 
দুর্নীতি, ফাকি বা অন্য কোনো প্রকার অবৈধ উপার্জনের অর্থ দিয়ে বা বৈধ 
সম্পদের মধ্যে এরূপ অবৈধ সম্পদ সংমিশ্রিত করে তা দিয়ে যদি কেউ হজ্ব, 
উমরা, দান, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, জনকল্যাণমূলক কর্ম, আত্মীয়স্বজন 
ও অভাবী মানুষদের সাহায্য, ইত্যাদি নেক কর্ম করে তাহলে তাতে তার পাপই 
বৃদ্ধি হবে, কোনো প্রকার সাওয়াবের অধিকারী সে হবে না। এমনকি এ ধরনের 
জুলুম, প্রবঞ্চনা, দুর্নীতি বা অবৈধ উপার্জনের অর্থে তৈরি কোনো মসজিদ, 
মাদ্রাসা, মুসাফিরখানা ব্যবহার করতেও তীরা নিষেধ করেছেন ।৯৬৫ 


হারাম বা নিষিদ্ধ দ্রব্য ভক্ষণ করা দুই প্রকারে হতে পারে। প্রথম 
এরূপ কিছু ভক্ষণ করা যা আল্লাহ স্থায়ীভাবে মুমিনের জন্য হারাম বা নিষিদ্ধ 
করেছেন ; যেমন, শুকরের মাংস, মৃত জীবের মাংস, মদ, প্রবাহিত রক্ত, 
ইত্যাদি । এগুলো ইসলামে স্থায়ী হারাম । কেউ এগুলোকে হালাল ভাবলে তার 
ঈমান নষ্ট হবে এবং সে অমুসলিম বলে বিবেচিত হবে । আর হারাম জেনেও 
কোনো মানবীয় দুর্বলতার কারণে খেলে গোনাহ হবে। তাওবা করলে আল্লাহ 
ক্ষমা করবেন। বিশেষ প্রয়োজনে জীবন রক্ষার জন্য খেলে কোনো গোনাহ হবে 
না। এ ধরনের হারাম দ্রব্য “হারাম উপার্জনের' মধ্যে ধরা হয় না। এগুলো 
“কবীরা গোনাহ’ ও আল্লাহর অবাধ্যতার অন্তর্ভুক্ত, বান্দা অনুতপ্ত হয়ে তাওবা 
করলে আল্লাহ ক্ষমা করেন। দ্বিতীয় প্রকারের হারাম ভক্ষণ হলো অবৈধ ও 
নিষিদ্ধ পন্থায় উপার্জন করে তা ভক্ষণ করা । এ প্রকারের হারাম ভক্ষণে অনেক 
মুসলিম লিপ্ত হন। এতে তার ধর্মজীবন ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হয়। 


১. ১৫. ২. ২. সমাজে প্রচলিত বিভিন্ন হারাম উপার্জন 

হারাম থেকে দূরে থাকার চেষ্টা অন্যতম যিক্র। অপর পক্ষে যদি 
যাকির হারাম সম্পদ বর্জন করতে না পারেন তাহলে তার সকল যিক্র ও সকল 
ইবাদত অর্থহীন হয়ে পড়ে। এজন্য এখানে আমি আমাদের সমাজের হারাম 
উপার্জনগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি। ইসলামের দৃষ্টিতে 
হারাম উপার্জনের মূল উৎসগুলো সংক্ষেপে নিম্নরূপ : 


১ দেখন : মুসান্নাফু আব্দুর রাজ্জাক ৫/২০, ইবনু রাজাব, জামিউল উলুম ওয়াল হিকাম, পৃ. ১২৩-১২৯। 
টপ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &)-এর যিকর ওযীফা ১১৪ 


(ক) সুদ : কুরআনে সুদকে হারাম ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 
উপরন্তু আল্লাহ বলেছেন, যারা আল্লাহর বিধান প্রদানের পরেও সুদের মধ্যে লিপ্ত 
থাকবে তাদের সাথে আল্লাহ ও রাসূলের অনন্ত যুদ্ধ ঘোষিত থাকবে ।১৬* হাদীসে 
সকল প্রকার সুদকে কঠিনভাবে হারাম ঘোষণা করা হয়েছে। সুদতিত্তিক 
উপার্জনের সাথে জড়িত সকলকে: সুদ গ্রহিতা, দাতা, লেখক ও সুদি লেনদেনের 
সাক্ষী সবাইকে রাসূলুল্লাহ % অভিশাপ বা লা'নত প্রদান করেছেন। দুনিয়া ও 
আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন ।১৬৭ 

এভাবে ইসলামী শরীয়তে সুদের মাধ্যমে উপার্জিত সকল সম্পদ 
কঠিনতম হারাম উপার্জন। সুদখোর, অর্থাৎ যে ব্যক্তি খণ, বিনিয়োগ বা 
অনুদান ইত্যাদির নামে নগদ অর্থ খণ প্রদান করে এবং গ্রহীতার নিকট থেকে 
উক্ত অর্থের জন্য সময়ের বিনিময়ে অতিরিক্ত অর্থ গ্রহণ করে তার উপার্জন 
যেমন হারাম, তেমনি সুদ-দাতা, অর্থাৎ যিনি সুদে খণ গ্রহণ করেন এবং 
সময়ের বিনিময়ে অতিরিক্ত অর্থ প্রদান করেন তিনিও কঠিন হারাম কর্মে লিপ্ত। 


সুদের বিভিন্রপ্রকার আছে। প্রধান প্রকার - খণ বা অর্থ প্রদান করে 
সময়ের উপর অতিরিক্ত অর্থ গ্রহণ । আমাদের দেশের ব্যাংকগুলোর সকল প্রকার 
লেনদেন ও লাভ, বিভিন্ন বন্ড, সঞ্চয় পত্র ইত্যাদির লাভ সবই সুদ। ব্যাংক, 
এন.জি.ও., সমিতি ইত্যাদির খণও সুদভিত্তিক। বীমা কোম্পানীগুলোর দেওয়া 
লাভ ও বীমাও সুদ । ইসলামী শরীয়ত ভিত্তিক ব্যাংক, এন. জি. ও. ও বীমা 
পরিচালনার চেষ্টা করা হচ্ছে। যথাযথ ইসলামী শরীয়ত মত চলছে কিনা তা 
নিশ্চিত হয়ে মুমিন এরূপ কোনো প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে পারেন। 

স্হান আল্লাহ বলেন: “আল্লাহ বেচাকেনা বা ব্যবসা বৈধ করেছেন এবং 
সুদ অবৈধ করেছেন।”১৬৮ ইসলামী শরীয়তে সুদ ও ব্যবসায়ের মধ্যে মৌলিক 
পার্থক্যের অন্যতম যে, সুদ অর্থের বিনিময়ে অতিরিক্ত অর্থ গ্রহণ অথবা কোনো 
কোনো পণ্যের ক্ষেত্রে পণ্যের বিনিময়ে অতিরিক্ত পণ্য গ্রহণ । আর ব্যবসা পণ্যের 
বিনিময়ে অর্থ বা অর্থের বিনিময়ে পণ্য গ্রহণ । বেচাকেনা বা ব্যবসায়ের বিভিন্ন 
পদ্ধতি ইসলামে বৈধ করা হয়েছে। যেমন নগদ ব্যবসা, বাকি ব্যবসা ও অগ্রিম 
ব্যবসা ৷ নগদ ব্যবসায়ে পণ্য ও মূল্য হাতেহাতে লেনদেন হয়। বাকি ব্যবসায়ে 

সূরা বাকারা: ২৭৫-২৭৯, সূরা আল-ইমরান, ১৩০, সূরা নিসা, ১৬১, সূরা রূম, ৩৯ আয়াত। 

রশ ২৩-বাৰ (লা ভাকুলুর রিবা)... ২/৭৩৩-৭৩৫ (ভোরতীয়:১/২৭৯) মুসলিম 


(১-কিতাব ঈমান, ৩৮-বাব বায়ানিল কৃারাইর.. .) ১/৯২ (ভারতীয়: ১/৬৪) । 
** সূরা বাকারা, ২৭৫ আয়াত । 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১১৫ 


পণ্য আগে গ্রহণ করে পরে মূল্য প্রদান করা হয়। আর অগ্রিম ব্যবসায়ে মূল্য 
আগে গ্রহণ করা হয় এবং পণ্য পরে প্রদান করা হয়। বাকি বিক্রয়ের ক্ষেত্রে 
পণ্যের মূল বাজার দরের চেয়ে কিছু বেশি রাখা এবং অগ্রিম বিক্রয়ের জন্য 
পণ্যের মূল্য বাজার দর থেকে কিছু কম রাখা অবৈধ নয় বা সুদ নয়। তবে এরূপ 
ব্যবসায়ের জন্য অনেক শর্ত রয়েছে। সকল ক্ষেত্রেই পণ্য, মূল্য, মূল্য প্রদানের 
সময় ইত্যাদি সুনির্ধারিত হতে হবে। নির্ধারিত সময়ের ব্যতিক্রমের কারণে 
নির্ধারিত মূল্য বা পণ্যের মধ্যে আর কোনো কমবেশি বা হেরফের করা যাবে না। 
এ সকল শর্ত ও পার্থক্য হাদীস ও ফিকহের গ্রন্থ থেকে বা আলিমদের নিকট 
থেকে ভালভাবে জেনে মুমিন এ জাতীয় লেনদেন করতে পারেন। সকল ক্ষেত্রে 
সুদ ও অবৈধ ক্রুয়বিক্রয় থেকে আত্মরক্ষা করতে হবে । 

অনেক সময় বৈধ ব্যবসায় ও সুদের মধ্যে বাহ্যিক সাদৃশ্য মুমিনকে 
ধোকা দিতে পারে । ৫০০০ টাকা নগদ গ্রহণ করে দু-এক বছরের কিস্তিতে ৬০০০ 
টাকা প্রদান সুদ। পক্ষান্তরে ৫০০০ টাকা মূল্যের একটি সাইকেল বাকিতে ৬০০০ 
টাকায় বিক্রয় করা বৈধ । বাকির মেয়াদ এবং একবারে বা কিস্তিতে প্রদানের বিষয় 
ক্রেতা-বিক্রেতার মধ্যে সমঝোতার মাধ্যমে নির্ধারিত হতে পারে। 


কেউ হয়ত বলতে পারেন, উভয় বিষয় তো একই । কাজেই একটি 
বৈধ ও অন্যটি অবৈধ হওয়ার কারণ বা যুক্তি কি হতে পারে? বস্তুত একটি বৈধ 
ও অন্যটি অবৈধ হওয়ার অনেক যুক্তি ও কারণ রয়েছে, যেগুলোর আলোচনা এ 
পুস্তকের পরিসরে সম্ভব নয়। তবে মুমিনের জন্য সবচেয়ে বড় কথা আল্লাহ ও 
তার রাসূলের (৪৯) নির্দেশ । আবূ সাঈদ খুদরী (রো) বলেন, বিলাল (রো) উন্নত 
মানের বুরনি খেজুর এনে দেন রাসূলুল্লাহ ক্-কে। তিনি বলেন, বেলাল, তুমি 
এ খেজুর কোথা থেকে পেলে? তিনি বলেন, আমাদের নিকট খারাপ খেজুর 
ছিল, আমি প্রতি দু সা’ খারাপ খেজুরের বিনিময়ে এক সা’ ভাল খেজুর হিসেবে 
খারাপ খেজুর বিক্রয় করে এ ভাল খেজুর কিনেছি। রাসূলুল্লাহ &্ঁ বলেন, 
আহা! এই তো সুদ! তোমার প্রয়োজন হলে, তুমি খারাপ খেজুর নগদ টাকায় 
বিক্রয় করে সেই টাকায় ভাল খেজুর ক্রয় করবে ।”১১৯ 

এভাবে আমরা দেখছি যে, ২০ টাকা কেজি মূল্যের ৩ কেজি ভাল 
চাউলের বিনিময়ে ১৫ টাকা কেজি মূল্যের ৪ কেজি খারাপ চাউল প্রদান বা 


১ বুখারী (৪৫-কিতাবুল ওয়াকালা, ১১-ইযা বাআল ওয়াকীল...) ২/৮১৩; (ভারতীয়: ১/৩১০) মুসলিম 
(২২-কিতাবুল মুসাকাত, ১৮-বাব বাইয়ুত ত্ুয়াম মাসালান) ৩/১২১৫-১২১৬ (ভারতীয়: ২/২৬) 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&৪)-এর যিকর ওষীফা ১১৬ 


গ্রহণ করলে তা সুদ হবে। অথচ উক্ত চার কেজি কমা চাউল নগদ বিক্রয় করে 
৩ কেজি ভাল চাউল নগদ ক্রয় করলে তা সুদ হবে না। এখন যদি কেউ 
লেনদেনের ফলাফল একই বলে দাবি করেন তবে মুমিন তা গ্রহণ করবেন না। 
বরং উভয়ের পার্থক্য অনুধাবনের চেষ্টা করবেন এবং সর্বাবস্থায় তিনি রাসূলুল্লাহ 
&-এর নির্দেশ পালন করবেন। 

আমাদের দেশের বন্ধকী ব্যবস্থাও মূলত সুদ নির্ভর । বন্ধকী ব্যবস্থায় 
খণদাতা খণের নিশ্চয়তার জন্য জমি বা দ্রব্য বন্ধক রাখতে পারেন। তবে সে 
বন্ধকি জমি বা দ্রব্যের মালিকানা খণ গ্রহীতা মালিকেরই থাকবে । এ জমি বা 
দ্রব্য খণদাতা ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র জামানত হিসেবে তার নিকট 
রক্ষিত থাকবে । মালিকের অনুমতিতে তা ব্যবহার করলে তাকে ব্যবহারের জন্য 
ভাড়া বা বিনিময় দিতে হবে । যদি প্রদত্ত ঝণ ঠিক থাকে আবার খণদাতা কোনো 
বিনিময় ছাড়া উক্ত জমি বা দ্রব্য ব্যবহার করেন তাহলে তা সুদ হবে। 


(খ) ঘুষ : ঘুষকে হাদীসে কঠিনভাবে হারাম বলে ঘোষণা করা হয়েছে। 
ঘুষদাতা, গ্রহীতা ও দালাল সবাইকে অভিশপ্ত বলে উল্লেখ করা হয়েছে। কোনো 
কাজের জন্য যদি কর্মচারী বা কর্মকর্তা সরকার বা কর্মদাতার নিকট থেকে বেতন 
বা ভাতা গ্রহণ করেন, তাহলে এ কাজের জন্য সেবা-গ্রহণকারীর নিকট থেকে 
কোনোরূপ হাদিয়া, পুরস্কার বা সাহায্য গ্রহণ করাই ঘুষ। চেয়ে অথবা না চেয়ে, 
আগে অথবা পরে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, খুশি হয়ে বা বাধ্য হয়ে, টাকায় অথবা 
দ্রব্যে অথবা সুযোগে যেভাবেই এ অর্থ, উপহার বা সুযোগ গ্রহণ করা হোক না 
কেন তা সন্দেহাতীতভাবে ঘুষ বলে গণ্য হবে এবং হারাম উপার্জন হিসাবে উক্ত 
গ্রহীতার সাথে তার প্রভুর সম্পর্ক ছিন্ন করবে। শিক্ষকগণ বেতনের বিনিময়ে যে 
শিক্ষা ও সেবা প্রদানে চুক্তিবদ্ধ, ডাক্তারগণ বেতনের বিনিময়ে যে চিকিৎসাসেবা 
প্রদানের জন্য চুক্তিবদ্ধ সে শিক্ষা, চিকিৎসা বা সেবার বিনিময়ে ছাত্র বা রোগীর 
নিকট থেকে অতিরিক্ত কোনো সুবিধা, উপহার বা অর্থ গ্রহণও একই ধরনের ঘুষ । 
এছাড়া কর্মী, কর্মচারী, কর্মকর্তা বা প্রশাসককে পদের কারণে উপহার-হাদীয়া 
প্রদান করাকেও ঘুষ বলে উল্লেখ করা হয়েছে হাদীসে । এমনকি কারো জন্য 
কোনো বৈধ সুপারিশ বা সাহায্য করার পরে সে জন্য তার থেকে হাদীয়া, উপহার 
বা মিষ্টি গ্রহণ করাকেও হাদীস শরীফে অবৈধ উপার্জন বলে গণ্য করা হয়েছে। 


(গ) জুয়া : ইসলামে জুয়াকে হারাম উপার্জনের অন্যতম উৎস হিসাবে 
গণ্য করা হয়েছে। সাধারণভাবে জুয়া আমাদের পরিচিত । সকল প্রকার প্রচলিত 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১১৭ 


লটারি জুয়া। এছাড়া সকল প্রকার বাজি জুয়া, ফেক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগণ 
প্রত্যেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করে এবং বিজয়ী পক্ষ সকল অর্থ গ্রহণ 
করে। বর্তমানে আমাদের দেশে সাধারণ খেলাধুলাও এভাবে জুয়ার মাধ্যমে 
আয়োজিত হচ্ছে। কিশোরগণও এখন জুয়া নির্ভর হয়ে গিয়েছে! খেলাধুলা বা 
বৈধ প্রতিযোগিতায় ৩য় পক্ষ পুরস্কার দিতে পারে। 


(ঘ) জুলুম, জোর করা বা কেড়ে নেয়া : কুরআন ও হাদীসে জোর বা 
অনিচ্ছার মাধ্যমে কারো অর্থ গ্রহণ করাকে হারাম উপার্জনের অন্যতম দিক 
হিসাবে উল্লেখ করা হয়েছে। যে কোনো প্রকারে কারো নিকট থেকে কোনো 
প্রকারের অর্থ, উপহার, সুবিধা বা কোনোকিছু গ্রহণ করাই হারাম। এভাবে যা 
কিছু গ্রহণ করা হয় সবই অপবিত্র উপার্জন। সকল প্রকার চাদা, যৌতুক, 
জবরদস্তিমূলক উপহার, ছিনতাই, ডাকাতি ইত্যাদি এ জাতীয় হারাম উপার্জন। 
কিছু ক্রয় করে প্রভাব দেখিয়ে মূল্য কম দেওয়া, শক্তি ও প্রভাবের কারণে 
রিকশা, গাড়ি, শ্রমিক ইত্যাদির ভাড়া বা পারিশ্রমিক কম দেওয়া একই শ্রেণীর 
জুলুম ৷ সমাজের দুর্বল শ্রেণীর মানুষদের প্রাপ্য টাকাপয়সা, সরকারি অনুদান, 
সম্পত্তি ইত্যাদি পুরো বা আংশিক চাপ দিয়ে বা ভয় দেখিয়ে গ্রহণ করাও এ 
পর্যায়ের উপার্জন। এ ধরনের সকল উপার্জনই হারাম, তবে সবচেয়ে নোংরা 
হারাম উপার্জন যৌতুক । এ জাতীয় অন্যতম আরেকটি জুলুম পিতার মৃত্যুর 
পরে পিতার সম্পত্তির শরীয়তসম্মত অংশ বোনদেরকে, এতিম বা দুর্বল 
প্রাপকদেরকে না দিয়ে দখল করা। কুরআন করীমে এধরনের ব্যক্তিদেরকে 
সুস্পষ্টভাবে জাহান্নামী বলে ঘোষণা করা হয়েছে। 


€৩) ফাকি, ধোকা, ওজনে কম-বেশি, ভেজাল, খেয়ানত বা দায়িত্বে 
অবহেলা ইত্যাদির মাধ্যমে উপার্জিত সম্পদ : এগুলো সবই কঠিনতম হারাম 
উপার্জন। কুরআন ও হাদীসে এ সকল বিষয়ে বারবার সাবধান করা হয়েছে। 
কর্মস্থলে ফাকি দেওয়া, কর্মচারী বা কর্মদাতাকে চুক্তির চেয়ে কম কর্ম প্রদান 
করাও এ শ্রেণীর হারাম উপার্জন। সকল সরকারি ও বেসরকারি কর্মকর্তা, 
কর্মচারী, শিক্ষক, ডাক্তার সবাই নিজ নিজ কর্ম চুক্তি অনুসারে পূর্ণ কর্ম প্রদান 
করতে ইসলামী শরীয়ত মতে বাধ্য । যদি কারো অসুবিধা হয় তাহলে কর্ম ত্যাগ 
করতে পারেন । কিন্তু কর্মরত অবস্থায় কর্মে অবহেলা হারাম ও এভাবে উপার্জিত 
বেতন হারাম । যিকর, ওয়ায, দাওয়াত, দীন প্রতিষ্ঠা ইত্যাদি অযুহাতে কর্মে 
অবহেলা করলেও একইরূপ হারাম হবে । চিকিৎসা ছুটি নিয়ে হজ্ব ,উমরা করাও 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসুলুল্লাহ (&৪)-এর যিক্র ওযীফা ১১৮ 


হারাম উপার্জনের মধ্যে । হয় সুস্পষ্ট ও সঠিক কারণ দেখিয়ে ছুটি নিতে হবে, না 
হলে চাকরি ছেড়ে দিতে হবে । কিন্তু কোনো অবস্থাতেই মিথ্যা বলে বা নিজেকে 
উপস্থিত দেখিয়ে কর্মের বেতন গ্রহণ করা এবং সে সময়ে অন্য কর্ম করা জায়েয 
নয়। এভাবে উপার্জিত বেতন সন্দেহাতীতভাবে হারাম উপার্জন । 

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যলয়, মাদ্রাসা ইত্যাদির শিক্ষকগণ, ডাক্তারগণ 
নির্ধারিত সময় চাকুরি স্থলে অবস্থান করতে ও নির্ধারিত সেবা প্রদান করতে বাধ্য । 
যদি চাকুরির চুক্তি ও সুবিধাদি অপছন্দ হয় তাহলে বাদ দিতে পারেন। পরিবর্তনের 
চেষ্টা করতে পারেন । কিন্তু চাকুরিরত অবস্থায় দায়িত্বে অবহেলা, কম পড়ানো, কম 
চিকিৎসা করা, ছাত্র বা রোগীকে অতিরিক্ত সেবা গ্রহণের জন্য নিজস্ব কোচিং বা 
ক্লিনিকে যেতে উৎসাহিত করা - সবই হারাম এবং এভাবে উপার্জিত অর্থ হারাম। 

ডাক্তারগণ ওঁষধ কোম্পানি এবং ডায়াগনস্টিক প্রতিষ্ঠান থেকে যে 
কমিশন বা হাদিয়া গ্রহণ করেন তাও এ পর্যায়ের । এ অর্থ তাদের উপার্জিত নয়, 
বরং কোনো সেবা ছাড়া তা গ্রহণ করা হয়। উপরত্ত এ অর্থের মাধ্যমে তাদেরকে 
কোনো না কোনোভাবে অন্যায়ের সাথে সম্পৃক্ত হতে হয়। প্রয়োজন ছাড়া পরীক্ষা 
করানো, নির্দিষ্ট প্রতিষ্ঠানে পরীক্ষা করানো, নিম্ন মানের বা বেশি দামের ওঁষধ 
কেনার ব্যবস্থা ইত্যাদি সবই বান্দার হক্ব সংশ্লিষ্ট জুলম ও পাপের সাথে জড়িত। 
সকল প্রকার ভেজাল ও ধোকামূলক ব্যবসা হারাম । কোনো দ্রব্যের কোম্পানির বা 
্রস্ততকারকের নাম, ক্রয়মূল্য ইত্যাদি মিথ্যা বলে বিক্রয় করাও একইরূপ হারাম। 


প্রিয় পাঠক, আমরা প্রত্যেকে আমাদের সাধ্যের মধ্যে আছে এমন 
সকল হারাম জীবিকা অর্জন করতে দ্বিধা করি না। তবে আমাদের সাধ্যের 
বাইরে যেসকল হারাম উপার্জন তা আমরা ঘৃণা করি। যেমন, স্কুল মাদ্রাসার 
শিক্ষক কর্মে ফাকি দিয়ে হারাম উপার্জন করেন, তবে তিনি মন্ত্রী, সচিব ও 
নেতাদের কর্মে অবহেলার নিন্দা করেন। সাধারণ ধার্মিক পিতা ও যুবক অতীব 
আগ্রহের সাথে যৌতুকের মাধ্যমে হারাম উপার্জন গ্রহণ করেন, তবে 
রাজনৈতিক নেতাদের সন্ত্রাস, চাদাবাজী, দুর্নীতিকে অত্যন্ত ঘৃণা করেন। সুযোগ 
পেলে নিজের বোন ও এতিম ভাতুম্পুব্র, ভাগ্নে ও অন্যান্যদের সম্পত্তি, অর্থ 
ইত্যাদি অনেকেই আত্মসাৎ করেন, অথবা স্কুল, মাদ্রাসা, কলেজ বা ছোটখাট 
প্রতিষ্ঠানের বিভিন্ন অর্থ কিছুটা এদিক সেদিক করে হজম করে নেন। তবে তিনি 
তার সাধ্যের বাইরে বড় বড় দুর্নীতি ও আত্মসাতের ঘটনায় বিচলিত হন। 

অনেক সময় আমরা আবার এসকল হারাম উপার্জনকে যুক্তিসঙ্গত 
করতে চাই। সরকার আমাদের ঠিকমতো বেতন দেয় না, ঠিকমতো পড়াবো 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১১৯ 


কেন ? ঠিকমতো দায়িত্ব পালন করব কেন ? বেতনে পেট চলে না তাই মিথ্যা 
তথ্য দিয়ে কিছু ভাতা নিয়ে নিলাম, ইত্যাদি । হারামকে হারাম জেনে ও মেনে 
তাতে লিপ্ত হলে ঈমান কিছুটা বাকি থাকে ও তাওবার সুযোগ থাকে । কিন্তু 
এধরনের যুক্তি দিয়ে হারামকে হালাল করে নিলে তাও থাকে না। কর্মদাতা যদি 
চুক্তি অনুযায়ী বেতন দেন, তাহলে কর্মী চুক্তি অনুযায়ী পূর্ণ কর্ম প্রদানে বাধ্য। 
চুক্তিতে অন্যায় থাকলে তা সংশোধনের চেষ্টা করতে হবে, অথবা চুক্তির কর্ম 
ছেড়ে দিতে হবে। চুক্তিবদ্ধ থাকা অবস্থায় চুক্তির কর্মে ফাকি দিয়ে যে বেতন 
গ্রহণ করা হবে তা নিঃসন্দেহে হারাম উপার্জন। 

রাসূলুল্লাহ ৯ উম্মতের এ অধঃপতনের ভবিষ্যদ্বাণী করে বলেন, 
0০০ (১৩) 25355 A) 9৩) ১5 rd se 

“মানুষের মধ্যে এমন এক সময় আসবে, যখন মানুষ নির্বিচারে যা 
পাবে তাই গ্রহণ করবে। হালাল সম্পদ গ্রহণ করছে না হারাম সম্পদ গ্রহণ 
করছে তা বিবেচনা করবে না ।”+৭০ 

অন্য বর্ণনায় বলা হয়েছে : 


‘ 


5225 Le ৮৬৮৫৭ 8১5 
“তখন তাদের কোনো দু'আ কবুল করা হবে না।”১৭১ 


মুহতারাম পাঠক, এ সকল হাদীস থেকে আমরা দেখি যে, হারাম জীবিকা 
বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন করে দেয় । মানুষ যত পাপী হোক, মহান প্রভুর 
সাথে তার সর্বশ্রেষ্ঠ বাধন দু'আর সম্পর্ক ছিন্ন হয় না। যখনই প্রভুর অবাধ্যতায় 
লিপ্ত এ মানুষটি বিপদে আপদে বা ক্ষমা প্রার্থনার জন্য প্রভুর দরবারে হাত উঠায়, 
তখন তিনি তার ডাকে সাড়া দেন। কিন্তু হারাম জীবিকা বান্দার সাথে প্রভুর এই 
ঘনিষ্টতম ও শ্ৰেষ্ঠতম সম্পর্ক ছিন্ন করে দেয়। কী কঠিন পরিণতি! 

প্রশ্ন হলো, সব পাপেরই তো ক্ষমা আছে, এ পাপের কি ক্ষমা নেই? 
উত্তর হলো, সকল পাপের ক্ষমাই তাওবার মাধ্যমে হয়। তবে সাধারণ যে 
কোনো কঠিন পাপের তাওবা যত সহজ হারাম উপার্জনের তাওবা তত সহজ 
নয়। একজন মদ্যপ, ব্যভিচারী, বে-নামাধী এমনকি কাফির যে কোনো সময় 
তার পাপে অনুতপ্ত হয়ে তার প্রভুর কাছে বেদনার্ত ও ব্যথিত মনে অনুতাপ 


১৭০ 


বুখারী (৩৯-কিতাবুল বুযু, ৭-বাব মান লা ইউবালি..) ২/৭২৬, নং ১৯৫৪ (ভারতীয়: ২/২৭৬)। 
১৯ জামিউল উসূল ১০/৫৬৯; আত-তারগীব ২/৫৩৮, নং ২৫৭৬। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ()-এর যিক্র ওযীফা ১২০ 


করে আর পাপ করব না বলে সিদ্ধান্ত নিলেই তার তাওবা হয়ে গেল। আল্লাহ 
তাকে ক্ষমা করবেন বলে কুরআন করীমে ও অগণিত হাদীসে বলা হয়েছে। 

কিন্তু যে পাপের সাথে কোনো বান্দার হক জড়িত সে পাপের ক্ষেত্রে 
তাওবার অন্যতম শর্ত অনুতাপ, ক্রন্দন ও পাপ পরিত্যাগের সিদ্ধান্তসহ যার 
অধিকার নষ্ট করা হয়েছে তার নিকট থেকে ক্ষমা লাভ করা । সংশ্লিষ্ট ব্যক্তির 
নিকট থেকে ক্ষমা লাভ করতে না পারলে তাদের অংশ আল্লাহ ক্ষমা করবেন 
না। কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। 


সকল হারাম উপার্জনের মূল কোনো ব্যক্তি গোষ্ঠী, সমাজ বা রাষ্ট্রের 
সম্পদ অবৈধভাবে গ্রহণ করা। হারাম উপার্জন থেকে তাওবার জন্য প্রথমে 
গভীরভাবে অনুতপ্ত হতে হবে। দ্বিতীয়, সকল প্রকার অবৈধ উপাজন বর্জনের 
সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয়, যাদের নিকট থেকে অবৈধভাবে সম্পদ গ্রহণ করা 
হয়েছে তাদেরকে, বা তাদের উত্তরাধিকারীগণকে তা ফিরিয়ে দিয়ে ক্ষমা নিতে 
হবে। - এ তৃতীয় শর্তটিই সবচেয়ে কঠিন। এতে অক্ষম হলে অবৈধভাবে 
উপার্জিত সকল অর্থ ও সম্পদ যাদের সম্পদ তাদের নামে বিলিয়ে দিতে হবে, 
হবে, যেন তাদের এ হক আদায়ের ব্যবস্থা করে দেন। সর্বোপরি খুব বেশি করে 
সাওয়াবের কাজ করতে হবে, যেন পাওনাদারদের দেওয়ার পরেও নিজের কিছু 
থাকে। সর্বাবস্থায় আল্লাহর দরবারে নিজের অসহায়ত্ব, আকুতি ও বেদনা পেশ 
করে সদা সর্বদা তাওবা করতে হবে । সাহাবী ও তাবেয়ীগণ বলেছেন, এসব কিছুর 
পরও তার আখেরাতের নিরাপত্তার বিষয়ে কিছুই বলা যাবে না। 

মুহতারাম পাঠক, অবৈধ উপার্জনকারীর সকল কর্ম, সকল প্রার্থনা 
অর্থহীন হওয়ার পাশাপাশি তার অবৈধ উপার্জনের জন্য আখেরাতে রয়েছে 
কঠিন শাস্তি । এ বিষয়ে রাসূলুল্লাহ কট অনেক নির্দেশনা প্রদান করেছেন। এক 
হাদীসে আবু উমামা (রা) বলেন, রাসূলুল্লাহ (88) বলেছেন : “যে ব্যক্তি 
অবৈধভাবে কোনো মুসলিমের কোনো সম্পদ আত্মসাৎ করবে তার জন্য আল্লাহ 
জাহান্নাম নিশ্চিত করে দিবেন এবং তার জন্য জান্নাত নিষিদ্ধ করা হবে ।” এক 
ব্যক্তি প্রশ্ন করল : হে আল্লাহর রাসূল, যদি সামান্য কোনো জিনিস অবৈধভাবে 
গ্রহণ করে? তিনি উত্তরে বলেন : যদি “আরাক' গাছের একটুকরা খণ্ডিত ডালও 
কেউ অবৈধভাবে গ্রহণ করে তাহলে তারও এ শাস্তি ।”১২ 


১৭২ মুসলিম (১-কিতাবুল ঈমান, ৬১-বাব ওয়াঈদু মান ইকৃতাতাআ...) ১/১২২ (ভারতীয় ১/৮০)। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১২১ 


অন্য হাদীসে আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ % বলেছেন: “যদি 
কেউ কাউকে জুলুম করে থাক বা ক্ষতি করে থাক তাহলে জীবদ্দশায় তার 
নিকট থেকে ক্ষমা ও মুক্তি নেবে। কারণ আখেরাতে টাকাপয়সা থাকবে না, 
তখন অন্যায়কারীর নেক আমলগুলো ক্ষতিগ্রস্তকে প্রদান করা হবে। যখন নেক 
আমল থাকবে না তখন ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাপগুলো অন্যায়কারীর কাধে চাপিয়ে 
তাকে জাহান্নামে ফেলা হবে ।”১৭৩ 

অন্য হাদীসে আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ %% বলেন: “তোমরা 
কি জান কপর্দকহীন অসহায় দরিদ্র কে?” আমরা বললাম: “আমাদের মধ্যে যার 
কোনো অর্থ-সম্পদ নেই সেই কপর্দকহীন দরিদ্র 1” তিনি বললেন: “সত্যিকারের 
কপর্দকহীন দরিদ্র আমার উম্মাতের সে ব্যক্তি যে, কিয়ামতের দিন সালাত, 
সিয়াম, যাকাত, ইত্যাদি নেককর্ম নিয়ে হাজির হবে। কিন্তু সে কাউকে গালি 
দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ বা অর্থ অবৈধভাবে গ্রহণ 
নেককর্ম এদেরকে দেওয়া হবে। যদি হক আদায়ের পূর্বেই নেককর্ম শেষ হয়ে 
যায়, তাহলে উক্ত ব্যক্তিদের পাপ তার কাধে চাপিয়ে দেওয়া হবে, এরপর তাকে 
জাহান্নামে নিক্ষেপ করা হবে ।”১৭* আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। 

১. ১৫. ৩. ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ 

দু'আ কবুলের আরেকটি পূর্বশর্ত সাধ্যমত সমাজের মানুষদেরকে 
সৎকাজে আদেশ করা ও অন্যায় থেকে নিষেধ করা । বিভিন্ন হাদীসে বর্ণিত 
হয়েছে যে, যখন কোনো মুসলিম সমাজের মানুষ এ ইবাদত পরিত্যাগ করবে 
তখন আল্লাহ সে সমাজের খারাপ মানুষদেরকে সমাজের কর্ণধার বানিয়ে 
দেবেন এবং ভাল ও নেককার মানুষদের দু'আও কবুল করবেন না। একটি 
হাদীসে হুযাইফা ইবনুল ইয়ামান (রা) বলেন, নবীয়ে আকরাম এ বলেছেন: 
3 Ah ৬৪ ০৪৪9 ০১১৮৬০৮৫০১৫ জার্সি SH 
১5৩ :০৬৪০৫১৬ ৮৫ 0 এ 0 কি জল OF dn ০8৬০ 

“যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, তোমরা অবশ্যই 
ভালকাজে মানুষদেরকে নির্দেশ প্রদান করবে এবং অবশ্যই অন্যায় থেকে 


১৯০ বুখারী (৮৪-কিতাবুর রিকাক, ৪৮-বাবুল কিসাসি ইআওমাল কিয়ামাহ) ৫/২৩৯৪ (ভার: ২/৯৬৭)। 
*% মুসলিম (৪৫-কিতাবুল বির্র, ১৫-বাব তাহরীমিয যুলম) ৪/১৯৯৭, নং ২৫৮১ (ভারতীয় ২/৩২০)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ()-এর যিকর ওষীফা ১২২ 


মানুষদেরকে নিষেধ করবে। যদি তা না কর তাহলে আল্লাহ তোমাদের উপর 
তার পক্ষ থেকে শাস্তি প্রেরণ করবেন। এরপর তোমরা তার নিকট প্রার্থনা 
করলেও তিনি তা কবুল করবেন না।” হাদীসটি হাসান ।১৭৫ 

এ অর্থে আয়েশা (রা), আবু হুরাইরা (রা) ও অন্যান্য সাহাবী থেকে 
কয়েকটি হাদীস বর্ণিত হয়েছে ।১৭৬ 

১. ১৫. ৪. দু'আর কতিপয় মাসনূন নিয়ম ও আদব 


১. ১৫. ৪. ১. সুন্নাতের অনুসরণ 
সুন্নাতের গুরুত্ব ও বিদ'আতের ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত আলোচনা 
করেছি “এহ্ইয়াউস সুনান” গ্রন্থে । আমরা দেখেছি যে, সুন্নাত অনুসারে সামান্য 
ইবাদত বিদ“আত মিশ্রিত অনেক ইবাদতের চেয়ে উত্তম। সুন্নাতের বাইরে বা 
সুন্নাতের অতিরিক্ত কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, ইবাদতকারী যত 
ইখলাস ও আবেগসহ তা পালন করুন না কেন। যিক্র, দু'আ ইত্যাদিও এই 
সাধারণ বিধানের অন্তর্ভূক্ত । আর সুন্নাতের অনুসরণ দুআ কবুল হওয়ার বিশেষ 
কারণ । আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (3%) বলেন: 
3৬ 1% ৮ EH S53 0০ স্ব এ % ক 2 
82215521522 Cs IL 
“কোনো বয়স্ক মুসলিম যদি সৎকর্মশীল এবং সুন্নাতের কঠোর অনুসারী হন 
তাহলে তিনি কোনো কিছু আল্লাহর কাছে চাইলে আল্লাহ তার প্রার্থিত বস্তু না 
দিতে লজ্জা পান।” হাদীসটির সনদ মোটামুটি গ্রহণযোগ্য 1১৭৭ 
১. ১৫. ৪. ২. সর্বদা দু'আ করা 
মানব প্রকৃতির একটি বিশেষ দিক আনন্দের সময়ে আল্লাহকে ভুলে 
থাকা কিন্তু বিপদে পড়লে বেশি বেশি দু'আ করা । নিঃসন্দেহে এ আচরণ মহান 
প্রতিপালকের প্রকৃত দাসত্বের অনুভূতির সাথে সাংঘর্ষিক। কুরআনে বিভিন্ন 
স্থানে এ স্বভাবের নিন্দা করা হয়েছে। এক স্থানে আল্লাহ বলেন: 
988১9558550 25193 ০ ওত ০৭ এত এ সু) 
১৭৫ তিরমিযী (৩৪-কিতারুল ফিতান, ৯-বাব.. আমরি কিতাবুল ফিতান, ৯-বাব.. আমরি বিল মারুফ) ৪/৪০৬, নং ২১৬৯ (ভারতীয় ২/৪০)। 
১% ইবন মাজাহ ২/১৩২৭ (ভারতীয় ২/২৮৯), তাবারানী, আল-মু'জায়ুল আউসাত ২/৯৯, মুসনাদ আহমদ 


৫/৩৯০, জামিউল উসুল ১/৩২৭-৩৩২, মাজমাউয যাওয়াইদ ৭/২৬৬, রিয়াদুস সালেহীন, পৃ. ৯২-৯৭। 
৭ হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১৪৯। 


১৭ 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ১২৩ 


“যখন আমি মানুষকে নিয়ামত প্রদান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় 
ও দূরে সরে যায়। আর যখন কোনো অমঙ্গল বা কষ্ট তাকে স্পর্শ করে তখন 
সে লম্বা চওড়া দু'আ করে ।”১*৮ 

মুমিনের উচিত সকল অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করা । নিয়ামতের 
মধ্যে থাকলে তার স্থায়িত্ব প্রার্থনা করা ও সকল অকল্যাণ থেকে আল্লাহর কাছে 
আশ্রয় চাওয়া। কোনো অসুবিধা থাকলে তার কাছে আশ্রয় ও মুক্তি চাওয়া । এ 
মুমিনের চরিত্র । মুমিনের অন্তর এভাবে শাস্তি পায়। আর এরূপ অন্তরের দু'আই 
আল্লাহ কবুল করেন। আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (৯8) বলেছেন: 
EG ০৪১০ LSD ৮৮৪3 50৩ ৬ SY জি ও ৮০ ৮ 

“যে ব্যক্তি চায় যে কঠিন বিপদ ও যন্ত্রণা-দুর্দশার সময় আল্লাহ তার 
প্রার্থনায় সাড়া দিবেন, সে যেন সুখশান্তির ও সচ্ছলতার সময় বেশি বেশি 
আল্লাহর কাছে দু'আ করে।” হাদীসটি সহীহ ১৭৯ 

১. ১৫. ৪. ৩. বেশি করে চাওয়া 

দুনিয়া ও আখেরাতের সবকিছুই আল্লাহর কাছে চাইতে হবে এবং 
বেশি করে চাইতে হবে । আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ ৪) বলেছেন : 

2 IES এ ০৪৫৪ orf LS 

“তোমাদের কেউ যখন কামনা বা প্রার্থনা করবে তখন সে যেন বেশি 
করে চায়; কারণ সে তো তার মালিকের কাছে চাচ্ছে (কাজেই, কম চাইবে 
কেন, তিনি তো অপারগ নন কৃপণও নন) ৷” হাদীসটির সনদ সহীহ ।১৮০ 

১. ১৫. ৪. ৪. শুধুই মঙ্গল কামনা 

অনেক সময় আমরা আবেগ, বিরক্তি, রাগ, কষ্ট ইত্যাদির কারণে মনে 
মনে নিজের বা অন্যের ক্ষতিকর কোনো কিছু কামনা করি। বিষয়টি খুবই 
অন্যায়। অন্তরকে নিয়ন্ত্রিত করুন। সর্বদা কল্যাণময় বিষয় কামনা করুন। কষ্ট 


বা রাগের কারণে অকল্যাণজনক কিছু কামনা না করে এমন কল্যাণময় কিছু 
কামনা করুন যা কষ্ট, বেদনা বা রাগের কারণ চিরতরে দূরী করবে। 


১% সূরা (৪১) ফুসসিলাত : ৫১। 

১৯* তিরমিযী (৪৯-কিতাবুদ দাওয়াত, বাব..দাওয়াতাল মুসলিমি..) ৫/৪৩১ (৪৬২), নং ৩৩৮২ (ভারতীয় 
২/১৭৫), মুসতাদরাক হাকিম ১/৭২৯ I 

*৮* হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১৫০ । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &)-এর যিক্র ওযীফা ১২৪ 


আনহা রা রে) বলেন, রাসূলুল্লাহ (3) বলেছেন : 
i URL GANS Isls hb rf LS 
“যখন তোমাদের কেউ কামনা বা প্রার্থনা করে তখন সে যেন কি 
চাচ্ছে তা ভাল করে চিন্তা করে দেখে; কারণ তার কোন্‌ কামনা আল্লাহর 
দরবারে কবুল হয়ে যাচ্ছে তা সে জানে না। (এমন কিছু যেন কেউ কামনা বা 
প্রার্থনা না করে যার জন্য পরে আফসোস করতে হয়)।” হাদীসটি সহীহ ।১৮১ 
EE 


EEE EO ELE EE NESSES ES 
কারণ ফিরিশতাগণ তোমাদের দুআর সাথে ‘আমীন’ বলেন ।”১৮২ 


আরেক হাদীসে জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেছেন : 

se FH 99 SN se ১? Sl ৬ ০ 1১৮১৫ ১ 
Tl bs ক J GC Hn lf 3 SI 
“তোমরা কখনো নিজেদের বা তোমাদের সন্তানদের বা তোমাদের 
মালসম্পদের অমঙ্গল বা ক্ষতি চেয়ে বদদু‘আ করবে না । কারণ, হয়ত এমন 
হতে পারে যে, যে সময়ে তোমরা বদদু'আ করলে, সে সময়টি এমন সময় 


যখন আল্লাহ বান্দার সকল প্রার্থনা কবুল করেন এবং যে যা চায় তাকে তা 
প্রদান করেন। এভাবে তোমাদের বদদু“আও তিনি কবুল করে নেবেন।”১৮5 


১. ১৫. ৪. ৫. ফলাফলের জন্য ব্যস্ত না হওয়া 

দু'আর ফল লাভে ব্যস্ত হওয়া মানবীয় প্রকৃতির একটি ক্ষতিকারক দিক। 
বিশেষত বিপদে, সমস্যায় বা দুশ্চিন্তায় আক্রান্ত হয়ে আমরা যখন দু'আ করি তখন 
তৎক্ষণাৎ ফল আশা করি। দুচার দিন দু'আ করে ফল না পেলে আমরা হতাশ হয়ে 
দু'আ করা ছেড়ে দি। এ হতাশা ও ব্যস্ততা ক্ষতি ও গোনাহের কারণ । কখনোই 
আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমাদের বুঝতে হবে যে, দু'আ 
করা একটি ইবাদত ও অপরিমেয় সাওয়াবের কাজ। আমি যত দু'আ করব ততই 


৯১ হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১৫১। 
১২ মুসলিম (১১-কিতাবুল জানায়িয, বাব ফী ইগমাদিল মাইয়্যিতি) ২/৬৩৪, নং ৯২০ (ভার. ১/৩০১)। 
১৮৩ মুসলিম (৫৩-কিতাবুয যুহদ, ১৮-বাব হাদীস জাবির) ৪/২৩০৪, নং ৩০০৯ (ভারতীয় ২/৪১৬)। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১২৫ 


লাভবান হব । আমার সাওয়াব বৃদ্ধি পাবে, আল্লাহর সাথে আমার একান্ত রহমতের 
সম্পর্ক তৈরি হবে। সর্বোপরি আল্লাহ আমার দু'আ কবুল করবেনই। তবে তিনিই 
ভাল জানেন কিভাবে ফল দিলে আমার বেশি লাভ হবে । 

আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (3%) বলেছেন: বর 
0৯৫50 ০৮০ এ 90 ৫405 এ তেজ এ 

“বান্দা যতক্ষণ পাপ বা আত্মীয়তার ক্ষতিকারক কোনো কিছু প্রার্থনা 
না করে ততক্ষণ তার দু'আ কবুল করা হয়, যদি না সে ব্যস্ত হয়ে পড়ে।” বলা 
হলো : “ইয়া রাসূলাল্লাহ, ব্যস্ততা কিরূপ?” তিনি বলেন : “প্রার্থনাকারী বলতে 
থাকে - দু'আ তো করলাম, দু'আ তো করলাম ; মনে হয় আমার দু'আ কবুল 
হলো না। এভাবে সে হতাশ হয়ে পড়ে এবং তখন দু'আ করা ছেড়ে দেয় ।”১৮৪ 

আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ & বলেছেন: 
Jl ৫ LT 156 ভিউ 38 

হিয়া নানার বর 

থাকে ।” সাহাবীগণ প্রশ্ন করেন: ব্যস্ত হওয়া কিরূপ? তিনি বলেন: সে বলে _ 
আমি তো দু'আ করলাম কিন্তু দু'আ কবুল হলো না।” হাদীসটি হাসান ১৮৫ 


১. ১৫. ৪. ৬. মনোযোগ ও কবুলের দৃঢ় আশা 

আমরা ইতপূর্বে দেখেছি যে, বান্দা যেভাবে তার প্রভুর প্রতি ধারণা 
পোষণ করবে, তাঁকে ঠিক সেভাবেই পাবে । কাজেই প্রত্যেক মুমিনের উপর 
দায়িত্ব, আল্লাহর রহমত, ক্ষমা ও ভালবাসার প্রতি দৃঢ় প্রত্যয় রাখা। আল্লাহ 
আমাকে ভালবাসেন, তিনি আমাকে ক্ষমা করবেন এবং তিনি আমাকে অবশ্যই 
সাহায্য করবেন। এ দৃঢ় প্রত্যয় মুমিনের অন্যতম সম্বল ও মহোত্তম সম্পদ । 

প্রার্থনার ক্ষেত্রেও এ প্রত্যয় রাখতে হবে । অন্তরের গভীর থেকে মনের 
আকুতি ও সমর্পণ মিশিয়ে নিজের সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে । সাথে 
সাথে সুদৃঢ় প্রত্যয় রাখতে হবে, আল্লাহ অবশ্যই আমার প্রার্থনা শুনবেন। 

ইবনু উমার (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেছেন: 


১৮৪ মুসলিম (৪৮-কিতাবু যিক্বু,:২৫-বাব... ইট্টসৃতাযাবুদ দায়ী) ৪/২০৯৫, নং ২৭৩৫ (ভোর, ২/৩৫২)। 
**« হাইসামী, মাজমাউয যাওয়াইহ ১০/১৪৭। ,* 


? www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিক্র ওযীফা ১২৬ 
3১ 2৬3০ 5৪১ Sf 2১0 Li (05 % di IC 3 
0৩০ 86১৪4 এন Cmts ও) 
৯... “হে মানুষেরা, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে, তখন কবুল 
হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে চাইবে; কারণ কোনো বান্দা অমনোষ্েগী অন্তরে দু'আ 
করলে আল্লাহ তার দু'আ কবুল করেন না।” হাদীসটি হাসান ।১৬ 
অন্য হাদীসে আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেছেন: 
০৩১ ৮৫3 40 of Ar, Hey ১১65 তি A 1৯ 
“তোমরা আল্লাহর কাছে দু'আ করার সময় দৃঢ়ভাবে (একীন) বিশ্বাস 
রাখবে যে, আল্লাহ নিশ্চয় কবুল করবেন। আর জেনে রাখ, আল্লাহ কোনো 
অমনোযোগী বা অন্য বাজে চিন্তায় রত মনের প্রার্থনা কবুল করেন না।”৯৮৭ 


১. ১৫. ৪. ৭. নিজের জন্য নিজে দু'আ করা 


অনেকে নিজের জন্য নিজে আল্লাহর দরবারে দু'আ চাওয়ার চেয়ে অন্য 
কোনো বুজুর্গের কাছে দু'আ চাওয়াকেই বেশি উপকারী বলে মনে করেন। 
পিতামাতা, উত্তাদ, আলিম বা নেককার কোনো জীবিত মানুষের কাছে দুআ চাওয়া 
জায়েয । তবে নিজের দু'আ নিজে করাই সর্বোত্তম । আমরা অনেক সময় মনে 
করি, আমরা গোনাহগার, আমাদের দু'আ কি আল্লাহ শুনবেন? আসলে 
গোনাহগারের দু'আই তো তিনি শুনেন। আমার মনের বেদনা, আকুতি আমি নিজে 
আমার প্রেমময় মালিকের নিকট যেভাবে জানাতে পারব সেভাবে কি অন্য কেউ তা 
পারবেন। এছাড়া এ দু'আ আমার জন্য সাওয়াব বয়ে আনবে এবং আমাকে 
আল্লাহর প্রেম ও করুণার পথে এগিয়ে নিয়ে যাবে । আয়েশা (রা) বলেন: আমি 
প্রশ্ন করলাম, “হে আল্লাহর রাসূল, সর্বোত্তম দু'আ কি?” তিনি উত্তরে বলেন: 

< ০৮১) ০৩১ 

“মানুষের নিজের জন্য নিজের দু'আ ।”১”” 
১৯৬ হাইসামী, মাজমাউয সাওয়াইদ ১০/১৪৮; আলবানী, সহীহুত তারগীব ২/১৩৩। 
১৮৭ তিরমিযী €৪৯-কিতাবুদ দাআওয়াত, ৬৪-বাব জা'মিউদ দাওয়াত ৫/৪৮৩ (৫১৭) নং ৩৪৭৯ 

(ভারতীয় ২/১৮৬), আলবানী, সহীহৃত তারগীব ২/১৩৩ । আলবানী হাদীসটিকে হাসান বলেছেন। 


১৮ হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১৫২। হাইসামী বলেন, হাদীসটির সনদ গ্রহণযোগ্য । তবে 
আলবানী সনদ দুর্বল বলেছেন। দেখুন: যয়ীফুল আদাবিল মুফরাদ, পৃ. ৯০; যায়ীফাহ ৪/৬৬। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ১২৭ 


১. ১৫. ৪.৮. অন্যের জন্য দু'আর শুরুতে নিজের জন্য দু'আ 
মুমিন সর্বদা নিজের জন্য আল্লাহর কাছে দু'আ করবেন। অন্য কারো 
জন্য দু'আ করলে তখন সে সুযোগে নিজের জন্য দু'আ করা উচিত। যেমন, 
কারো রোগমুক্তির জন্য দু'আ করতে হলে বলা উচিত : “আল্লাহ আমাকে সুস্থতা 
দান করুন এবং তাকেও সুস্থতা দান করুন।' অথবা, কেউ বললেন : “আমরা 
জন্য দু'আ করুন।' তখন বলা উচিত : “আল্লাহ আমার কল্যাণ করুন ও 
আপনার কল্যাণ করুন ৷’ রাসূলুল্লাহ ঞ-এর সুন্নাত কারো জন্য দু'আ করলে 
প্রথমে নিজের জন্য দু'আ করা। আবু আইউব আনসারী (রা) বলেন: 
২2 05519. ৩৩ ক গে এ 
“নবী & যখন দু'আ করতেন তখন নিজেকে দিয়ে শুরু করতেন ।”১৮৯ 
কোনো নবীর কথা উল্লেখ করলে তিনি প্রথমে নিজের জন্য দুআ করে 
এরপর সেই নবীর জন্য দু'আ করতেন । বলতেন : 
০০৪০ ৪০০ EE dn 2৮০ SF ০ ভা El dn iS 
“আমাদের উপর আল্লাহর রহমত এবং আমাদের অমুক ভাইয়ের উপর ৷” 
যেমন, বলতেন: “আমাদের উপর আল্লাহর রহমত এবং মুসার উপর ।”১৯০ 


১. ১৫. ৪. ৯. অনুপস্থিতদের জন্য দু'আ করা 

প্রত্যেক মুমিনের উচিত, আল্লাহর কাছে দুআ করার সময় শুধু নিজের 
জন্য দু'আ না করে অন্যান্য মুসলিম ভাইবোনের জন্যও দু'আ করা । বিশেষ করে 
যাদেরকে তিনি আল্লাহর জন্য মহব্বত করেন, যারা কোনো সমস্যা বা বিপদে 
আছে বলে তিনি জানেন বা যারা তার কাছে দু'আ চেয়েছেন। সকল বিশ্বের 
নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর জন্য দু'আ করা প্রয়োজন। কারো অনুপস্থিতিতে 
তার জন্য দু'আ করলে উক্ত দু'আ আল্লাহ কবুল করবেন এবং প্রার্থনাকারীপ্রকও 
উক্ত নিয়ামত দান করবেন বলে বিভিন্ন সহীহ হাদীসে বলা হয়েছে। 

তাবেয়ী সাফওয়ান ইবনু আব্দুল্লাহ বলেন, আমি সিরিয়ায় গিয়ে (আমার 
শ্বশুর) আবু দারদার (রা) বাসায় দেখা করতে গেলাম । তিনি বাসায় ছিলেন না। 
(আমার শাশুড়ি) উম্মু দারদা আমাকে বললেন: তুমি কি এ বছর হজ্ব করতে 
যাচ্ছ? আমি বললাম: হা । তিনি বললেন: তাহলে আমাদের জন্য দু'আ করবে। 


» মুসনাদ আহমদ ৫/১২১, ১২২; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১৫২ ৷ হাদীসটি হাসান। 
* মুসলিম (৪৩-কিতাবুল ফাযায়িল, ৪৬-বাব ফাদায়িলিল খাদির) ৪/১৮৫১-১৮৫২ (ভারতীয় ২/২৭১) | 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &%)-এর যিক্র ওযীফা ১২৮ 


একথা বলে তিনি বলেন, আবু দারদা (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেছেন : 
YY DL alo এ এজ ০ ৮১০ 4 ৫ ০৮0 ০0 ৪১৯5 
Jas ৩ ডা ক J ০৪ JG ০৯৭ m9 ৬ Ul 
“কোনো মুসলিম যখন তার কোনো অনুপস্থিত ভাইয়ের জন্য দু'আ 
করে তখন আল্লাহ তার প্রার্থনা কবুল করেন। তার মাথার কাছে একজন 
ফিরিশতা নিয়োজিত থাকেন । যখনই সে মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য 
কোনো কল্যাণ বা মঙ্গল চায়, তখনই ফিরিশতা বলেন: আমীন, এবং আপনার 
জন্যও অনুরূপ (আল্লাহ আপনাকেও প্রাথিত বিষয়ের অনুরূপ দান করুন)।”৯৯১ 
আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (&&) বলেছেন: 
২৬ 319 ০ ৫৫১৩ LG ০ ahs ক ০৯০ G5 0 
“যখন কোনো মানুষ যখন তার কোনো অনুপস্থিত ভাইয়ের জন্য দু'আ 
করে, তখন ফিরিশতাগণ বলেন: আমীন, এবং আপনার জন্যও অনরূপ ।”১৯২ 
রাসূলুল্লাহ 3% নির্যাতিত মুসলমিদের জন্য মাঝে মাঝে ফজর, মাগরিব বা অন্য 
সালাতের শেষ রাকাতের রুকুর পরে দু'আ করতেন । আবু হুরাইরা (রা) বলেন: 
এ hos ১৭ থা ৩০ ০০৭ BT জজ এ 455 985 
নে I শে রা “4h Jo PEO ১৮০ Jey (78551 


ন 


১০ ৮৮ ০৪০০৫ Ny টা জাতি ? ৯৬ 7১৯ ০ 5০07 4531 

০৬ ৪০৫ 2০6 2৮০ এ ও) পা) 
হামিদাহ', 'রাব্বানা ওয়া লাকাল হামদ’ বলে নাম উল্লেখ করে করে অনেকের জন্য 
দু'আ করতেন। তিনি বলতেন : আল্লাহ, আপনি ওলীদ ইবনুল ওলীদ, সালামাহ 
ইবনু হিশাম, আইয়াশ ইবনু আবী রাবীআহ এবং দুর্বল মুমিনদেরকে রক্ষা করুন। 
হে আল্লাহ আপনি মুদার গোত্রকে কঠিনভাবে পাকড়াও করুন এবং ইউসূফ (আ)- 
এর দুভিক্ষের ন্যায় দুর্ভিক্ষের মধ্যে নিপতিত করুন।”১৯৩ 


১৯১ মুসলিম (৪৮-কিতাবুষ যিকর, ২৩-দুআ লিলমুসলিমীন. চন i ২৭৩২, ২৭৩৩ (ভা. ২/৩৫২)। 

টো হাতা 'মাজযাউয বাওয়াইদ টা 

এ বদ €(১৬-সিফাতিস সালাত, ৫২১-বাব ইয়াহবী বিত .) ১/৩৭৬ (ভা.:১/১১০); মুসলিম 
৫-কিতাবুল মাসাজিদ, ৫৪-বাব ইসতিহবাবুল ক্নৃত) ১/৪৬৬, ৪৬৭, নং ৬৭৫ (ভা. ১/২৩৭) । 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্‌র ১২৯ 
বুখারী-মুসলিমের এ বর্ণনার বিপরীতে অন্য বর্ণনা নিম্নরূপ : 


ree কু Ar A 


5 Lh 35০5 %9 ০ 5 এ নিচ) 3 dn ১৮০ এ 
০0 3350 07 3390 রি পড়ি ৩ 0০৯ ০ LL als rh 
১৩০ 92 45 এ 0৮৭ 05 25 
“রাসূলুল্লাহ £& সালাতের সালাম ফেরানোর পরে কিবলামুখী বসা 
অবস্থায় মাথা উঠিয়ে বলেন: আল্লাহ সালামাহ ইবনু হিশাম, আইয়াশ ইবনু আবী 
রাবিয়াহ, ওলীদ ইবনু ওলীদ ও দুর্বল মুসলমানদেরকে রক্ষা করুন, যারা থেকে 
বেরিয়ে চলে আসার কোনো পথ পাচ্ছে না।” এ বর্ণনার বিষয়ে হাইসামী বলেন: 
“রাবী “ইবনু জাদআন' বিতর্কিত । অন্যান্য রাবী নির্ভরযোগ্য ৷” 


১. ১৫. ৪. ১০. আল্লাহর নাম ও ইসম আ'যমের ওসীলায় দু'আ 
মুমিনের উচিত যে কোনো দু'আর আগে বেশি বেশি করে আল্লাহর 
প্রশংসা ও হামদ-সানা করা, মহান আল্লাহর পবিত্র নামসমূহ ধরে তাকে ডেকে 
এবং তার পবিত্র নাম ও গুণাবলির ওসীলা দিয়ে দু'আ করা । এ বিষয়ে অনেক 
হাদীস বর্ণিত হয়েছে। দু"আর আগে এভাবে হামদ সানা ও আল্লাহর মহান 
নামসমূহ ধরে দু'আ করলে একদিকে যেমন মনে আল্লাহর প্রতি আবেগ, 
ভালবাসা আসে, তেমনি দু“আতে আন্তরিকতা সৃষ্টি হয়। এভাবে দু'আ করলে 
দু'আ কবুল হবে বলে বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ বলেন: 
452 ০০৭ Call 1559 Ge BPG LL UL &) 
27575 
“এবং আল্লাহর আছে সুন্দরতম নামসমূহ ; কাজেই তোমরা তাকে সে 
সকল নামে ডাকবে । যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করবে। 
তাদের কৃতকর্মের ফল শীঘ্রই তাদেরকে প্রদান করা হবে ।”১৯৫ 
সহীহ বুখারী, সহীহ মুসলিম ও অন্যান্য হাদীস গ্রন্থে সংকলিত হাদীসে 
আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (3) বলেছেন: 
dl 05 BUA 2 nly YL ৩৭ ১৯59 Ls & ৩! 
১৯৪ হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১৫২। 
১ সূরা আ'রাফ : ১৮০। 
৯ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&৪)-এর যিকর ওযীফা ১৩০ 


“আল্লাহর ৯৯টি নাম আছে, ১০০-র একটি কম, যে এ নামগুলোর 
হিসাব রাখবে (মুখস্থ রাখবে) সে জান্নাতে প্রবেশ করবে ।”১৯৬ 

এ হাদীসে নামগুলোর বিবরণ দেওয়া হয়নি । ৯৯ টি নাম সম্বলিত একটি 
হাদীস ইমাম তিরমিযী ও অন্যান্য মুহাদ্দিস সংকলন করেছেন ।১৯? কিন্তু অধিকাংশ 
মুহাদ্দিস উক্ত বিবরণকে যয়ীফ বলেছেন। ইমাম তিরমিযী নিজেই হাদীসটি 
সংকলন করে তার সনদের দুর্বলতার বিষয়ে আলোচনা করেছেন। কোনো কোনো 
মুহাদ্দিস বলেন, ৯৯ টি নামের তালিকা রাসূলুল্লাহ (ন) বা আবু হুরাইরা (রা) 
থেকে বর্ণিত নয়। পরবর্তী রাবী এগুলো কুরআনের আলোকে বিভিন্ন আলিমের মুখ 
থেকে সংকলিত করে হাদীসের মধ্যে উল্লেখ করেছেন । কুরআনে উল্লেখিত অনেক 
নামই এ তালিকায় নেই। কুরআনে মহান আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা হয়েছে 
‘রাব্ব’ নামে । এ নামটিও এ তালিকায় নেই।১*৮ কেউ কেউ তিরমিযী সংকলিত 
তালিকাটিকে গ্রহণযোগ্য বলে মনে করেছেন ।১৯৯ 

রাসূলুল্লাহ (88) ৯৯টি নাম হিসাব রাখতে নির্দেশনা দিলেন কিন্তু 
নামগুলির নির্ধারিত তালিকা দিলেন না কেন? এ প্রশ্রের উত্তরে আলিমগণ বলেন 
যে, কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আংশিক গোপন রাখা হয়, মুমিনের কর্মোদ্দীপনা 
বৃদ্ধির জন্য। যেমন, লাইলাতুল কদর, জুম'আর দিনের দু“আ কবুলের সময়, 
ইত্যাদি । অনুরূপভাবে নামের নির্ধারিত তালিকা না বলে আল্লাহর নাম সংরক্ষণ 
করার নির্দেশনা দেওয়া হয়েছে, যেন বান্দা আগ্রহের সাথে কুরআনে আল্লাহর 
যত নাম আছে সবই পাঠ করে, সংরক্ষণ করে এবং সেসকল নামে আল্লাহকে 
ডাকতে থাকে ও সেগুলির ওসীলা দিয়ে আল্লাহর কাছে দু'আ করে ।২০০ 

ধিক্র নং ১৯: আল্লাহর নামের ওসীলার দুআ 


Pl ০৪১৩ ভরত 45০৩9 Jus ৩29 ৪১৩০ 
০৫০৫০ a আঁ ১৩০0৩, ০০০০০ 
০৮2১ Hf 4০1৮ ১০264 জ BH 1.4 


2A রা ese 


1 


> বুখারী (৫৮-কিতাবুশ শুরুত, ১৮-বাব মা মিনাল ইশতিরাত..) ২/৯৮১, নং ২৫৮৫ (ভারতীয়: 
১/৩৮২); মুসলিম (৪৮-কিতাবুয যিকর, বাব ফী আসমাইল্লাহ) ৪/২০৬৩, (ভা. ২/৩৪২)। 

১৭ তিরমিযী (৪৯-কিতাবুদ দাআওয়াত, ৮৩-বাব) ৫/৪৯৬ (৫৩০), নং ৩৫০৭ (ভারতীয়: ২/১৮৮); 
ইবন মাজাহ ৩৪-কিতাবুদ দুআ, ১০- “বাব আসময়িল্লাহ) ২/১২৬৯, নং ৩৮৬১ (ভার. ২/২৭৪)। 

১৯৮ ইবনু হাজার আসকালানী, ফাতহুল বারী ১১/২১৭। 

৯ নাবাবী, আল-আযকার, পু. ১৫১, মাওয়ারিদুষ যামআন ৮/১৪-১৬, জামিউল ৪/১৭৩-১৭৫। 

২০০ ইবনু হাজার, ফাতহুল বারী ১১/২১৭-২১৮, ১১/২২১, নাবাবী, শারহু সহীহ ১৭/৫। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ১৩১ 


Er 959 bt ০৪) ঠা of Sus Al me জে 44 
০ ০৩০ এ লও ০ ০৮2 
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আবদুকা, ওয়া ইবনু আবদিকা ওয়াবনু 
আমাতিকা, না-সিয়াতি বিইয়াদিকা, মা-দিন ফিইয়্যা হুকমুকা, “আদলুন ফিইয়্যা 
আউ আনযালতাহু ফী কিতা-বিকা, আউ “আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, 
আউ ইসতা-সারতা বিহী ফী “ইলমিল “গাইবি “ইনদাকা আন তাজ'আলাল 
কুরআ-না রাবী“আ কালবী, ওয়া নূরা বাসারী [অন্যান্য বর্ণনায়: নূরা বাসারীর 
পরিবর্তে: নূরা সাদরী], ওয়া জালা-আ হুযনী, ওয়া যাহা-বা হাম্মী । 
অর্থ: “হে আল্লাহ, আমি আপনার বান্দা, আপনার (একজন) বান্দার 
পুত্র, (একজন) বান্দীর পুত্র। আমার কপাল আপনার হাতে । আমার বিষয়ে 
আপনার সিদ্ধান্ত কার্যকর । আমার বিষয়ে আপনার বিধান ন্যায়ানুগ । আমি 
আপনার নিকট প্রার্থনা করছি আপনার সকল নাম ধরে বা নামের ওসীলা দিয়ে, 
যে নামে আপনি নিজেকে ভূষিত করেছেন, অথবা যে নাম আপনি আপনার 
কিতাবে নাযিল করেছেন, অথবা যে নাম আপনি আপনার কোনো সৃষ্টিকে 
শিখিয়েছেন, অথবা যে নাম আপনি গাইবী জ্ঞানে আপনার একান্ত নিজের কাছে 
রেখে দিয়েছেন (সকল নামের ওসীলায় আমি আপনার কাছে চাচ্ছি যে,) 
আপনি কুরআন কারীমকে আমার অন্তরের বসন্ত, চোখের আলো (অন্যান্য 
বর্ণনায়: হৃদয়ের আলো), বেদনার অপসারণ ও দুশ্চিন্তার অপসারণ বানিয়ে 
দিন। (কুরআনের ওসীলায় আমাকে এগুলো দান করুন)।” 


আবুল্লাহ্‌ ইবনু মাস'উদ (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেছেন: 

১ ds AY ts ১১ 95 YO 8 ক এ 0৪ ও 
37216755757 
34215 924০ 2০ জে তুল ৭৪ li 
“যে কোনো ব্যক্তি যদি কখনো দুশ্চিন্তা ও উৎকণ্ঠাগ্রস্ত অবস্থায় বা দুঃখ 
বেদনার মধ্যে নিপতিত হয়ে উপরের বাক্যগুলি বলে দু'আ করে, তাহলে 


অবশ্যই আল্লাহ তার দুশ্চিন্তা ও উৎকণ্ঠা দূর করবেনই এবং তার বেদনাকে 
আনন্দে রূপান্তরিত করবেনই।” উপস্থিত সাহাবীগণ বলেন : তাহলে আমাদের 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($8)-এর যিকর ওযীফা ১৩২ 


উচিত এ বাক্যগুলো শিক্ষা করা। তিনি বললেন : “হা, অবশ্যই, যে এগুলো 
শুনবে তার উচিত এগুলো শিক্ষা করা ।” হাদীসটির সনদ গ্রহণযোগ্য 1২০১ 
বি. দ্র. মহিলারা এ দুআ পাঠ করলে দুআর শুরুতে বলবেন: 
LL Bas ০৪১ এ Ad 
“আল্লা-হ্মা ইন্ত্রী আমাতুকা, ওয়া বিনতু আবদিকা ওয়া বিনতু 
আমাতিকা ...”, অর্থাৎ: হে আল্লাহ আমি আপনার বান্দী, আপনার (একজন) 
বান্দার কন্যা, আপনার এক বান্দীর কন্যা .... ৷ 
বিশেষ করে আল্লাহর “ইসমে আ'যম’ বা শ্রেষ্ঠতম নাম ধরে দু'আ করতে 
হাদীসে উৎসাহ প্রদান করা হয়েছে। বিভিন্ন হাদীসে বলা হয়েছে যে, আল্লাহর ‘ 
ইসমে আ'যম '-এর ওসীলায় আল্লাহর নিকট দু'আ করলে আল্লাহ দু'আ কবুল 
করবেন। কিন্তু ইসমে আ'যম’ কী সে বিষয়ে একাধিক সহীহ ও যয়ীফ রেওয়ায়েত 
রয়েছে। এখানে কয়েকটি সহীহ হাদীস এ বিষয়ে উল্লেখ করছি : 


যিক্র নং ২০: মহান আল্লাহর ইসমু আ'যম-১ 
হের্গ »! থু 9 2 2৮ ডি ০00 রী 40 
47151527557 MAGNE ১০ 
উচ্চারণ: আল্লা-হুম্মা ইনী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা 
আনতালল্লা-হু, লা- ইলা-হা ইল্লা- আনতাল আ:হাদুস সামাদুল লাযী লাম 
ইয়ালিদ, ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুআন আ'“হাদ। 
অর্থ: “হে আল্লাহ, আমি আপনার নিকট এই বলে প্রার্থনা করছি যে, 
আমি সাক্ষ্য প্রদান করছি, আপনিই আল্লাহ, আপনি ছাড়া কোনো মা'বুদ নেই। 
আপনিই একক, অমুখাপেক্ষী, যিনি জন্মদান করেননি ও জন্মখৃহণ করেননি 
এবং তার সমতুল্য কেউ নেই।” 
বুরাইদাহ (রা) বলেন, রাসূলুল্লাহ & দেখেন যে, পাতি 
সালাতরত অবস্থায় দু'আয় উপরের কথাগুলো বলছে । তখন তিনি বলেন : 
এ ১10] G3 bt ০০০৪ 40 IC এ oad ভে এও 
৮০৮ a 04,195 কেদে 
২০১ সহীহ ইবনু হিব্বান ৩/২৫৩, মাওয়ারিদুষ যামআন ৭/৪০৪-৪০৭, যুসতাদরাক হাকিম ১/৬৯০, 
মুসনাদ আহমদ ১/৩৯১, ৪৫২, মাজমাউয যাওয়াইদ ১০/১৩৬, ১৮৬। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৩৩ 


“যার হাতে আমার জীবন তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে 
তার ইসমু আ'যম ধরে প্রার্থনা করেছে, যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন 
এবং যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন ।” হাদীসটি সহীহ ।২০২ 


যিক্র নং ২১: মহান আল্লাহর ইসমু আ'যম-২ f 
6) ০৬০ ০ | এ ও 2০ ৫০৫ 1 ৬! (0 


৪ 0৮539 4১৬ ও ১৯১৫ ০04০0 ৩৫ 


উচ্চারণ : আল্লা-হুম্মা, ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা, লা- 
ইলা-হা ইল্লা- আনতা, [আল-মান্নানু, [ইয়া-] বাদী“আস সামাওয়া-তি ওয়াল 
আরদি, ইয়া- যাল জালা-লি ওয়াল ইকরা-ম, ইয়া- হাইউ ইয়া- কাইউম। 

অর্থ: “হে আল্লাহ নিশ্চয় আমি আপনার নিকট প্রার্থনা করছি (এই 
বলে) যে, সকল প্রশংসা আপনার, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, হে 
মহাদাতা, হে আসমানসমূহ ও পৃথিবীর উদ্ভাবক, হে মহত্ত্ব ও সম্মানের মালিক, 
হে চিরঞ্জীব, হে সর্বকর্তৃত্বময় অভিভাবক ৷” 


আনাস (রা) বলেন, আমরা রাসূলুল্লাহ £-এর সাথে বৃত্তাকারে বসে 
ছিলাম । এ সময় এক ব্যক্তি সালাত আদায় করছিল। সে সালাতের তাশাহহুদের 
পরে দু'আর মধ্যে উপরের কথাগুলো বলল । তখন রাসূলুল্লাহ (4) বলেন: 


এ ক J BY কেজি GPS BLA bbl dr ০০৬ ৩১ I 
“নিশ্চয় সে আল্লাহর কাছে তার ইসমে আ'যম ধরে দু“আ করেছে, যে 
নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে চাইলে তিনি প্রদান করেন।” 
হাদীসটির সনদ সহীহ ।২০৩ 
যিক্র নং ২২ : ইসমু আঁযম-৩, দু'আ ইউনূস 


(৮4৬0 ০০ Ei ভা! ০৫০৮০ AY 


২০২ তিরমিযী (৪৯-কিতাবৃদ দাআওয়াত, ৬৪-বাব..জামিয়িদ দাওয়াত) ৫/৪৮১, নং ৩৪৭৫ (ভা ২/১৮৫), 
আবু দাউদ ২/৮০, ১৪৯৩ (ভা ১/২০৯), ইবনু মাজাহ ২/১২৬৭, নং ৩৮৫৭ (ভা ২/২৭৪), সহীহ 
ইবনু হিব্বান ৩/১৭৪, সুসতাদরাক হাকিম ১/৬৮৩, ৬৮৪, সহীহ সুনানুত তিরমিযী ৩/১৬৩। 

২০ তিরমিযী (৪৯-কিতাবুদ দাআওয়াত, ১০০-বাব খালাকাল্লাহু মিআতা..) ৫/৫১৪, নং ৩৫৪৪ (ভা 
২/১৯৪), ইবন মাজাহ ২/১২৬৮, নং ৩৮৫৮ (ভা ২/২৭৪), মুসতাদরাক হাকিম ১/৬৮৩, আবু দাউদ 
২৮০, নং ১৪৯৫ (ভা ১/২১০), নাসাঈ ৩/৫৯, নং ১২৯৯ ৬ ১/১৪৫), হাইসামী, মাওয়ারিদুষ 
যামআন ৮/৯-১২; মাজমাউয যাওয়াইদ ১০/১৫৬, সুনানিন নাসাঈ ১/২৭৯। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিক্র ওযীফা ১৩৪ 


উচ্চারণ: লা- ইলা-হা ইল্লা- আনতা সুব'হা-নাকা ইন্নী কুনতু মিনা 
যা-লিমীন 

অর্থ: আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনার পবিত্রতা ঘোষণা 
করছি, নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত । 

সা'দ ইবনু মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ ক বলেছেন, ইউনুস (আ) যে 
কথা বলে দু'আ করেছিলেন সেটি আল্লাহর ইসমু আ'যাম, যা দিয়ে ডাকলে আল্লাহ 
সাড়া দেন এবং যদ্বারা চাইলে আল্লাহ প্রদান করেন। হাদীসটির সনদ দুর্বল 1২০৪ 
তবে অন্য হাদীসে সা'দ ইবনু আবী ওয়ান্কাস বলেন, রাসূলুল্লাহ £& বলেন: 


.. ভে) 83০৬৭ ০ ও %9 ৩5 সু 938) ১25 
টকা টি 2:৮৫ গ্ ১ গাঞারিটি নে 
4) 401 কজন 3] bs দত ও ০৮ ০৯০ ৬ ELL ০০4 
“যুনুন (ইউনূস আ) মাছের পেটে যে দু'আ করেছিলেন: (লা ইলাহা 


ইল্লা আনতা ... যালিমীন)- এ দুআ দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে 
দু'আ করবে, আল্লাহ অবশ্যই তার দু'আ কবুল করবেন ।” হাদীসটি সহীহ ।২০৫ 


আল্লাহর নামের ওসীলা দিয়ে দু'আ চাওয়া বিষয়ে অগণিত হাদীস 
বর্ণিত হয়েছে। এছাড়া মুমিন তার নেক কর্ম ইত্যাদির ওসীলা দিয়ে আল্লাহর 
কাছে দু'আ চাইতে পারে বলে ২/১ টি হাদীস থেকে আমরা জানতে পারি। 
যেমন,_ “হে আল্লাহ, আমি গোনাহগার, আমি অমুক কর্মটি আপনার সন্তষ্টির 
জন্য করেছিলাম, সে ওসীলায় আমার প্রার্থনা কবুল করুন। হে আল্লাহ, আমি 
গোনাহগার, আমার কোনো উল্লেখযোগ্য নেক আমল নেই যে, তার ওসীলা 
দিয়ে আমি আপনার পবিত্র দরবারে দু'আ চাইব! শুধুমাত্র আপনার হাবীব 
নবীয়ে মুসতাফা £-এর সামান্য মহব্বত হৃদয়ে ধারণ করেছি, এ মহব্বতটুকুর 
ওসীলায় আমার দু'আ কবুল করুন। হে আল্লাহ, আমার কিছুই নেই, শুধুমাত্র 
আপনার নবীয়ে আকরাম &-এর সুন্নাতের মহব্বতটুকু হৃদয়ে আছে, সেই 
ওসীলায় আমাকে ক্ষমা করুন, আমার দু'আ কবুল করুন। হে আল্লাহ, আমি 
কিছুই আমল করতে পারিনি, তবে আপনার পথে অগ্রসর ও আমলকারী 
নেককার বান্দাদেরকে আপনারই ওয়াস্তে মহব্বত করি, তাদের পথে চলতে 
চাই, আপনি সেই ওসীলায় আমার দু'আ কবুল করুন ... ৷” ইত্যাদি । 


২০৪ মুসতাদরাক হাকিম ১/৬৮৫; আলবানী, সিলসিলাতুয যায়ীফাহ ৬/২৯২ ও ১১/২৭। 
32৪ তিরমিযী { (৪৯-কিতাবুদ দাআওয়াত, ৮২-বাব) ৫/৪৯৫ (৫২৯), নং ৩৫০৫ (ভারতীয় ২/১৮৮), 
মুসতাদরাক হাকিম ১/৬৮৪-৬৮৫, মাজমাউয যাওয়াইদ ৭/৬৮, ১০/১৫৯ ৷ সহীহ । 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ১৩৫ 


১. ১৫. ৪. ১১. দু'আর শুরুতে ও শেষে দরুদ পাঠ 

দু'আ কবুলের অন্যতম ওসীলা দু‘আর পূর্বে রাসূলুল্লাহ 3 -এর উপর 
দরুদ পাঠ করা । আমরা এ বিষয়ে কিছু পরে আলোচনা করব; ইন্শা আল্লাহ । 

১. ১৫. ৪. ১২. ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’ বলা 

যিক্র নং ২৩ 

01551) ০১৬) 15 ৫ 
উচ্চারণ: ইয়া যাল জালা-লি ওয়াল ইকরা-ম। 

অর্থ: হে মর্যাদা ও উদারতার অধিকারী 

আল্লাহর নাম নিয়ে দু'আর ক্ষেত্রে বিশেষ একটি নাম “যুল জালালি 
ওয়াল ইকরাম’ দু“আর মধ্যে এ নাম বেশি বেশি বলতে রাসূলুল্লাহ && নির্দেশ 
দিয়েছেন। রাবীয়া ইবনু আমের (রা) বলেন , রাসূলুল্লাহ £্ বলেছেন : 

06৯10 49015 1951 

“তোমরা “ইয়া যাল জালালি ওয়াল ইকরাম'-কে সর্বদা আকড়ে ধরে 
থাকবে (দু'আয় বেশি বেশি বলবে) ।”২০৬ 

১. ১৫. ৪. ১৩. মুনাজাত শেষে নির্দিষ্ট বাক্য সর্বদা বলা 

এ হাদীস থেকে দু'আর মধ্যে বা শেষে “ইয়া যাল জালালি ওয়াল 
ইকরাম’ বলার ফযীলত জানতে পারছি। এজন্য অনেকে সর্বদা দু'আ বা 
মুনাজাতের শেষে “ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’ বলেন। 

এ বাক্য দ্বারা মুনাজাত শেষ করা ভাল ও ফযীলতের কাজ। তবে 
“আল্লহুম্মা আনতাস সালাম ... * ছাড়া অন্য সকল দুআ ও মুনাজাতের শেষে সর্বদা 
‘ইয়া যাল জালালি ওয়াল ইকরাম” বাক্যটি বলা উচিত হবে না। কারণ রাসূলুল্লাহ 
% ও তার সাহাবীগণ সর্বদা এ বাক্য দিয়ে দু'আ শেষ করতেন না। সুন্নাতের 
নির্দেশ ছাড়া কোনো কিছুকে সর্বদা করণীয়-রীতি হিসেবে গ্রহণ করা উচিত নয়। 
অনেকে সর্বদা “আল-হামদু লিল্লাহি রাব্বিল আ'লামীন' বলে দু'আ শেষ করেন। 
হাদীস শরীফে বর্ণিত হয়েছে, “আল-হামদু লিল্লাহ' সর্বোত্তম দু'আ। এছাড়া 
কুরআন করীমে জান্নাতের অধিবাসীগণের সম্পর্কে বলা হয়েছে যে, তাদের শেষ 
দু'আ “আল-হামদু লিল্লাহ' । এ সকল আয়াত ও হাদীসের আলোকে দু'আর মধ্যে 
২০১ হাদীসটি সহীহ। তিরমিযী (৪৯-কিতাবুদ দাআওয়াত, ৯২-বাব) ৫/৫০৪ (নং ৩৫২৪, টি 


(ভারতীয় ২/১৯২); মুসতাদরাক হাকিম ১/৬৭৬, মুসনাদ আবী ইয়ালা ৬/৪৪৫, আলবানী, 
জামিয়িস সাগীর ১/২৬৯, নং ১২৫০, সিলসিলাতুস সাহীহাহ ৪/৪৯-৫১। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিক্র ওযীফা ১৩৬ 


ও শেষে “আল-হামদু লিল্লাহ' বা 'আল-হামদু লিল্লাহি রাব্বিল আ'লামীন' - বলা 
ভাল ও ফযীলতের ৷ তবে সর্বদা বলা উচিত নয়। কারণ, রাসূলুল্লাহ কু ও তার 
সাহাবীগণ সর্বদা এভাবে সকল দু'আ বা মুনাজাত এ বাক্য দ্বারা শেষ করেননি । 

আমরা “এহ্ইয়াউস সুনান” গ্রন্থে আলোচনা করেছি যে, রাসূলুল্লাহ £& 
যা অধিকাংশ সময় করেছেন তাও সবসময় করতে নিষেধ করেছেন ইমাম আবু 
হানীফাসহ সাহাবী-তাবেয়ী যুগের ইমাম ও ফকীহগণ (রাহ)। কারণ, এতে 
খেলাফে সুন্নাত হবে এবং মাঝে মাঝে যা করেছেন সে সুন্নাত বাদ দেওয়া 
হবে। এজন্য আমাদের উচিত বিভিন্ন সময়ে বিভিন্ন মাসনূন বাক্য, দু'আ ও 
মুনাজাত ব্যবহার করে দু'আ করা। 

আমাদের দেশে অত্যন্ত প্রচলিত অভ্যাস দু'আর শেষে কালেমাহ 
তাইয়্যেবাহ “লা- ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ” বলে দু'আ বা 
মুনাজাত শেষ করা৷ কালেমাহ তাইয়্যেবাহ আমাদের ঈমানের ভিত্তি। “লা- 
ইলাহা ইল্লাল্লাহু” সর্বশ্রেষ্ঠ ঘিক্র। তবে দু'আর শেষে এ কালেমাহ পাঠের 
কোনো ভিত্তি রাসূলুল্লাহ &্ বা তার সাহাবীগণের শিক্ষা বা কর্মের মধ্যে অর্থাৎ 
সুন্নাতে নববী বা সুন্নাতে সাহাবার মধ্যে নেই । দু'আ বা মুনাজাতের শেষে বা 
অন্য কোনো সময়ে এগুলো পাঠ করা কখনই না-জায়েষ নয়। কিন্তু সুন্নাতের 
বাইরে কোনো কিছুকে রীতি হিসেবে গ্রহণ করা উচিত নয়। কখন কোন্‌ 
কালেমা, যিকর ও দু'আ পড়তে হবে তারও সুন্নাত রয়েছে। সাধারণ ফযীলত 
বিষয়ক হাদীসের উপর নির্ভর করে কোনো নিয়মিত ইবাদত বা রীতি তৈরি করলে 
তা সুন্নাত অবহেলা করার মতো অবস্থায় নিয়ে যেতে পারে। 


রাসূলুল্লাহ £% ও তার সাহাবীগণ আজীবন অত্যন্ত গুরুত্ব সহকারে সর্বদা 
দু'আ ও মুনাজাত করেছেন৷ তাদের দু'আ বা মুনাজাতের সকল খুঁটিনাটি শব্দ, 
বাক্য, সময়, অবস্থা ইত্যাদি আমরা জানতে পারছি। আমরা দেখছি যে, নিয়মিত 
তো দূরের কথা, কখনোই তারা “কালেমাহ তাইয়্যেবা' দিয়ে মুনাজাত শেষ 
করেননি । এর ফযীলতেও কোনো হাদীস বর্ণিত হয়নি । “কালেমাহ তাইয়্যেবা'-র 
ফযীলত তাদের চেয়ে বেশি কেউ জানত না । মুনাজাতের গুরুত্বও তাদের চেয়ে 
কেউ বেশি দেননি । তা সত্ত্বেও তারা এভাবে মুনাজাত করেননি । আমাদের উচিত 
তাদের সুন্নাতের মধ্যে থাকা । 

তাবিয়ী আসমাশ (১৪৮ হি) বলেন, প্রসিদ্ধ তাবিয়ী ইবরাহীম নাখ'য়ীকে 
(৯৬হি) জিজ্ঞাসা করা হলো, ইমাম যদি সালাতের সালাম ফেরানোর পরে বলে: 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৩৭ 


ও) 31 এ 3 4555 bh 

“আল্লাহর সালাত মুহাম্মাদের উপর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ 
নেই।” তবে তার বিধান কি ? তিনি বলেন : 

“এদের পূর্ববর্তীগণ (নবী ক ও সাহাবীগণ) এভাবে বলতেন না।”২০+ 

সুবহানাল্লাহ! মুমিনের জীবনের শ্রেষ্ঠতম দুটি যিক্র - 'লা- ইলা-হা 
ইল্লাল্লাহ’ ও সালাত পাঠ। এ দুটি যিক্রের ফযীলতের বিষয়ে ইবরাহীম নাখ'য়ী ও 
সকল তাবেয়ী একমত। কিন্তু সালতের সালামের পরে তা বলতে তাদের আপত্তি। 
কারণ সুন্নাতের বাইরে কোনো রীতি বা কাজে তাদের আঘহ ছিল না। তাদের 
একমাত্র আদর্শ রাসূলুল্লাহ %% ও তার সাহাবীগণ । যেহেতু তারা সালামের পরে এ 
যিক্র দুটি এভাবে বলতেন না এজন্য তিনি এতে আপত্তি করেছেন। 

১. ১৫. ৪. ১৪. দু'আ কবুলের অবস্থাগ্তলোর প্রতি লক্ষ্য রাখা 

যে সকল অবস্থায় দু'আ করলে আল্লাহ কবুল করবেন বলে বর্ণিত হয়েছে 
সে সকল অবস্থায় বেশি বেশি দু'আ করা উচিত। যেমন, সফর, হজ্ব, সিয়াম, 
ইফতার ইত্যাদি অবস্থার দু'আ ন্যায়পরায়ণ প্রশাসক, মাজলুম, মুসাফির, পিতা- 
মাতা, প্রমুখের দু'আ কবুল হবে বলে বিভিন্ন হাদীসে উল্লেখ করা হয়েছে ।২০৮ 


১. ১৫. ৪. ১৫. বারবার চাওয়া বা তিনবার চাওয়া 

দু'আর একটি মাসনূন আদব আল্লাহর কাছে কোনো কিছু চাইলে 
অনেকটা নাছোড়বান্দা করুণাপ্রার্থীর মতোই একই সময়ে বারবার চাওয়া, 
বিশেষত তিনবার চাওয়া । আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা) বলেন: 

১৫০6০ IC BON ৩5 ৩০ LI 

“নবীজী (2) যখন দু'আ করতেন তখন তিনবার দু'আ করতেন এবং 
তিনি যখন চাইতেন বা প্রার্থনা করতেন তখন ৩ বার করতেন ।”২০৯ 

১. ১৫. ৪. ১৬. দু'আর সময় কিবলামুখী হওয়া 

ওযু বা ওযুহীন অবস্থায়, যে কোনো দিকে মুখ করে বা দাড়ানো, বসা বা 
শোয়া অবস্থায় মুমিন যিক্‌র ও দু'আ করতে পারেন । তবে কিবলার দিকে মুখ করে 
২০৭ মুসান্নাফ ইবনি আবী শাইবা ১/২৭০। 


২০৮ মাজমাউষ যাওয়াইদ ১০/১৫১-১৫৩। 
২০৯ মুসলিম (৩২-কিতাবুল জিহাদ, ৩৯-বাব যা লাকিয়ান নাবিউ ৩/১৪১৮, নং ১৭৯৪ (ভা ২/১০৮)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ()-এর যিকর ওষীফা ১৩৮ 


দোওয়া করা উত্তম, বিশেষত যখন বিশেষভাবে আগ্রহ সহকারে দু'আ করা হয়। 

হাদীসে কিবলামুখী হয়ে দু'আ করার ফযীলত বর্ণিত হয়েছে এবং বিভিন্ন সময়ে 

দু'আর জন্য রাসূলুল্লাহ & কিবলামুখী হয়েছেন বলে হাদীসে বর্ণিত হয়েছে। বৃষ্টির 

আরাফা, মুযাদালিফা ও অন্যান্য স্থানে দুরআর সময়, বিশেষ আবেগ ও বেদনার 
%% অন্য অবস্থা থেকে ঘুরে বিশেষভাবে কিবলামুখী হয়ে দু'আ করেছেন ।২১০ 

এছাড়া সাধারণভাবে সর্বাবস্থায় কিবলামুখী হয়ে বসার জন্য হাদীসে 

উৎসাহ প্রদান করা হয়েছে। আবু হুরাইরা (রা) বলেছেন, রাসূলুল্লাহ এ বলেন: 
Lh ও ০১৬০] ০ এ) ie es 54 এ 


“প্রত্যেক বিষয়ের সাইয়্যেদ বা নেতা আছে। বসার নেতা কিবলামুখী 
হয়ে বসা ৷” হাদীসটির সনদ হাসান ।২১১ 


এ সকল হাদীসের আলোকে যাকিরের জন্য সম্ভব হলে যিকর ও 
দু'আর জন্য কিবলামুখী হওয়া উত্তম। তবে যে কোনো ফযীলতের হাদীস 
পালনের ক্ষেত্রে রাসূলুল্লাহ র ও তার সাহাবীগণ কিভাবে তা পালন করেছেন 
তা লক্ষ্য রাখতে হবে। ফযীলতের হাদীসের উপর ভিত্তি করে নিজেদের মনমত 
আমল বা রীতি তৈরি করে নিলে বিদআতে নিপতিত হওয়ার সম্ভাবনা থাকে । 

দু'আর অন্যান্য আদব ও কিবলামুখী হয়ে দু'আর ক্ষেত্রেও বিষয়টি 
অত্যন্ত প্রয়োজনীয় । কিবলামুখী হয়ে দু'আ করা উত্তম হলেও রাসূলুল্লাহ & 
সর্বদা দু'আর সময় কিবলামুখী হতেন না। অনেক সময় যে অবস্থায় রয়েছেন 
এঁ অবস্থায় দু'আ করতেন। অনেক সময় তিনি ইচ্ছাপূর্বক কিবলা থেকে মুখ 
ফিরিয়ে দু'আ করেছেন। এথেকে আমরা কয়েকটি বিষয় বুঝতে পারি: প্রথমত, 
যে সকল দু'আর ক্ষেত্রে রাসূলুল্লাহ & কিবলামুখী হয়ে দু'আ করেছেন, সে 
সময় কিবলামুখী হয়ে দু'আ করা সুন্নাত ৷ দ্বিতীয়ত, যে সময় ইচ্ছাপূর্বক কিবলা 
থেকে ঘুরে দু'আ করেছেন, সে সময়ে ঘুরে দু'আ সুন্রাত। অন্য সময়ে 
কিবলামুখী হওয়া উত্তম, কিন্তু মুস্তাহাব পর্যায়ের উত্তম। 


২১০ দেখুন: মুসলিম ২/৬১১, নং ৮৯৪, মুসতাদরাক হাকিম ৩/৫৭১, মুসনাদ আবী উওয়ানা ১/৪/২২০, ২৮৭- 
২৮৮, বাইহাকী, আস-সুনানুল কুবরা ৩/৩৫০, সুনানু আবী দাউদ ১/৩০৩, নাসাঈ, আস-সুনানুল কুবরা 
২/৩৮৯, সুনানুন নাসঈ ৫/২১৩, মুসান্নাফু ইবন আবী শাইবা ৬/৪৯, মুসনাদ আহমদ ১/৩০, ৩২, ২/২৩৪। 
৯ তাবারানী, আল-সু'জামুল আউসাত ৩/২৫, মাজমাউয যাওয়াইদ ৮/৫৯। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৩৯ 


রাসূলুল্লাহ & সালাতের সালাম ফেরানোর পরে কিবলা থেকে ঘুরে বা 
কিবলার দিকে পিছন ফিরে যিক্র ও দু'আ করতেন। এজন্য ইমাম আবু হানীফা 
(রহ) সালাম ফেরানেরা পরে ইমামের কিবলামুখী হয়ে বসে থাকা বা দু'আ করা 
“মাকরুহ' বলেছেন।২১২ হানাফী মাযহাবের অন্যতম ফকীহ আল্লামা সারাখসী 
লিখেছেন: যদিও কিবলামুখী হয়ে বসা শ্রেষ্ঠতম বসা বা সকল বৈঠকের নেতা, 
কিন্তু সালাতের সালাম ফেরনোর পরে কিবলামুখী হয়ে বসা ইমামের জন্য 
মাকরুহ, কারণ সাহাবী-তাবেয়ীগণ থেকে বর্ণিত হয়েছে যে, ইমামের জন্য 
সালাতের সালাম ফেরানোর পরে কিবলামুখী হয়ে বসে থাকা বিদ'আত ।২১৩ 


১. ১৫. ৪. ১৭. দু'আর সময় হাত উঠানো 
আমরা দেখেছি যে, মুমিন বসে, শুয়ে, দীড়িয়ে বা যে কোনো অবস্থায় 
দু'আ করতে পারেন৷ তবে দু'আর একটি বিশেষ আদব দুই হাত বুক পর্যন্ত বা 
আরো উপরে ও আরো বেশি এগিয়ে দিয়ে, হাতের তালু উপরের দিকে বা মুখের 
দিকে রেখে, অসহায় করুণাপ্রার্থীর ন্যায় কাকুতি মিনতির সাথে দু“আ করা। 
দু'আর সময় হাত উঠানোর বিষয়ে অনেক হাদীস বর্ণিত হয়েছে। কিছু হাদীস 
হাত উঠানোর ফযীলত সম্পর্কিত। অন্য হাদীস থেকে আমরা জানতে পারি যে, 
রাসূলুল্লাহ & ও সাহাবীগণ কখনো কখনো দু'আর জন্য হাত উঠাতেন। 
ইতোপূর্বে একটি হাদীসে আমরা দেখেছি যে, রাসূলুল্লাহ £ বলেছেন, 
কোনো বান্দা হাত তুলে দু'আ করলে আল্লাহ সে হাত খালি ফিরিয়ে দিতে চান 
না। অন্য হাদীসে মালিক ইবনু ইয়াসার (রা) বলেন, রাসূলুল্লাহ £ বলেছেন: 
2১১0 2১105 9০ ৮৫84০9৮5205 % IC 
“তোমরা যখন আল্লাহর কাছে চাইবে, তখন হাতের পেট বা ভিতরের 
দিক দিয়ে চাইবে, হাতের পিঠ দিয়ে চাইবে না ।” হাদীসটি হাসান ।২১৪ 
সালমান ফারিসী (রা) বলেন, রাসূলুল্লাহ & বলেছেন: 
& এডি 0৮ ৩৬ ২ ৩৩ IOS Sd AMSG 
HC sd el 3 ৩০ ৬ 
ই ০৬০ নিউজ! 


২৪ আবু দাউদ (৮-কিতাবুল বিতর, ২৩-বাবুদ দু'আ ২/৭৯, নং ১৪৮৬, (ভারতীয় ১/২০৯) সিলসিলাতুল 
আহাদীসিস সাহীহাহ ২/১৪২-১৪৪, নং ৫৭৫! 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ()-এর ঘিক্র ওযীফা ১৪০ 


“যখনই কিছু মানুষ আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য তাদের 
হাতগুলোকে উঠাবে, তখনই আল্লাহর উপর হক বা নির্ধারিত হয়ে যাবে যে 
তিনি তারা যা চেয়েছে তা তাদের হাতে প্রদান করবেন ।”২১৫ 

এছাড়া কয়েকটি হাদীসে আমরা দেখি যে, রাসূলুল্লাহ $ ও তার 
সাহাবীগণ কোনো কোনো সময়ে দু'আ করতে দুই হাত তুলে দু'আ করতেন। 

আয়েশা (রা) বলেন : 


II AS 


1৮৫৯৪) IY ও ৬৮ ৮ ১০১৫ এ ৬৮ 88 এ) ০৮০ 9৫ 
“রাসূলুল্লাহ &) তার হস্তদ্য় উঠিয়ে দু'আ করতেন, এমনকি আমি 
তীর (বেশি বেশি) হাত উঠিয়ে দু'আ করাতে ক্রান্ত-বিরক্ত হয়ে পড়তাম ।”২১৬ 


অনুরূপ বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে যে, বৃষ্টির জন্য দু'আর সময়, 
আরাফাতের মাঠে দু'আর সময়, যুদ্ধের ময়দানে আল্লাহর সাহায্য চাওয়ার সময় 
ও অন্যান্য কোনো কোনো সময়ে দু'আর জন্য তিনি হাত তুলেছেন ।২১৭ ইমাম 
বুখারী তার সহীহ গ্রন্থে ইসতিসকা' বা “বৃষ্টি প্রার্থনা’ অধ্যায়ে আনাস ইবনু 
মালিক (রো) থেকে জুমার খুতবার সময় বৃষ্টির জন্য দুআ বিষয়ক একটি হাদীস 
কয়েকটি পরিচ্ছেদে উল্লেখ করেছেন । এ হাদীসে আনাস (রো) বলেন: 
১০552 ৫৭৩ রা 5০ 07:৮০, AE A $ Laff, ££ 
31 sul ৫ ad 0১০০ ৫ ০৩ ৫৯ 56 BE এ] ০১০০9) 
৩5০3 ৮১৫ 4 & 4 J SF Ex এ (১9) ৮ এ ৩৩৭ 
৩০৮4 ৫৮ ২৭ ip জেলে এ ০৩ ০১৮৮ বি ০৩ 
“মরুভূমির এক বেদুঈন শুক্রবার রাসূলুল্লাহ (%)-এর নিকট আগমন 
করে । তখন তিনি দাড়িয়ে খুতবা দিচ্ছিলেন। লোকটি বলে: হে আল্লাহর রাসূল, 
(অনাবৃষ্টিতে) জীবজন্ত্গুলো ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার পরিজন ও মানুষেরা 
ধ্বংস হয়ে যাচ্ছে, কাজেই আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দুআ করুন, 
২১৫ তাবারানী, আল-মু'জামুল কাবীর ৬/২৫৪, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১৬৯, মুনাবী, ফাইদুল 
কাদীর ৫/৪8৪৭, আলবানী, যায়ীফুল জামিয়, পৃ. ৭৩৩, নং ৫০৭০; যায়ীফাহ ১২/৮৮৬, নং টি 
হাইসামী হাদীসটির সনদ সহীহ বলেছেন এবং হাদীসটিকে যয়ীফ বলে উল্লেখ করেছেন। 
১৬ মুসনাদ আহমদ ৬/১৬০, ২২৫, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১৬৮। হাইসাম বলেন: রাবীগণ 


তবে শুআইব আরনাউত ও অন্যান্য মুহাদ্দিস বলেন: হাদীসটি ইদতিরাবের জন্য দুর্বল । 
২১৭ সুযৃতী, ফ্রালুল বিংআ. পৃ. ৪১-১০২, হাইসামী, মাজমউয যাওয়াইদ ১০/১৬৮-১৬৯। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ১৪১ 


যেন তিনি বৃষ্টি দেন। তখন রাসূলুল্লাহ (8) তার হস্তদ্বয় উঠিয়ে দুআ করলেন 
এবং মানুষেরাও তার সাথে তাদের হাতগুলো তুলে দুআ করল । আনাস (রা) 
বলেন, ফলে মসজিদ থেকে বেরোনোর আগেই বৃষ্টি শুরু হয়ে গেল ।”২১৮ 

এভাবে আমরা দুআর সময় হস্তদ্বয় উঠানোর ফযীলত ও সুন্নাত জানতে 
পারছি। এক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে যে, এ ফযীলত পালনের ক্ষেত্রে 
রাসূলুল্লাহ & ও তার সাহাবীগণই পূর্ণতম আদর্শ । তাদের সুন্নাতের আলোকেই 
আমাদের এ ফযীলত পালন করতে হবে। রাসূলুল্লাহ £ হাত তুলে দু'আ করার 
ফযীলত বর্ণনা করেছেন। এ ফযীলত পালনের ক্ষেত্রে তার ও তার সাহাবীগণের 
কর্ম ছিল কখনো কখনো হাত তুলে দু'আ করা এবং সাধারণ ক্ষেত্রে হাত না 
তুলে শুধুমাত্র মুখে দু'আ করা। এ থেকে আমরা বুঝতে পারি যে, হাত উঠানো 
দু'আর আদব এবং একান্ত মুস্তাহাব পর্যায়ের সুন্নাত, অর্থাৎ পালন করলে ভাল, 
না করলে কোনো দোষ নেই । একে বেশি গুরুত্ব দিলে, হাত না উঠালে “কিছু 
খারাপ হলো” মনে করলে - তা খেলাফে সুন্নাত হবে। 


যেখানে ও যে দু'আয় রাসূলুল্লাহ (88) হাত উঠিয়েছেন বলে জানা 
গিয়েছে সেখানে হাত উঠানো সুন্নাত । যেখানে উঠাননি বলে জানা গিয়েছে সেখানে 
হাত না উঠানো সুন্নাত। চলাফেরা, উঠাবসা, খাওয়াদাওয়া, মসজিদে প্রবেশ, 
মসজিদ থেকে বের হওয়া, ওযুর পরে, খাওয়ার পরে, আযানের পরে, সালাতের 
পরে ইত্যাদি দৈনন্দিন মাসনুন দু'আর ক্ষেত্রে হাত না তুলে স্বাভাবিক অবস্থায় মুখে 
দু'আ করাই সুন্নাত। যে সকল দু'আ মাসনূন, অর্থাৎ রাসূলুল্লাহ £% বা তার 
সাহাবীগণ যে সকল দু'আ বা যে সকল সময়ে দু'আ করেছেন, অথচ তারা হাত 
নেয়া বা হাত উঠানোকে উত্তম মনে করা আমাদেরকে বিদ'আতে নিপতিত করবে। 
বাকি সকল ক্ষেত্রে হাত উঠানো ও না উঠানো উভয়ই জায়েয । আবেগ, আগ্রহ ও 
বিশেষ দু'আর সময় হাত তুলে আকুতির সাথে দু'আ করা উত্তম। 

উল্লেখ্য যে, আমরা সর্বদা দুই হাত তুলে প্রার্থনা করাকে মুনাজাত বলে 
মনে করি। মুখে কোনো দু'আ পাঠ বা মুখে মুখে আল্লাহর কাছে কিছু প্রার্থনা 
করাকে কখনই মুনাজাত বলে মনে করি না। এটি একেবারেই ভিত্তিহীন বরং 
সত্যের বিপরীত। আমরা উপরের আলোচনা থেকে বুঝতে পারি যে, ‘মুনাজাত’ 
অর্থ সকল প্রকার যিক্র, দু'আ, প্রার্থনা । হাত উঠানো হোক বা না হোক, শুয়ে, 


২১* বুখারী (২১-কিতাবুল ইসতিসকা, ২০-বাব রফউন নাস আইদিয়াহুম) ১/৩৪৮ (ভারতীয় ১/১৪০)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &)-এর যিক্র ওযীফা ১৪২ 


বসে, দাড়িয়ে, হাটতে চলতে বা যে কোনো সময় বান্দা যখন আল্লাহর কথা স্মরণ 
করে, তাকে ডাকে, তার কাছে কিছু চায় বা এক কথায় তার সাথে সঙ্গোপনে কথা 
বলে তখন বান্দা মুনাজাতে রত থাকে । তেমনি হাত উঠানো হোক বা না হোক, 
শুয়ে, বসে, দাড়িয়ে বা যে কোনো অবস্থায় বান্দা যখন আল্লাহকে ভীকে বা তার 
কাছে কিছু চায় সে তখন দু'আয় রত থাকে । মুনাজাত ও দু'আ মূলত একই 
বিষয়। আর হাত উঠানো, কিবলামুখী হওয়া, বসা, ইত্যাদি দু'আ বা মুনাজাতের 
বিভিন্ন আদব । এগুলোসহ বা এগুলো ব্যতিরেকে বান্দা “মুনাজাতে' রত থাকবেন। 


১. ১৫. ৪. ১৮. দু'আর শেষে মুখমণ্ডল মোছা 

দু'আ বা মুনাজাতের সময় হাত উঠানোর বিষয়ে যেরূপ অনেকগুলি 
সহীহ হাদীস পাওয়া যায়, দু'আ শেষে হাত দু'টি দ্বারা মুখমণ্ডল মোছার বিষয়ে 
তদ্রপ কোনো হাদীস পাওয়া যায় না। এ বিষয়ে দুই একটি হাদীস বর্ণিত 
হয়েছে অত্যন্ত দুর্বল সনদে । একটি হাদীসে বলা হয়েছে: 

৩১১৯১ 1১৯৮৮৮৬৪৯19 

“দু'আ শেষ হলে তোমরা হাত দু'টি দিয়ে তোমদের মুখ মুছবে।” 
হাদীসটি আবু দাউদ সংকলিত করে বলেন : “এ হাদীসটি কয়েকটি সূত্রে বর্ণিত 
হয়েছে, সবগুলোই অত্যন্ত দুর্বল ও একেবারেই অচল । এ সনদটিও দুর্বল ।”২১৯ 

অন্য হাদীসে উমার ইবনু খাত্তাব (রা) থেকে বর্ণিত হয়েছে : 
50 Ce EY ৬৮ ০৮০ Ga ও এ 00 সুইচ 0 ০১০০ ৩৬ 
মুছে তা নামাতেন না।”২২০ 

তৃতীয় হিজরীর প্রখ্যাত মুহাদ্দিস আবু যুর'আ (মূ. ২৬৪ হি) বলেন: 
হাদীসটি মুনকার বা একেবারেই দুর্বল । আমার ভয় হয় হাদীসটি ভিত্তিহীন বা 
বানোয়াট । একারণে কোনো কোনো আলিম দু'আর পরে হাত দুটি দিয়ে মুখ 
মোছাকে বিদ'আত বলেছেন। কারণ এ বিষয়ে একটিও সহীহ, হাসান বা অল্প 
দুর্বল কোনো হাদীস নেই। এছাড়া দু‘আর সময় হাত উঠানো সাহাবী ও 
তাবেয়ীগণের যুগে পরিচিত ও প্রচলিত ছিল, কিন্তু দু'আ শেষে হাত দিয়ে মুখ 
মোছার কোনো প্রকার উল্লেখ পাওয়া যায় না।২২, 
২৯ আৰু দাউদ (৮-কিতাবুল বিতর, ২৩-বাবুদ দুআ) ২/৭৮, (ভারতীয় ১/২০৯). মুসতাদরাক হাকিম ১/৭১৯। 


২২০ তিরমিষী (৪৯-কিতাবৃদ দাআওয়াত, ১১-বাব..রাফইল আইদী) ৫/৪৩২, নং ৩৩৮৬, (ভা. ২/১৭৬)। 
২৯১ সুমৃতী, ফাদ্দুল বিয়া, পৃ. ৫২-৫৩; আলবানী, ইরওয়াউল গালীল ২/১৭৮; সাহীহাহ ২/১৪৪-১৪৫। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৪৩ 


অপরদিকে ইবনু হাজার আসকালানী (৮৫২ হি) বলেন, হাদীসটির সনদ 
দুর্বল হলেও অনেকগুলো সুত্রে বিভিন্ন সনদে বর্ণিত হওয়ার কারণে মূল বিষয়টিকে 
গ্রহণযোগ্য বা হাসান বলা উচিত।২২২ সুনানে তিরমিধীর কোনো কেনো 
পার্জুলিপিতে দেখা যায় যে ইমাম তিরিমিযী হাদীসটি হাসান বা সহীহ বলেছেন। 
কিন্তু ইমাম নববী (৬৭৬ হি) বলেন যে, সুনানে তিরমিধীর সকল নির্ভরযোগ্য ও 
প্রচলিত কপি ও পার্ুলিপিতে ইমাম তিরমিধীর মতামত হিসেবে উল্লেখ আছে যে, 
হাদীসটি গরীব। ইমাম নববীও এ বিষয়ক সকল হাদীস যয়ীফ বলে উল্লেখ 
করেছেন।২২০ ৬ষ্ঠ হিজরী শতকের প্রখ্যাত মুহাদ্দিস ও ফকীহ ইমাম বাইহাকী 
(৫৬৮ হি) বলেন : দু'আ শেষে দু হাত দিয়ে মুখ মোছার বিষয়ে হাদীস যয়ীফ, 
তবে কেউ কেউ সে হাদীসের উপর আমল করে থাকে ।”২২৪ 


ইমাম আব্দুর রাজ্জাক সান'আনী (২১১ হি) তার উত্তাদ ইমাম মা*মার 
ইবনু রাশিদ ১৫৪ হি) থেকে ইমাম ইবনু শিহাব যুহরী (১২৫ হি) থেকে 
বিষয়টি বর্ণনা করে বলেন: কখনো কখনো আমার উস্তাদ মা'মার এভাবে 
দু'আর শেষে মুখ মুছতেন এবং আমিও কখনো কখনো তা করি ।২২ এ থেকে 
বুঝা যায় যে তাবিয়ীগণের যুগে কেউ কেউ দু'আ শেষে এভাবে মুখ মুছতেন। 

এভাবে আমরা দেখি যে, দু'আর সময় হাত উঠানো যেরূপ প্রমাণিত 
সুন্নাত, দু'আ শেষে হাত দুটি দিয়ে মুখমণ্ডল মুছা অনুরূপ প্রমাণিত বিষয় নয়। এ 
বিষয়ে দু'একটি দুর্বল হাদীস আছে, যার সম্মিলিত রূপ থেকে কোনো কোনো 
আলিমের মতে এভাবে মুখ মোছা জায়েয বা মুস্তাহাব । আল্লাহই ভাল জানেন। 

১. ১৫. ৪. ১৯. দু'আর সময় শাহাদত আঙ্গুলির ইশারা 

দু'আর আরেকটি মাসনূন পদ্ধতি দু'আর সময় ডান হাতের শাহাদত 
আঙ্গুলি উঠিয়ে কিবলার দিকে ইশারা করা। সালাতের মধ্যে ও সালাতের 
বাইরে দু'আর সময় এভাবে ইশারা করার বিষয়ে কতগুলো হাদীস বর্ণিত 
হয়েছে। এক হাদীসে ইবনু আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেছেন: 
৮5 009520০১০০৪ HULSE 2 ৩৭ SF of 

৩০ ৩৫৫ রি ০ 

২২ ইন হাজার, ১৬০ পৃ. ২৮৪। 


২২৪ বাইহাকী, আস নাল কয 5২521 
২২৫ আব্দুর রাজ্জাক সানা*আনী, আল-মুসান্নাফ ২/২৪৭। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &%)-এর যিক্র ওবীফা ১৪৪ 


“প্রার্থনা করা এই যে, তুমি তোমার দুই হাত তোমার দুই কাধ বরাবর 
বা কাছাকাছি উঠাবে। আর ইস্তিগফার এই যে, তুমি তোমার একটি আঙ্গুল 
দিয়ে ইশারা করবে । আর ইবতিহাল বা কাকুতি মিনতি করে প্রার্থনা করা এই 
যে, তুমি তোমার দু হাতই সামনে এগিয়ে দেবে ।” হাদীসটি সহীহ ।২২৬ 

বিভিন্ন হাদীসে শুধু একটি আঙ্গুল, ডান হাতের শাহাদত আঙ্গুল দিয়ে 
কিবলার দিকে ইশারা করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কোনো হাদীসে 
বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ &) ইশারার সময়, বিশেষত সালাতের মধ্যে 
দু‘আর সময় আঙ্গুলটি সোজা কিবলামুখী করে রাখতেন এবং নিজের দৃষ্টিকে 
আঙ্গুলের উপরে রাখতেন । তিনি এ সময় আঙ্গুল নাড়াতেন না।২২৭ 


১. ১৫. ৪. ২০. দু'আর সময় দৃষ্টি নত রাখা 

দু'আর মধ্যে বিনয়ের একটি দিক দৃষ্টি নত রাখা। বেয়াদবের মতো 
উপরের দিকে তাকিয়ে দু'আ করতে হাদীসে নিষেধ করা হয়েছে। বিশেষত 
সালাতের মধ্যে দু'আর সময় উপরের দিকে নজর করতে হাদীসে কঠিনভাবে 
নিষেধ করা হয়েছে। আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (8) বলেছেন : 
৮০ এ all এ ৮5৩ 2০৮০ -$ রি ০ 

a LSS 

“যে সমস্ত মানুষেরা সালাতের মধ্যে দু‘আর সময় উপরের দিকে দৃষ্টি 

দেয় তারা যেন অবশ্যই এ কাজ বন্ধ করে, নাহলে তাদের দৃষ্টিশক্তি হরণ করা 


হবে।”২২৮ অন্য বর্ণনায় “সালাতের মধ্যে’ কথাটি নেই, সব দু'আতেই দৃষ্টি 
উর্ধ্বে উঠাতে নিষেধ করা হয়েছে।২২৯ 


১. ১৫. ৪. ২১. দুআর সাথে ‘আমীন’ বলা 

“আমীন” অর্থ: “হে আল্লাহ, কবুল করুন” । কেউ দুআ করলে তার 
দুআর সাথে “আমীন” বলা একটি. সুন্নাত রীতি। আমরা সালাতের মধ্যে সূরা 
ফাতিহার পরে এভাবে আমীন বলি। সুরা ফাতিহা ছাড়াও সালাতের মধ্যে 


(৮-কিতাবুল বিতর, শর ২/৭৯, নং ১৪৮৯, (ভারতীয় ১/২০৯), ইবনুল আসীর, 
আল ডি নি রা আবী দাউদ ৫/২২৭ I 
০ ১/১/৫৩৯, মুসতাদরাক হাকিম ১/৭১৯, মাজমাউয 
ঠা বি ১৬৮, ৮ আল মাবুদ ২/৩০৫, ৪/২৫২, মুনাবী, ফাইদুল কাদীর ১/১৮৪ । 
২৯৮ মুসলিম (৪-কিতাবুস সালাত, ২৬-বাবুন নাহরি আন রফইল বাসারি) ১/৩২১, নং ৪২৯, (ভা. ১/১৮১) । 
২৯ মাজমাউয যাওয়াইদ ১০/১৬৭-১৬৮। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৪৫ 


কুনুতে এবং সালাতের বাইরে দুআর সময় শ্রোতাদের আমীন বলা একটি 
মাসনূন রীতি । হাবীব ইবনু মাসলামা (রা) বলেন, TE SEE OTR 


40115৮০0885 এ ৮০৩ 9৩ LS 
“কিছু মানুষ একত্রিত হলে যদি তাদের কেউ দোয়া করে এবং অন্যরা 
“আমীন' বলে তবে আল্লাহ তাদের দোয়া কবুল করেন ।” হাদীসটি দুর্বল।২০০ 


১. ১৫. ৫. শুধু আল্লাহর কাছেই চাওয়া 
১, ১৫. ৫. ১. লৌকিক ও অলৌকিক প্রার্থনা 


প্রার্থনা বা চাওয়ার বিষয়বস্তু দুই প্রকারের হতে পারে। এক প্রকার 
লৌকিক বা জাগতিক সাহায্য-সহযোগিতা যা মানুষ স্বাভাবিকভাবে করতে পারে। 
এ সকল বিষয় প্রকৃতিগতভাবে একজন মানুষ আরেকজনের নিকট চেয়ে থাকে 
এবং মানুষ জাগতিকভাবে তা প্রদান করতে পারে । যেমন, কারো কাছে টাকাপয়সা 
চাওয়া, সাহায্য চাওয়া, পানিতে পড়ে গেলে উঠানোর জন্য সাহায্য চাওয়া, মাথার 
বোঝা পড়ে গেলে উঠাতে সাহায্য চাওয়া, ইত্যাদি, ইত্যাদি অগণিত । জাতি, ধর্ম, 
বিশ্বাস ও অবিশ্বাস নির্বিশেষে সকলেই এ ধরনের সাহায্য প্রার্থনা করে। 

দ্বিতীয় প্রকার প্রার্থনা অলৌকিক বা অপার্থিব। জাগতিক মাধ্যম ও 
উপকরণ ছাড়া অলৌকিক সাহায্য, ত্রাণ ইত্যাদি প্রার্থনা করা। এ জাতীয় প্রার্থনা 
শুধুমাত্র কোনো “ধর্মের অনুসারী” বা “বিশ্বাসী” করেন। “বিশ্বাসী” শুধুমাত্র 
আল্লাহ, ঈশ্বর বা সর্বশক্তিমান বলে বিশ্বাস করেন, অথবা যার সাথে “ইশ্বরের' 
বিশেষ সম্পর্ক ও যার মধ্যে ‘এশ্বরিক’ ক্ষমতা আছে, তার কাছেই প্রার্থনা করেন। 
এ প্রকারের প্রার্থনা আল্লাহ ছাড়া কারো কাছে করার অর্থ - আল্লাহ ছাড়া কাউকে 
আল্লাহর সাথে শরীক করা । কারণ, এতে আল্লাহ ছাড়া অন্য কারো মধ্যে আল্লাহর 
গুণাবলী (অলৌকি সাহায্য, ক্ষমতা, ঈশ্বরত্ব বা এশ্বরিক শক্তি) কল্পনা করা হয়। 
আর আল্লাহ ছাড়া কোনো কিছুকে কোনো গুণ, ক্ষমতা বা কর্মে আল্লাহর মতো মনে 
করা বা কারো মধ্যে আল্লাহর গুণাবলী আরোপ করাই শিরক । 

আল্লাহ ছাড়া অন্য কোনো ফিরিশতা, নবী, ওলী, মানুষ, প্রাকৃতিক 
বিষয়ের মধ্যে কোনো অলৌকিক বা অপার্থিব কল্যাণ বা অকল্যাণের বিশ্বাসই 
সকল প্রকার শিরকের মূল। এজন্য কুরআন কারীমে মুশরিকদের শিরকের 
প্রতিবাদ করতে যেয়ে বিভিন্ন স্থানে বারংবার, প্রায় ১৫/১৬ স্থানে, ঘোষণা করা 

EE EES EE ০০৭ ৯১ 

১০. 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিক্র ওষীফা ১৪৬ 


হয়েছে যে, আল্লাহ ছাড়া অন্য কারো কোনো প্রকার মঙ্গল, অমঙ্গল, কল্যাণ, 
অকল্যাণ, ক্ষতি বা উপকার করার কোনোরূপ ক্ষমতা নেই বা আল্লাহ কাউকে 
কোনোরূপ ক্ষমতা প্রদান করেননি। 

বস্তুত, মুশরিকগণের দাবি ছিল যে, আল্লাহ এ সকল সৃষ্টিকে ভালবেসে 
এদেরকে কিছু অলৌকিক ক্ষমতা প্রদান করেছেন। তাদের কাছে প্রার্থনা করলে 
তারা আল্লাহর দেওয়া ক্ষমতাবলে বা আল্লাহর নিকট থেকে প্রার্থনা করে ভক্তদের 
মনবাঞ্চনা পূরণ করতে পারেন। তারা বিভিন্ন অলৌকিক ঘটনা বা কারামত ও 
মুজিযাকে প্রমাণ হিসেবে পেশ করত। মুশরিকগণ ও খৃস্টানগণ ঈসা মসীহ বা 
‘যীশু খৃস্টের' মধ্যে ঈশ্বরত্ব বা এশ্বরিক ক্ষমতা দাবি করতে থাকে। তাদের দাবি 
ছিল, তিনি মৃতকে জীবিত করেছেন, জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করেছেন, এতে 
প্রমাণিত হয় যে, তার মধ্যে কল্যাণ-অকল্যাণের এশ্বরিক ক্ষমতা রয়েছে । তারা 
তার নিকট প্রার্থনা করত, সাহায্য চাইত এবং তার উদ্দেশ্যে উৎসর্গ করত। এছাড়া 
তার মাতা মরিয়মকেও তারা সেন্ট বা সাধ্বী রমণী হিসেবে এঁশ্বরিক বিশেষ 
ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করত এবং তার কাছে প্রার্থনা করত, তার মূর্তি বা 
সমাধিতে সাজদা করত এবং তার নামে মানত, উৎসর্গ ইত্যাদি ইবাদত করত। 


6. কুরআন কারীমে বিভিন্ন স্থানে এই শির্কের প্রতিবাদ করা হয়েছে। 
মাসীহ্‌ বা তার মাতার কোনো অলৌকিক ক্ষমতা ছিল না বা নেই তা উল্লেখ 
করা হয়েছে। এক স্থানে ইরশাদ করা হয়েছে: “মরিয়ম-তনয় মসীহ তো 
কেবল একজন রাসূল; তার পূর্বে বহু রাসূল গত হয়েছে এবং তার মাতা 
সত্মনিষ্ঠ ছিল । তাহারা উভয়ে খাদ্যাহার করত। দেখ, তাদের জন্য আয়াত 
কিরূপ্ন বিশদভাবে বর্ণনা করি! আরো দেখ, তারা কিভাবে সত্য-বিমুখ হয়! বল, 
তোমরা কি আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদত কর যার কোনোই ক্ষমতা নেই 

[দর ক্ষতি বা উপকার করার?” 

* ১. ১৫. ৫. ২. লৌকিক প্রার্থনা লোকের কাছে করা যায় 

£ প্রথম প্রকার 'প্রার্থনা' জাগতিকভাবে যে কোনো মানুষের কাছে করা 
যায়। এগুলি একান্তই জাগতিক বা লৌকিক সাহায্য সহযোগিতা । কেউ এই 
জাতীয় সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত ও দায়িত্ব । মনে করুন আমার 
গরুটি পালিয়ে যাচ্ছে। আমি সামনে কোনো মানুষের আভাস পেয়ে চিৎকার 
করে বললাম, ভাই, আমার গরুটি একটু ধরে দেবেন! অথবা আমি পথ চিনতে 


২০ সূরা মায়িদা, ৭৫-৭৬ আয়াত ৷ 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্‌র ১৪৭ 


ভিতরে মানুষ আছে অনুমান করে চিৎকার করে বলছি, ভাই অমুক স্থানে কোন 
দিক দিয়ে যাব একটু বলবেন! 

এখানে আমি লৌকিক সাহায্য প্রার্থনা করছি। সে মানুষের মধ্যে 
কোনো অলৌকিকত্ব বা এশ্বরিক গুণ কল্পনা করছি না। এ ব্যক্তির ব্যক্তিগত 
পরিচয়ও আমার কাছে কোনো গুরুত্ব বহন করে না। আমি জানি যে, 
স্বাভাবিকভাবে একজন মানুষ একটি গরু ধরতে পারে বা উক্ত স্থানের একজন 
বাসিন্দা স্বাভাবিকভাবে পথটি চিনবে বলে আশা করা যায়। এজন্য আমি তার 
থেকে এই লৌকিক সাহায্য প্রার্থনা করছি। 

যদি কোথাও এ প্রকারের জাগতিক সমস্যা হয় এবং সেখানে কোনো 
মানুষজন না থাকে তাহলে উপস্থিত অদৃশ্য ফিরিশতাগণের নিকটও সাহায্য চাওয়া 
যায়। মুমিন জানেন যে, আল্লাহর অগণিত ফিরিশতাগণ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে 
রয়েছেন। এছাড়া অদৃশ্য সৃষ্টি জীনেরাও বিভিন্ন স্থানে চলাচল করে। উপরের 
পরিস্থিতিতে যদি কোনো দৃশ্যমান মানুষকে না দেখে তিনি অদৃশ্য ফিরিশতা বা 
জ্বিনের কাছে লৌকিক সাহায্য চান তাহলে তা জায়েয হবে। কারণ তিনি কোনো 
নির্দিষ্ট সৃষ্টির মধ্যে ঈশ্বরত্ব বা অলৌকিকত্ব কল্পনা করছেন না। তথায় কোন্‌ 
ফিরিশতা আছেন বা কোন্‌ জ্বিন রয়েছেন তাও তিনি জানেন না বা জানা তার কাছে 
কোনো গুরুত্ব বহন করে না। তিনি জানেন যে, এখানে কোনো ফিরিশতা বা জ্বিন 
থাকতে পারেন। আল্লাহর অন্য কোনো বান্দাকে দেখছি না, কাজেই এখানে 
উপস্থিত আল্লাহর অদৃশ্য বান্দাদের কাছে একটু সাহায্য চেয়ে দেখি কী হয়। 
আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা) থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন: 
9) ৮ 5০ U ০৮৪4 bid Sw SO ০৯১ FU 
এ ১৮০ Viol BG 5 oh ৮ LT তে 9 সি 

এ 8) 122৮8 

“বান্দার সাথে তার সংরক্ষণে নিয়োজিত ফিরিশতাগণ ছাড়াও আল্লাহর 
তাও লিখেন। যদি তোমাদের কেউ কোনো নির্জন প্রান্তরে আটকে পড়ে বা 
অচল হয়ে পড়ে তাহলে সে ডেকে বলবে: হে আল্লাহর বান্দাগণ তোমরা 
সাহায্য কর, আল্লাহ তোমাদের রহমত করুন ।”২৩২ 


২০২ ইবনু আবী শাইবা ৬/৯১, আবু ইয়ালা মাউসীলী ৯/১৭৭, তাবারানী, আল-মু'জামুল কাবীর ১০/২১৭, 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিকর ওযীফা ১৪৮ 


১. ১৫. ৫. ৩. অনুপস্থিতের কাছে লৌকিক প্রার্থনা শিরক 

লৌকিক বা জাগতিক সাহায্য প্রার্থনা করার ক্ষেত্রে অনুপস্থিত কাউকে 
ডাকা বা অনুপস্থিত কারো কাছে সাহায্য প্রার্থনা করা শিরক। যেমন, কারো 
রিকশা উল্টে গেছে বা গাড়িটি খাদে পড়েছে, তখন স্বাভাবিক লৌকিক কর্ম যে, 
সে কাউকে দেখতে পাক বা না পাক, সে চিৎকার করে সাহায্য চাইবে : কে 
আছ একটু সাহায্য কর। এখানে সে লৌকিক সাহায্য চাচ্ছে। 

কিন্তু যদি সে এ সময়ে সেখানে অনুপস্থিত কোনো জীবিত বা মৃত 
মানুষকে বা অন্য কোনো সৃষ্টিকে ডাকতে থাকে তবে সে শিরকে লিপ্ত হবে। 
কারণ সে মনে করছে, অনুপস্থিত অমুক ব্যক্তি সদা সর্বদা সবত্র বিরাজমান বা 
সদা সর্বদা সকল স্থানের সবকিছু তার গোচরিভূত। কাজেই, তিনি দূরবর্তী স্থান 
থেকে আমাকে দেখতে পাচ্ছেন বা আমার ডাক শুনতে পাচ্ছেন এবং দূর থেকে 
অলৌকিকভাবে আমার বিপদ কাটিয়ে দেওয়ার মতো “অলৌকিক” ক্ষমতা তার 
আছে। এভাবে সে একটি নির্দিষ্ট “মাখলুকের' মধ্যে অলৌকিকতৃ, এশ্বরিক শক্তি 
বা মহান আল্লাহর গুণাবলী আরোপ করে শিরকে নিপতিত হয়েছে। এছাড়াও 
সে মহান আল্লাহর ক্ষমতাকে ছোট বলে মনে করেছে। 


এ প্রার্থনাকারী বা আহ্বানকারী সে বিশেষ ব্যক্তির মধ্যে যে ক্ষমতা বা 
গুণ কল্পনা করেছে তা একান্তভাবেই মহান আল্লাহর জন্য নির্ধারিত গুণাবলী । এ 
প্ার্থনাকারী এ গুণাবলীকে শুধুমাত্র আল্লাহর বলে মনে করে না। সে বিশ্বাস 
করে যে, এ ক্ষমতার মধ্যে আল্লাহর শরীক আছে। এ ক্ষমতাটি যেমন আল্লাহর 
আছে, তেমনি অমুক ব্যক্তিরও আছে। তবে সে সম্ভবত তার কল্পনার মানুষটির 
ক্ষমতাকে এ ক্ষেত্রে আল্লাহর ক্ষমতার চেয়ে অধিক বলে বিশ্বাস করে । এজন্যই 
সে আল্লাহকে না ডেকে তাকে ডেকেছে। 

এক্ষেত্রে মুশরিকদের দাবি যে, এসকল বাবা, মা, সাস্তা, সেন্ট, 
ফিরিশতা বা জ্িনদেরকে আল্লাহই ক্ষমতা প্রদান করেছেন। ক্ষমতা মূলত 
আল্লাহরই, তিনি এদেরকে কিছু বা সকল ক্ষমতা প্রদান করেছেন। মক্কার 
কাফিররাও এ দাবি করত বলে কুরআন কারীমে ও হাদীস শরীফে উল্লেখ করা 


হয়েছে এবং কঠিনভাবে প্রতিবাদ করা হয়েছে৷ 
ঈমান ১২৮, নু চা ১০/১৩২ 
৯৮৬০ কাদীর ১/ bg যাকিরীন, পৃ. পূ. ১৫৫, পবা 


সিলসিলাতুল যায়ীফাহ ২/১০৮-১১০, নং ৬৫৫, রানের রহ পৃ. ৫৫, ৫৮, নং ৩৮৩, ৪০৪। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৪৯ 


মুসলিম-অমুসলিম সকল সমাজেই এজাতীয় অনেক মিথ্যা কাহিনী, 
কিংবদন্তী বা জনশ্রুতি রয়েছে । “অমুক ব্যক্তি বিপদে পড়ে বাবা অমুক, মা 
অমুক, সেন্ট বা সান্তা অমুককে ডেকেছিল, অমনি সে তাকে উদ্ধার করে 
দিয়েছে।” এগুলোর উপর ভিত্তি করে মানুষ শিরকের মধ্যে নিপতিত হয়। 

১. ১৫. ৫. ৪. লৌকিক-অলৌকিক সকল প্রার্থনা আল্লাহর কাছে 


এভাবে আমরা দেখতে পাচ্ছি যে, জাগতিক ও লৌকিক সাহায্য 
সহযোগিতা আল্লাহর সৃষ্টির কাছে চাওয়া যায়। তা সত্তেও এ ধরনের বিষয়ও কারো 
কাছে না চেয়ে শুধুমাত্র আল্লাহর কাছে চাওয়ার জন্য উম্মতকে শিক্ষা প্রদান 
করেছেন উম্মতের রাহবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কট । জাগতিক ও সৃষ্টিজগতের 
সাধ্যাধীন বিষয়ে একে অপরের সাহায্য প্র্থনা জায়েয আর আল্লাহর কাছে চাওয়া 
ইবাদত ও সাওয়াব । অপরদিকে দ্বিতীয় প্রকারের সাহায্য আল্লাহ ছাড়া অন্য কারো 
কাছে চাওয়া হারাম ও শিরক আর আল্লাহর কাছে চাওয়া ইবাদত ও সাওয়াব । 

কুরআন ও সুন্নাতের আলোকে দু'আর অন্যতম দিক যে, বান্দা তার 
সকল বিষয় শুধুমাত্র তার প্রভু, প্রতিপালক, পরম করুণাময় আল্লাহর কাছেই 
চাইবেন। আমরা কুরআন কারীমের আয়াতে দেখেছি আল্লাহ বান্দাগণকে তারই 
কাছে প্রার্থনা করতে নির্দেশ দিয়েছেন এবং তিনি তাদের সকল প্রার্থনায় সাড়া 
দিবেন বলে জানিয়েছেন। যারা তার কাছে দু'আ করবে না ,বা তাকে ডাকবে 
না ,তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। 

হাদীস শরীফে রাসূলুল্লাহ (33) জাগতিক ও ধর্মীয় সকল কাজে 
ক্ষুদ্ৰাতিক্ষুদ্র বিষয়েও আল্লাহর কাছে প্রার্থনা করতে উম্মতকে নির্দেশ দিয়েছেন । 
এমনকি জুতার ফিতা ছিড়ে গেলেও তা আল্লাহর কাছে চাইতে নির্দেশ প্রদান 
করেছেন। লবণের দরকার হলেও আল্লাহর কাছে চাইতে হবে । 

আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (৪) বলেছেন: 


EDA ৫ বে EUs Et ক) ০090 
৩১) 05 
“তোমরা তোমাদের সকল প্রয়োজন আল্লাহর কাছে চাইবে, এমনকি যদি 


জুতার ফিতা ছিড়ে যায় তাহলে তাও তার কাছেই চাইবে । এমনকি লবণও তার 
কাছেই চাইবে ৷” হাইসামী ও অন্যান্য মুহাদ্দিস হাদীসটি সহীহ বলেছেন ।২৩৩ 


২৯ তিরমিযী (কিতাবুত দাওয়াত এর শেষ হাদীস (ভারতীয় ২/২০১), সহীহ হিব্বান ৩/১৪ 
৩/১৭৬, হাইসামী মাওয়ারিদুয যামআন ৮/৪১- Bo ২ ৬ ছে | দি 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%)-এর যিক্র ওযীফা ১৫০ 
আয়েশা (রা) বলেন: 
৮৮20০ এ. YL Ec ০5 8115 
“তোমরা সবকিছু আল্লাহর কাছে চাইবে । এমনকি জুতার ফিতাও 
আল্লাহর কাছে চাইবে । কারণ আল্লাহ ব্যবস্থা না করলে জুতার ফিতাও মিলবে 
না।” হাদীসটির সনদ সহীহ ।২০৪ 

যদি কেউ আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চান, তা যত ক্ষুদ্র 
জাগতিক বিষয়ই হোক, তাহলে রাসূলুল্লাহ 3% তার জান্নাতের জিম্মাদারী গ্রহণ 
করবেন । সাওবান (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বললেন : 


এন 
“কে আছে, যে দায়িত্ব গ্রহণ করবে যে, সে কারো কাছে কিছু চাইবে 
না, তাহলে আমি তার জান্নাতের দায়িত্ব গ্রহণ করব।” সাওবান বলেন : “আমি 
বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমি।” এরপর সাওবান (রা) কারো কাছে কিছুই 
চাইতেন না। অনেক সময় উটের পিঠে থাকা অবস্থায় তার লাঠি পড়ে যেত। 
তিনি কাউকে বলতেন না যে, আমার লাঠিটি উঠিয়ে দিন। বরং তিনি নিজে 
উটের পিঠ থেকে নেমে নিজের হাতেই লাঠিটি উঠাতেন। হাদীসটি সহীহ ।২৩৫ 


আবু যার (রা) বলেন, রাসূলুল্লাহ হট আমাকে বলেন, “তুমি কি 
আমার কাছে বাই'আত (প্রতিজ্ঞা) গ্রহণ করবে, যদি কর তাহলে তোমার জন্য 
রয়েছে জান্নাত।” আমি বললাম : “হা এবং আমি আমার হাত বাড়িয়ে 
দিলাম ৷” তখন রাসূলুল্লাহ ক আমার উপর শর্তারোপ করলেন : 
OL LET 16৮০ 9220 ক Eb 0৬5 08 05০ 
SEG এ 0) এ 


“মানুষের কাছে কিছুই চাইতে পারবে না। আমি বললাম : হাঁ। তিনি 
বললেন : তোমার ছড়িও যদি হাত থেকে পড়ে যায় তাহলে তা কারো কাছে 
চাইতে পারবে না । নিজে নেমে তা তুলে নেবে ।” হাদীসটি সহীহ ।২০৬ 


২৩৪ আবু ইয়ালা মাওসিলী, আল-সুসনাদ ৮/৪৪-৪৫, নং ৪৫৬০, মাজমাউয যাওয়াইদ ১০/১৫০। 

২৬৫ আবূ দাউদ (৯-কিতাবুয যাকাত, ২৮-বাব কারাহিয়াতিল মাসয়ালা) ২/১২৪, নং ১৬৪৩ (ভারতীয় 
১/২৩২), নাসায়ী ৫/১০১, নং ২৫৮৯, ইবন মাজাহ ১/৫৮৮, নং ১৮৩৭ (ভারতীয় ১/১৩২), মুসনাদ 
আহমদ ৫/২৭২, ২৮১, তাবারানী, আল-মুজামুল কাবীর ২/৯৮, মুসতাদরাক হাকিম ১/৫৭১। 

২৩৬ মুসনাদ আহমদ ৫/১৭২, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ৩/৯৩। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও ঘিক্র ১৫১ 


আউফ ইবনু মালিক বলেন, আমরা ৭, ৮ বা ৯ ব্যক্তি রাসূলুল্লাহ - 
এর দরবারে বসেছিলাম । আমরা কিছু পূর্বেই বাই'আত গ্রহণ করেছি। তখন 
তিনি বললেন: তোমরা বাই"আত গ্রহণ করবে না? আমরা বললাম: আমরা তো 
ইতোমধ্যেই বাই,আত গ্রহণ করেছি। তিনি ৩ বার একই কথা বললেন । তখন 
আমরা হাত বাড়িয়ে দিলাম । আমাদের মধ্য থেকে একজন বলল: আমরা 
কিসের উপর বাই' আত গ্রহণ করব? তিনি বললেন: 
41277511795 & 1১০১৫ ১1020 A of 
AE) 115 06 2০ Us 1৯: 1১৯০: 

544943৩1305 4০ ৬52৬৫ ০ ৩৩ 

০৮৯১: এবং 
মানুষের নিকট কিছুই চাইবে না ।” হাদীসের রাবী বলেন : “সে মানুষগুলো 
তাঁদের ছড়িটি পড়ে গেলেও কাউকে তা উঠিয়ে দিতে বলতেন না ।”২৩৭ 

আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাইবে কেন মুমিন ? কেউ তো 
তার ইচ্ছার বাইরে কোনো কল্যাণ বা অকল্যাণ করার নুন্যতম ক্ষমতা রাখে 
না। তিনিই তো সব ক্ষমতার মালিক । আমি কেন অন্যের কাছে চেয়ে নিজেকে 
হেয় ও আমার মহান দয়ময় প্রভুর প্রতি আমার আস্থাকে কমিয়ে ফেলব? 

ইবনু আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ হন আমাকে বললেন: 
১৩ di ০ ১০ di ০ ols ৬০ ৬ 4১৩ 


28? uf ৮097 ৩ ১৪৬ EEL EF । 00০৬ যা 3 ০12 
DHE ও তেন BAL ৭ তের BAST ৩৪৭ CES 
সা গর ঘা Ee Ba of 1১4 OY 

০০৮০ iin GY ০) ০০০০ 


হে বালক, আমি তোমাকে কয়েকটি বাক্য শিক্ষা দিচ্ছি। তুমি 
আল্লাহকে (তার বিধানাবলীকে) হেফাযত করবে, তাহলে তিনি তোমাকে রক্ষা 


২০৭ আবূ দাউদ (৯-কিতাবু যাকাত, ২৮-বাব কারাহিয়াতিল মাসয়ালা) ২/১২৪, নং ১৬৪২ (ভারতীয় 
১/২৩২), মুসনাদ আহমদ ৫/২৭৫, ২৭৭, ২৭৯, ২৮১। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&৪)-এর যিক্র ওষীফা ১৫২ 


করবেন। তুমি আল্লাহকে (তোমার অন্তরে সদা জাগরুক ও) সংরক্ষিত রাখবে, 
তাহলে তাকে সর্বদা তোমার সামনে পাবে। যখন চাইবে বা প্রার্থনা করবে 
তখন শুধু আল্লাহর কাছেই চাইবে । যখন সাহায্যের প্রার্থনা করবে, তখন শুধু 
আল্লাহর কাছেই সাহায্য চাইবে । জেনে রাখ, যদি সকল মানুষ তোমার কোনো 
কল্যাণ করতে সম্মিলিত হয়, তাহলে তারা তোমার শুধুমাত্র ততটুকুই কল্যাণ 
করতে পারবে যতটুকু আল্লাহ নির্ধারণ করেছেন । আর যদি তারা সবাই তোমার 
অকল্যাণ করতে একজোট হয়, তাহলে তারা তোমার শুধুমাত্র ততটুকুই 
অকল্যাণ করতে পারবে যতটুকু আল্লাহ তোমার বিরুদ্ধে নির্ধারণ করেছেন। 
কলমগুলো উঠে গেছে এবং পৃষ্ঠাগুলো শুকিয়ে গিয়েছে।” হাদীসটি সহীহ ।২০৮ 
সাধারণ বিপদ-আপদ, কষ্ট-দুঃখ বা সমস্যার কথা আমরা অনেক 
সময় অন্য কোনো মানুষকে বলে সহযোগিতা কামনা করি বা অন্তত মনকে 
হাক্কা করি। কিন্তু প্রকৃত মুমিনের অভ্যাস, কোনো বান্দার কাছে কোনো ব্যথার 
কথা না বলে তার সকল ব্যথা, বেদনা ও কষ্টের কথা তার মালিকের কাছে 
পেশ করা। একমাত্র তিনিই তো তা দূর করতে পারেন। আর তিনি না করলে 
তো কারো কিছু করার নেই। শতবার ফিরিয়ে দিলেও একমাত্র তার দরজাই 
মুমিনের গন্তব্যস্থল । আব্দুল্লাহ ইবন মাস“উদ (রা) বলেন, রাসূলুল্লাহ && বলেন: 
56 ৪ 4 SSF BLISS be 46 কও Cl 


০১৬ এছ 9৮৬ ০১০) ১ 9১৯৩ 399 4 40 45০5 al 
মানুষের কাছে পেশ করে বা মানুষকে বলে তাহলে তার অভাব মিটবে না। আর 
যদি সে তার বিপদ বা অভাব আল্লাহর নিকট পেশ করে তাহলে অচিরেই আল্লাহ 
তাকে নিকটবর্তী বা দূরবতী রিযক প্রদান করবেন (অন্য সহীহ বর্ণনায়: দ্রুত 
মৃত্যু বা দ্রুত সচ্ছলতা প্রদান করবেন ।)।” হাদীসটি সহীহ ।*% 

১. ১৫. ৬. দু'আ কবুলের সময় ও স্থান 

১, ১৫. ৬. ১. রাত, বিশেষত শেষ রাত 

মুমিন সর্বদা আল্লাহর কাছে দু'আ করবেন । তবে হাদীস শরীফে কিছু 
কিছু সময়কে দু'আ কবুলের জন্য বিশেষ করে চিহ্নিত করা হয়েছে। তন্মধ্যে 
২০ তিরমিযী (৩৮-কিতাব সিফাতিল কিয়ামাহ, ৫৯-বাব) ৪/৫৭৫ (৬৬৭), নং ২৫১৬ ভারতীয় ২/৭৮), 

সুসতাদরাক হাকিম ৩/৬২৩, ৬২৪। 


২৩৯ তিরমিযী (৩৭-কিতাবুষ যুহদ, ১৮-বাব..ফিল হাম্মি ফিদ্দুনইয়া) ৪/৪৮৭ নং ২৩২৬ (ভার. ২/৫৮); আবু 
দাউদ (৯-কিতাবুয যাকাত, ২৯- বাব. ইসতি'ফাফ) ২/৪৩; আলবানী, সাহীহাহ ৬/৬৭৬, নং ২৭৮৭ । 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৫৩ 


সর্বপ্রধান ও সর্বোত্তম সময় রাত। বিভিন্ন হাদীসের আলোকে আমরা জানতে 
পারি যে, রাত মুমিনের দু'আ ও একান্ত ইবাদতের সময় ৷ শরীয়তের পরিভাষায় 
মাগরিবের শুরু থেকে ফজরের ওয়াক্তের শুরু পর্যন্ত রাত। শীতের সময় 
ডিসেম্বর-জানুয়ারি মাসে আমাদের দেশে রাত প্রায় ১২ ঘণ্টা থাকে (সন্ধ্যা 
৫.৩০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত)। অপরদিকে জুন/ জুলাই মাসে রাত প্রায় ৯ 
ঘণ্টা হয়ে যায় (সন্ধ্যা ৭ টা থেকে ভোর ৩.৪৫ টা পর্যস্ত)। রাতের এই 
সময়টুকুকে হাদীসের আলোকে আমরা চারটি পর্যায়ে ভাগ করতে পারি : 
(১). প্রথম তৃতীয়াংশ (প্রথম ৩/৪ ঘণ্টা): এ সময়ের ফযীলতে বিশেষ 
কোনো উল্লেখ নেই। জুবাইর ইবনু মুতয়িম (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেন: 
১০০ ১ :055 ও এ SY ০৯০ % ঞ। 92 
A ০ ৩৮ 9 ০৫৬ ১০ ৭৮১6 
“আল্লাহ প্রত্যেক রাতে সর্বনিম্ন আসমানে নেমে আসেন এবং বলেন: 
কোনো প্রার্থনাকারী বা যাচ্ঞাকারী কেউ কি আছে? যদি কেউ কিছু চায় তাহলে 
আমি তাকে তা প্রদান করব । ক্ষমা চাওয়ার কেউ কি আছে? যে ক্ষমা চাইবে 
আমি তাকে ক্ষমা করব । এভাবে প্রভাতের উন্মেষ পর্যন্ত ।” হাদীসটি সহীহ ।২০ 


এ হাদীসে রাত বলতে পুরো রাতই বুঝা যায়। এতে রাতের প্রথম 
ংশও ফযীলতের মধ্যে এসে যায়। তবে অন্যান্য বিভিন্ন হাদীসে এ ফযীলত 
রাতের পরবর্তী অংশগুলোর জন্য নির্ধারিত করা হয়েছে। সহীহ মুসলিমের অন্য 
ভিজে জাতি (|) রয়েছে: আমি নবীজী #-কে বলতে শুনেছি : 

৮0 2 Bs SCT pS এ অর NG yh এ গু 
খু ৩১ 2 48০ ১ 2০১) 5 

“নিশ্চয় রাতের মধ্যে এমন একটি সময় আছে যে সময় কোনো 
মুসলিম আল্লাহর কাছে পার্থিব, জাগতিক বা পারলৌকিক যে কোনো কল্যাণ 
প্রার্থনা করলে আল্লাহ তাকে তা অবশ্যই দিবেন। এভাবে প্রতি রাত্রেই ।”২৪১ 

এ সময়ও রাতের প্রথম মুহূর্ত থেকে যে কোনো সময় হতে পারে। 
তবে অন্যান্য হাদীসের আলোকে এ সময় শেষ রাতে বলে বুঝা যায়। 


্ 8 ৪/৮১, সুসনাদু আবী ইয়ালা ১৩/৪০৪-৪০৫, মাজমাউয যাওয়াইদ ১০/১৫৩-১৫৪। 
২৪১ মুসলিম (৬-কিতাব সালাতিল মুসাফিরীন, ২৩-বাব ফীল লাইলি সা'আ) ১/৫২১ (ভা ১/২৫৮)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিকর ওযীফা ১৫৪ 


(২). প্রথম তৃতীয়াংশের পর থেকে পরবর্তী মাঝ রাত এবং পরবর্তী 
সারা রাত : রাত ৯.৩০/ ১০ টা থেকে ১১.৩০/১২ টা পর্যন্ত, এরপর বাকি 
রাত। এ সময়ে আল্লাহ দু'আ কবুল করেন বলে সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। 
আবু হুরাইরা (রা) ও আলী (রা) বলেন, রাসূলুল্লাহ পু বলেছেন: 


এডি ০08 ok Amy 2 ০০০৫ ৬ se if of YY 
JHB 0090 LL oh 2 dks Jd 0 ৩ এক গর 
২০৬ EB If এ ৮০ খা Lat IA এস lS এ ৬ 


চি (2 5১ খ 

“আমার উম্মাতের কষ্ট না হলে ইশা'র সালাত রাতের প্রথম তৃতীয়াংশ 

পর্যন্ত দেরি করতাম । কারণ রাতের এক তৃতীয়াংশ অতিক্রান্ত হলে আল্লাহ সর্বনিম্ন 

আসমানে নেমে আসেন। প্রভাতের শুরু পর্যন্ত তিনি এভাবে থাকেন। তিনি বলেন: 

কেউ কি চাইবে যাকে দেওয়া হবে? কেউ কি ডাকবে যার ডাকে সাড়া দেওয়া 

হবে? কোনো পাপী কি আছে যে ক্ষমা চাইবে তাহলে তাকে ক্ষমা করা হবে? অসুস্থ 
কেউ আছে কি? যে রোগমুক্তি চাইবে ফলে তাকে সুস্থতা প্রদান করা হবে ।”২৪২ 


তর পপ পা 


অন্য হাদীসে আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেছেন: 
4 AGF Ra ১55 যা 7৮৫ টি ১ 23 এজ :8...12 
০১৪ INU PM EL ৮০ Ge US YS Sl ও] 40 498 
7: 5 CAS yi ‘A ES Ke ke ১৭ ঠ an 
০ হারাবার রা 


25 RL 


নহি 
হলে নিকটবর্তী আসমানে নেমে আসে এবং বলেন : আমিই বাদশাহ, আমিই 
মালিক । কে আছ আমাকে ডাকবে? ডাকলেই আমি তার ডাকে সাড়া দিব, কে 
আছ আমার কাছে চাইবে? চাইলেই আমি তাকে প্রদান করব । কে আছ আমার 
কাছে ক্ষমা চাইবে? চাইলেই আমি তাকে ক্ষমা করব। এভাবেই বলতে থাকেন 
প্রভাতের আলোর বিকীরণ হওয়া পর্যন্ত ।”২৪৩ 
২৪২ মুসনাদ আহমদ ১/১২০, ২/৫০৯, মুসনাদ আবী ইয়ালা ১১/৪৪৭-৪৪৮, হাইসামী, মাজমাউয 


যাওয়াইদ ১০/১৫৪। 
২৪৩ মুসলিম (৬-কিতাব সালাতিল মুসাফিরীন, ২৪-বাবৃত তারগীব ফীদ দুআ) ১/৫২২ (ভা ১/২৫৮)। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্‌র ১৫৫ 


(৩). মধ্য রাত থেকে (রাত ১১.৩০ টা বা ১২ টা থেকে) রাতের শেষ 
তৃতীয়াংশের শুরু পর্যন্ত এবং বাকি রাত: উপরের হাদীসের আলোকে রাতের এ 
অংশ স্বভাবতই দুআ কবুলের সময় । এ ছাড়া এ অংশ সম্পর্কে বিশেষ হাদীস 
বর্ণিত হয়েছে । উসমান ইবনু আবীল আস (রা) বলেন, রাসূলুল্লাহ ৯ বলেন: 
5০25 (5৩ :১৩০ 5৯৫০ Li ls গে শ% শপ 
IEE Hf তি এ 20 ও] 4 এ? ৮ Ll কেন এ] 55 ১ 

“মধ্য রাতে আসমানের সকল দরজা খুলে দেওয়া হয়। তখন একজন 
ঘোষক ঘোষণা করতে থাকেন: “কোনো প্রার্থনাকারী আছ কি? যদি কেউ প্রার্থনা 
করে তাহলে তা কবুল করা হবে । কোনো যাচ্ঞ্রাকারী আছ কি? যদি কেউ কিছু 
চায় তাহলে তাকে তা দেওয়া হবে। কোনো বিপদগ্রস্ত আছ কি? বিপদ মুক্তি 
চাইলে তার বিপদ কাটানো হবে ।” এ সময়ে যে কোনো মুসলিম যে কোনো 
বিষয়ে প্রার্থনা করুক, আল্লাহ তার প্রার্থনা কবুল করবেন। শুধুমাত্র দেহ 
ব্যবসায়ী ব্যভিচারিণী ও টোল আদায়কারী (নাগরিকদের কষ্ট দিয়ে যে টোল 
খাজনা ইত্যাদি আদায় করে) বাদে ৷” হাদীসটির সনদ সহীহ ।২৪৪ 


(8). রাতের সবচেয়ে মুবারক অংশ (রাত ১ টা বা ২ টা থেকে বাকি 
রাত): যাকিরের সবচেয়ে বড় সম্পদ, প্রার্থনাকারীর সর্বশ্রেষ্ঠ সুযোগ, আল্লাহ 
প্রেমিকের জীবনের সর্বোত্তম ক্ষণ রাতের শেষ তৃতীয়াংশ। রাত আনুমানিক ১টা 
বা ২ টা থেকে বাকি রাত। এ সময়ের ফযীলত সম্পর্কে অনেক হাদীস বর্ণিত 
হয়েছে। সহীহ বুখারী, সহীহ মুসলিম ও অন্যান্য গ্রন্থে সংকলিত হাদীসে আবু 


হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ £ বলেছেন: 
সু 17) ০15 553 Gos রিড ৫৭ এ ঘুর 05 এও এ এ) ৭ 


5 পিরিতি 2 পপ পক তল করি HA 8০875 এ 4:52 21৮ 
এ ০৪৪৩ is or heb Sls ৩ এ Ab SPN ০ ০৪ 
“আমাদের মহান মহিমান্থিত প্রভু প্রতি রাতে, যখন রাতের শেষ 
তৃতীয়াংশ বাকি থাকে তখন নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং বলেন : 
কেউ যদি আমাকে ডাকে, তাহলে আমি তার ডাকে সাড়া দিব। কেউ যদি 


২৪৪ তাবারানী, আল-মু'জামুল কাবীর ৯/৫৯, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১৫২। আরো দেখুন : 
মুসলিম (৬-কিতাব সালাতিল মুসাফিরীন, ২৪-বাবৃত তারগীব ফীদ দুআ) ১/৫২২ (ভা ১/২৫৮)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &8)-এর যিক্র ওযীফা ১৫৬ 


আমার কাছে কিছু চায়, আমি তাকে তা প্রদান করব । কেউ যদি আমার কাছে 
ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করব ।”২৪৫ 
আবু উমামা (রা) বলেন, রাসূলুল্লাহকে (88) প্রশ্ন করা হলো: “কোন 
দু'আ সবচেয়ে বেশি শোনা হয় বা কবুল করা হয় ? তিনি উত্তরে বলেন: 
০৫৯৫০ lia) 7১9 =U দা ০১১৯ 
“রাত্রের শেষ অংশ ও ফরয সালাতের পরে ।” হাদীসটি হাসান ।২৪৬ 
আমর ইবনু আম্বাসা (রা) বলেন, রাসূলুল্লাহ £ বলেন: 
ও 7518৮১54425 22 
১43 ৩ এ ও MOSH ০৫০ ০8৫ 5 CALL ০৮ খু fl 
“বান্দা তার প্রভুর সবচেয়ে নৈকট্য-লাভ করে যখন সে সাজদায় থাকে 
এবং যখন সে রাতের শেষ তৃতীয়াংশে সালাত আদায়ের জন্য দাড়ায় । অতএব, 


রাতের সে সময়ে যারা আল্লাহর যিক্র করেন, তুমি যদি তাদের অন্তর্ভুক্ত হতে 
পার, তাহলে তা হবে ।” হাদীসটি সহীহ 1২৪৭ 


কেউ হয়ত ভাববেন, আমরা দেখছি, কোনো হাদীসে রাতের এক 
তৃতীয়াংশ এবং কোনো হাদীসে রাতের দুই তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পরে 
মহান আল্লাহ প্রথম আসমানে আসেন। এখানে তো বৈপরীত্য দেখা দিল। 
প্রকৃতপক্ষে বিষয়টিতে কোনো বৈপরীত্য নেই। আল্লাহর অবতরণ, আগমন 
এগুলোর পদ্ধতি আমাদের বোধগম্য নয় । তার হাবীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ (88) 
যেভাবে বলেছেন আমরা সেভাবেই বিশ্বাস স্থাপন করেছি। তবে আমরা এতটুকু 
দৃঢ়ভাবে বুঝতে পারি যে, আল্লাহ এ সময়ে তীর বান্দাদেরকে বিশেষ নৈকট্য 
প্রদান করেন, যা অন্যান্য নৈকট্য থেকে ভিন্ন ও মর্যাদাময় । আমাদের দায়িত্ব এ 
মহান সময়ের বরকতময় সুযোগ গ্রহণ করা। মহান রাব্বুল আলামীনের এগিয়ে 
দেওয়া রহমতের, বরকতের ও কবুলিয়্যতের খাধ্তাকে অবহেলায় ফিরিয়ে না 
দেওয়া । বরং পরম আগ্রহে ও গভীর আবেগে এ দান গ্রহণ করা। 
আমাদের চেষ্টা করতে হবে রাতের শেষ তৃতীয়াংশে ইবাদত ও দু'আ 
করার চেষ্টা করা । যখন সকলেই ঘুমিয়ে থাকবেন তখন বান্দা তার মনের সকল 
ই, 


২৪৬ তিরমিযী (৪৯-কিতাবুদ দাআওয়াত, ৭৯-বাব) ৫/৪৯২, নং ৩৪৯৯, (ভারতীয় ২/১৭৮)। 
২৪৭ তিরমিযী (৪৯-কিতাবুদ দাআওয়াত, ১১৯-বাব) ৫/৫৩২ (৫৬৯), নং ৩৫৭৯, (ভারতীয় ২/১৯৮)। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৫৭ 


ও আবেগ সে পেশ করবে তার প্রভুর দরবারে, যিনি সর্বোপরি ক্ষমতাবান 
মহাকরুণাময় পরম দয়ালু ও দাতা । তিনিই, শুধু তিনিই তো পারেন তার আরজি 
পূরণ করতে । আনন্দ, বেদনা ও প্রেমের অশ্রু দিয়ে যাকির তার এ সময়ের 
ইবাদত ও দু'আকে সুষমাময় করবেন। আল্লাহ আমাদেরকে তাওফীক দিন। 

এ সময়ে সম্ভব না হলে অন্তত রাতের একতৃতীয়াংশ অতিবাহিত হওয়ার 
পরে, রাত ১০/১১ টার দিকে, ঘুমাতে যাওয়ার আগে অন্তত কিছু সময় দু'আয় 
কাটানো প্রয়োজন। অযু করে, কয়েক রাকাত নফল সালাতসহ বিতিরের সালাত 
আদায় করে এই সময়ে কিছু সময় যিক্র ও দু'আয় কাটানো খুবই প্রয়োজন। 

১. ১৫. ৬. ২. পাঁচ ওয়াক্ত ফরয সালাতের পর 

আমরা উপরে আবু উমামা (রা) বর্ণিত হাদীসে এর বিবরণ দেখেছি। 
হাদীস শরীফে রাসূলুল্লাহ ৪ সালাতের পরে পালন করার জন্য অনেক যিক্র ও 
দু'আ শিক্ষা দিয়েছেন। যা আমরা পরে আলোচনা করব, ইন্শা আল্লাহ। 


১. ১৫. ৬. ৩. আযান ও ইকামতের মধ্যবর্তী সময় 
দু'আ কবুলের অন্যতম সময় আযান ও ইকামতের মধ্যবর্তী সময়, 
আযানের সময় ও ইকামতের সময়। বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে যে, এ 
সময়ের দু'আ আল্লাহ কবুল করেন। সুন্নাতের নির্দেশ আযানের সময় মুয়াযযিন 
যা বলেন তা বলতে হবে (হাইয়া আলা-র সময় লা হাওলা ..)। এরপর 
রাসূলুল্লাহ $%-এর জন্য সালাত (দরুদ) পাঠ করতে হবে। এরপর রাসূলুল্লাহ 
£ট-এর জন্য আল্লাহর কাছে ওসীলা ও মর্যাদা চাইতে হবে। এরপর মুমিন 
নিজের দুনিয়া ও আখেরাতের প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। 
আনাস (রা) বলেন , রাসূলুল্লাহ (8) বলেছেন : 
192১3 6579) 574 3 2৩31) 058) LY (GIP) so 
“আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দুআ ফেরত দেওয়া হয় না। 
অতএব, তোমরা এ সময়ে প্রার্থনা করবে ।” হাদীসটি সহীহ ।২৪৮ 
অন্য হাদীসে সাহল ইবনু সা'দ (রা) বলেন, রাসূলুল্লাহ £বলেছেন : 
০ ৮) এ 3 ০০ SF UB 5793 % ৩ 
২৯” আবু দাউদ (২-কিতাবুস সালাত, ৩৫-বাব.. দুআ বাইনাল আযান..) ১/১৪১, নং ৫২১, (ভারতীয়: ১/৭৭); 
হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১/৩৩৪, মাওয়ারিদুয যামআন ১/৪৪৬-৪৪৭, সহীহুত তারগীৰ ১/১৮০। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &৪)-এর যিক্র ওযীফা ১৫৮ 


৩৫124 3৮৮ (LL এ 3১০ এ ০০ 49৩০ 
“দুটি দু'আ কখনো ফেরত দেওয়া হয় না, বা খুব কমই ফেরত দেওয়া 
হয়: আযানের সময় দু'আ [দ্বিতীয় বর্ণনা: ইকামতের সময় দু'আ] এবং আল্লাহর 
রাস্তায় যুদ্ধের সময় দু'আ, যখন (মুসলিম ও কাফির) উভয়পক্ষ মুখোমুখী হয় 
এবং একে অপরের মধ্যে হাড্ডাহাড্ডি যুদ্ধে মিশে যায় ।” হাদীসটি সহীহ ।২৪৯ 
আব্দুল্লাহ ইবনু আমর (রো) বলেন, একব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, 
মুয়াযযিনগণ আমাদের চেয়ে বেশি মর্যাদা অর্জন করছেন । তখন তিমি বলেন: 
ES LESS LACE 
“মুয়াযযিনগণ যা বলে তুমি তা বল (আযানের জবাব দাও) । যখন 
শেষ করবে, তখন আল্লাহর কাছে চাও; তুমি যা চাইবে তোমাকে তা দেওয়া 
হবে ।” হাদীসটির সনদ হাসান ।২৫০ 


১. ১৫. ৬. ৪. জিহাদের ময়দানে যুদ্ধ চলাকালীন সময়ে 

উপরের হাদীসে আমরা দেখেছি যে, এ সময় দু'আ কবুল হয়। 

১. ১৫. ৬. ৫. দু'আ কবুলের অন্যান্য সময় 

দু'আ কবুলের অন্যান্য বিশেষ সময় : রমযান মাস, ফরয বা নফল 

১. ১৫. ৬. ৬. সালাতের মধ্যে দু'আ 

সালাতের মধ্যে, সাজদার মধ্যে ও সালামের পূর্বে দুআ করলে আল্লাহ 
কবুল করেন বলে বিভিন্ন হাদীসে বারবার বলা হয়েছে। বিষয়টি মুতাওয়াতির। 
আমরা তৃতীয় অধ্যায়ে তা বিস্তারিত আলোচনা করব, ইনশা আল্লাহ । 

১. ১৫. ৬. ৭. শুক্রবারের বিশেষ মুহূর্ত 

শুক্রবারের দিনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে যে সময়ে বান্দা আল্লাহর 
নিকট যা প্রার্থনা করবে তাই আল্লাহ তাকে দিবেন। রাসূলুল্লাহ £% বলেছেন: 


রে CANES 82522771455 রি A Sh REE i, 5 
asf Ni se ICT এ (৩ 05 Ny Y BUS মু 30 


এ দাউদ (১৫-কিতাবুল জিহাদ, ৪১-বাবুদ্দুআ ইনদাল লিকা) ৩/২১, নং ২৫৪০, (ভারতীয়: 
S88): মুসতাদরাক হাকিম ১/৩১৩, ২/১২৪, সহীহ ইবনু খুযাইমা, ১/২১৯, সহীহ ইবনু হিব্বান 
৫/৬০, হাইসামী, মাওয়ারিদুয যামআন ১/৪৪৭-৪৪৮; আলবানী, সহীহুত তারগীব ১/১৮০ । 

২৫০ আবৃ দাউদ (২- কিতাবুস সালাত, ৩৬-বাব... ইযা ছামিআ আল-মুয়াযযিন) ১/১৪২, নং ৫২৪, (ভ 
১/৭৮), হাইসামী, মাওয়ারিদুযু যামআন ১/৪৪৫-১৪৬, আলবানী, সহীহত তারগীব ১/১৭৭, ১৮১। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৫৯ 


“নিশ্চয় শুক্রবারে একটি সময় আছে, যে সময় কোনো মুসলিম 
দীড়িয়ে সালাতরত অবস্থায় আল্লাহর কাছে যে কোনো কল্যাণ প্রার্থনা করবে, 
আল্লাহ অবশ্যই তাকে তা প্রদান করবেন ।*২৫১ 

সাহাবী ও তাবেয়ীগণ এ বিষয়ে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। তাদের 
মধ্য থেকে অধিকাংশ আলিমই বলেছেন যে, শুক্রবারের দিন সূর্যাস্তের পূর্বের মুহূর্ত 
দু'আ কবুলের সময় । এ সময়ে যদি কোনো মুসলিম মাগরিবের সালাতের প্রস্তুতি 
নিয়ে সালাতের অপেক্ষায় বসে দুআয় মশগুল থাকে তবে আল্লাহ তার দু'আ কবুল 
করবেন। কোনো বর্ণনায়: ইমামের খুতবা প্রদান শুরু করা থেকে তার সালাতের 
সালাম ফেরানো পর্যন্ত সময়ের মধ্যে এ মুহূর্তটি রয়েছে।২৫২ 


১. ১৫. ৬. ৮. দু'আ কবুলের স্থান বিষয়ে হাদীসের মর্মবাণী 
দু'আ সম্পর্কিত সকল হাদীস পাঠ করলে একটি বিশেষ বিষয় লক্ষ্য করা 
যায়। রাসূলুল্লাহ (8) তার উম্মতকে দু'আর আদব, পদ্ধতি, শব্দ ইত্যাদি সব 
শিক্ষা দিয়েছেন। কখন কী-ভাবে দু'আ করলে আল্লাহ কবুল করবেন তা বিস্তারিত 
শিক্ষা দিয়েছেন। দু'আ কবুলের সময় সম্পর্কে আমরা অনেক হাদীস দেখতে 
পাই। কিন্তু দু'আ কবুলের স্থান সম্পর্কে কোনো নির্দেশনা আমরা পাই না বললেই 
চলে । ‘অমুক সময়ের দুআ আল্লাহ কবুল করেন' বা “অমুক সময়ে দুআ কর’- মর্মে 
উপরে আমরা অনেক হাদীস দেখলাম। কিন্তু “অমুক স্থানে গিয়ে দু'আ কর” এরূপ 
কোনো নির্দেশনা আমরা কোনো হাদীসে পাই না। শুধুমাত্র হজ্ব ও আল্লাহর ঘর 
কেন্দ্রিক কয়েকটি হাদীসে পাওয়া যায়, যেগুলোর মধ্যে অনেকগুলোই দুর্বল। এ 
সকল হাদীসের আলোকে আমরা জানতে পারি যে, বাইতুল্লাহর দরজার কাছে 
মুলতাযামে, সাফা ও মারওয়ার উপরে, তাওয়াফের সময়, আরাফাতের মাঠে দু'আ ' 
আল্লাহ কবুল করবেন। এছাড়া দু'আর স্থান নির্দেশ করে কোনো হাদীস পাওয়া 
যায় না। সম্ভবত এর কারণ ইসলাম সকল যুগের সকল দেশের মানব জাতির 
জন্য আল্লাহর মনোনীত বিধান। সকল যুগের সকল স্থানের মানুষই ইচ্ছা করলে 
সহজেই দু'আর জন্য মুবারক সময়গুলির সুযোগ নিতে পারবেন। কিন্তু দু'আ 
হতো না। এজন্য আল্লাহ তার সকল বান্দার জন্য দু'আ দরজা খুলে দিয়েছেন। 
নার 


বা ৪-বাবুস সাআতি..) ২/৫৮৪, নং ৫৮২; (ভারতীয় ১/২৮১); (শাওকানী, 
উদ্দাতি হিসনিল হাসীন, পৃ. ৪০-৪১। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%%)-এর যিক্র ওযীফা ১৬০ 


অগণিত সহীহ হাদীসে নির্দেশিত সময়ের প্রতি কোনো লক্ষ্য রাখেন না। কিন্তু 
তারা দু'আর জন্য “স্থান” খুঁজে বেড়ান। বিশেষত অনেক মুসলমানের বদ্ধমূল 
ধারণা ওলী বুজুর্গগণের মাযারে যেয়ে আল্লাহর কাছে দু'আ করলে দু'আ তাড়াতাড়ি 
কবুল হয়। এ মিথ্যা ও ভিত্তিহীন ধারণার ফলে মাযারগুলো আজ মুসলিমের ঈমান 
হরণের মূল কেন্দ্রে পরিণত হয়েছে। মাযারগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভণ্ড 
ব্যবসায়ীদের জমজমাট ব্যবসা । যেখানে অগণিত সরল মুসলিম টাকা-পয়সা, 
হাস-মুরগী, গরু-ছাগল ইত্যাদির সাথে নিজের ঈমানও রেখে চলে আসেন। 

অথচ একটি হাদীসও বর্ণিত হয়নি যে, কোনো ওলী বুজুর্গের মাযারে 
গিয়ে দু'আ করলে আল্লাহ সে দুআ কবুল করবেন। আল্লাহ বলেন : 

১31 620 £ el Lah এ ৮০ ৪৩ ৩4০99 

“যদি আমার বান্দাগণ আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, 
তবে আমি তাদের নিকটবর্তী । প্রার্থনাকারী যখন আমার কাছে প্রার্থনা করে 
(আমাকে ডাকে) তখন আমি তার ডাকে সাড়া দি (প্রার্থনা কবুল করি)।”২৫৩ 


আল্লাহ বললেন তিনি কাছে আছেন। ডাকলেই সাড়া দেবেন। আর 
আপনি তার কথা বিশ্বাস না করে আর কোথায় দৌড়ে বেড়াচ্ছেন। কেন 
দৌড়াচ্ছেন? রাসূলুল্লাহ £& কি কখনো কোথাও বলেছেন যে, কোনো ওলী বা 
বুজুর্গের কবরে বা মাযারে যেয়ে দু'আ করলে তা কবুল হবে ? কোথাও বলেননি । 
কাজেই আপনার অস্থিরতা মূলত মহান আল্লাহ ও তীর রাসূলের (৪) ওয়াদা ও 
শিক্ষার প্রতি আপনার অবিশ্বাস। রাসূলুল্লাহ 3% উম্মতকে দু'আর সকল নিয়ম ও 
আদব শিখিয়ে গেলেন, অথচ এ কথাটি শিখালেন না! সাহাবীগণ প্রশ্ন করেছেন, 
কিভাবে দু'আ করলে আল্লাহ কবুল করবেন। তিনি বিভিন্ন সময়, পদ্ধতি ও বাক্য 
শিখিয়ে দিয়েছেন। কিন্তু কখনো ঘৃণাক্ষরেও বলেননি যে, ওলী আওলিয়ার মাযারে 
বা কবরে যেয়ে দু'আ করলে কবুল হবে। বরং তিনি বিভিন্ন হাদীসে শুধুমাত্র 
যিয়ারত অর্থাৎ কবরস্থ ব্যক্তিকে সালাম দেওয়া ও তার জন্য দু'আ করা ছাড়া 
কবরের কাছে অন্য কোনো ইবাদত করতে নিষেধ করেছেন। 

সাহাবী-তাবেয়ীগণের যুগের অনেক পরে মানুষের মধ্যে বুজুর্গগণের 
ক্রমান্বয়ে দেখা যেতে থাকে। ইসলামী শিক্ষার অভাব, কুসংস্কার ও জনশ্রুতির 


২০ সূরা বাকারাহ : ১৮৬। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৬১ 


উপর বিশ্বাস ইত্যাদি ছিল এর কারণ। জনশ্রুতি আছে - অমুক বুজুর্গের কবরের 
কাছে দু'আ করলে তা কবুল হয়। ওমনি কিছু মানুষ ছুটলেন সেখানে দু'আ 
করতে । পরবর্তী যুগের অনেক জীবনী গ্রন্থে এমন অনেক জনক্রুতির কথা পাবেন। 
সরলমনা অনেক আলিম ও নেককার মানুষও এসকল বিষয়ে জড়িয়ে গিয়েছেন। 

প্রিয় পাঠক, আপনি আপনার প্রেমময় প্রতিপালকের কাছে দু'আ 
করছেন । যিনি তার মহান রাসূলের (88) মাধ্যমে দুঁআর সময় ও নিয়ম শিখিয়ে 
দিয়েছেন। আল্লাহর রহমতে অবিশ্বাস করে ও তার রাসূলের (৯%) শিক্ষায় 
অনাস্থা এনে মনগড়া ধারণার ভিত্তিতে কোথাও দৌড়ে বেড়াবেন না। আল্লাহ ও 
তার রাসূলের (৪8) শিক্ষার মধ্যে নিরাপদে অবস্থান করুন। আর কোনো 
কিছুরই আপনার প্রয়োজন নেই। 


১. ১৫. ৭. আল্লাহর কাছে প্রার্থনা পরিত্যাগের পরিণাম 
উপরের হাদীসগুলো থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে, দু'আ করা 
আল্লাহ ও তার রাসূল &-এর নির্দেশ। দু'আ করা ইবাদত। দু'আ না করা 
অপরাধ ও আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়া । আল্লাহর কাছে প্রার্থনা 
বা দু'আ না করার তিনটি অবস্থা ও পর্যায় রয়েছে। আমরা নিচে এ তিনটি 
অবস্থার আলোচনা করছি। আল্লাহর তাওফীকই আমাদের একমাত্র আশ্রয়স্থল । 
১. ১৫. ৭. ১. আল্লাহর যিক্রের কারণে দুআ পরিত্যাগ 
যদি কেউ দু‘আর বদলে অনবরত আল্লাহর যিক্রে নিমগ্ন থাকেন তাহলে 
তা দু'আর মতোই ইবাদত হিসেবে আল্লাহর দরবাবে কবুল হবে বলে হাদীসের 
আলোকে আমরা জানতে পারি। যয়ীফ একটি হাদীসে বর্ণিত হয়েছে, উমার 
(রা) বা জাবির (রো) রাসূলুল্লাহ £% থেকে বর্ণনা করেছেন, আল্লাহ বলেছেন: 
SL ৬৮৮5 GY এ জিডি ৩৪ 5 ভর Sp 
“আমার যিক্রে ব্যস্ত থাকার কারণে যে ব্যক্তি আমার কাছে চাইতে 
পারেনি, আমি প্রার্থনাকারীদের যা প্রদান করি তীকে তার চেয়ে উত্তম 
(পুরস্কার) প্রদান করি।” হাদীসটির সনদ দুর্বল 1২৫৪ 
অন্য হাদীসে আবু সাঈদ (রা) বলেন, রাসূলুল্লাহ £ু্টবলেন, আল্লাহ বলেন: 


নর ১৭ 


১৪৫ hal 5০০ ELH SLL ১৪ ৪৮ আগ এ ৮ 


, খালকু আফআলিল ইবাদ, পৃ. ১০৯; ইবন আবী শাইবা, আল-সুসান্নাফ ৬/৩৪, বাইহাকী, 
শু'আবুল ঈমান ১/৪১৩, ৪১৪, ৩/৪৬৭, ইবন হাজার, ফাতহুল বারী ১১/১৩৪, ১৪৭, ১৩/৪৮৯। 
১১ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &)-এর যিকর ওযীফা ১৬২ 


“যাকে কুরআন ও আমার যিক্র আমার নিকট প্রার্থনা থেকে ব্যস্ত রাখে 
আমি প্রার্থনাকারীদের যা প্রদান করি তাকে তার চেয়ে উত্তম প্রদান করি।”২৫৫ 
আমরা দেখেছি যে, সকল দুআই যিক্র ৷ তবে সকল যিক্র দু'আ নয়। 
বিভিন্ন বাক্যে নিজের জন্য কিছু না চেয়ে শুধুমাত্র আল্লাহর মর্যাদা প্রকাশ করা 
দু'আ বিহীন ধিক্র। অনেক সময় বান্দা বিপদে আপদে মনপ্রাণ আল্লাহর নিকট 
সমর্পণ করে শুধু তার যিক্র করতে থাকেন। এ যিক্র দু'আ-পরিত্যাগ নয় । বরং 
অত্যন্ত উচ্চ পর্যায়ের দু'আ। আল্লাহ জানিয়েছেন যে, ইউনূস (আ) মাছের 

পেটের মধ্যে ভয়ঙ্করতম বিপদে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন: 

wb EF ও ০৪৬০ YY 


“আপনি ছাড়া কোনো মা'বুদ নেই, আপনি মহাপবিত্র, সুমহান!, আমি 
তো সীমালংঘনকারী ।” 

এখানে আমরা দেখছি যে, কোনো প্রার্থনা নেই, শুধুমাত্র যিক্র । কিন্তু 
আল্লাহ এ যিক্রকেই দু'আ বা নিদা (ডাকা) নামে অভিহিত করেছেন এবং তার 
ডাকে সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন। তার কারণ এ আকুতিময় য়িক্রই 
দু'আ। আর উপরের হাদীসে এধরনের যিক্রের কথা বলা হয়েছে। আমরা 
ইসমু আযম বিষয়ক আলোচনায় দেখেছি যে, রাসূলুল্লাহ %& বলেছেন: “ইউনূস 
(আ)-এর এ দু'আ পড়ে যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দু'আ করলে 
'আল্লাহ তার দু'আ কবুল করবেন ও প্রার্থনা পূরণ করবেন।” 

যিক্র নং ২৪ 


IAL 


(2 ৪ দি 
উচ্চারণ: ইয়া ‘হাইয়্যু হয়া কাইয়ুম । অর্থ: হে চিরঞ্জীব হে সর্বসংরক্ষক। 
আলী (রা) বলেন: 

08 595 ৩০০০ Co 79৩ ১৮ এ CGN ৮ এ 

১ ৫৮ US UES Ul dol 8198 ০৭ জু &। ০৮০০ 

EB IAL %০ ০৩292) Cn এ ৯৮১ 
4৫৪ dh ০৪ ৩১১ টি JED এ! ১ 


২৫৫ তিরমিষী (৪৬-ফাদায়িলুল কুরআন-এর শেষ হাদীস) ৫/১৬৯, নং ২৯২৬, (ভারতীয় '২/১২০)। 
হাদীসটিবে ভিরমিধী তিরমিযী হাসান বলেছেন এবং কেউ কেউ যয়ীফ বলেছেন। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৬৩ 


“বদরের যুদ্ধের দিনে আমি কিছুক্ষণ যুদ্ধ করে রাসূলুল্লাহ 3% কি করছেন 
তা দেখার জন্য তাড়াহুড়ো করে ফিরে আসলাম । এসে দেখি তিনি সাজাদা রত 
অবস্থায় রয়েছেন এবং শুধু বলছেন: ‘ইয়া হাইউ ইয়া কাইউম' (হে চিরঞ্জীব, হে 
সর্বসত্রক্ষক), এর বেশি কিছুই বলছেন না। এরপর আমি আবার যুদ্ধের মধ্যে 
ফিরে গেলাম । কিছুক্ষণ পরে আবার আসলাম । দেখি তিনি সাজদা রত অবস্থায় 
এঁ কথাই বলছেন। এরপর আমি যুদ্ধে ফিরে গেলাম । কিছুক্ষণ পরে আবার ফিরে 
আসলাম। এসে দেখি তিনি সে কথাই বলছেন। এরপর আল্লাহ তাকে বিজয় 
দান করেন।” হাইসামী হাদীসটির সনদ হাসান বলেছেন।২৫৬ 

এ হাদীসেও আমরা দেখছি, কিভাবে যিক্রের মাধ্যমে দু'আ করা হয়। 
এরূপ সমর্পিত যিক্র সর্বোত্তম দু'আর ফল এনে দেয়। 


যিক্র নং ২৫ : দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দু'আ-১ 

oa ১৮ ৫০ ০ মা 4 ও ০2০ ] এ yy 41 এ 
EI ১৯১) ০০০3 PIN ৮09 25340 2০ ০ ১14; 

উচ্চারণ: “লা- ইলা-হা ইন্লাল্লা-হুল আবীমুল হালীম, লা- ইলা-হা 
ইন্লাল্লা-হু রাব্বুল আরশিল আযীম, লা- ইলা-হা ইল্লাল্লা-হু রাব্বুস সামাওয়া-তি 
ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম ৷” 

অর্থ: “নেই কোনো মা'বুদ আল্লাহ ছাড়া, যিনি মহান, মহাধৈর্যশীল 
মহা বিচক্ষণ, নেই কোনো মা'বুদ আল্লাহ ছাড়া, যিনি মহান আরশের প্রভু, নেই 
কোনো মাবুদ আল্লাহ ছাড়া, যিনি আসমানসমূহের, জমিনের ও সম্মানিত 
আরশের প্রভু ।” 

ইবনু আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ %& বিপদ বা কষ্টের সময় এ 
কথাগুলো বলতেন ।২৫৭ আলী (রা) বলেন, রাসূলুল্লাহ আমাকে কোনো কষ্ট 
বা বিপদে পড়লে উপরের এ দুআ পড়তে শিখিয়েছেন ।২৮ এখানে আমরা 
দেখছি যে, এ দু'আ মূলত শুধুমাত্র যিক্র ৷ এখানে কোনো দু'আ নেই। কিন্ত 
আল্লাহর স্মরণের মাধ্যমে তার কাছে আত্মসমর্পণ করেই দু'আ করা হচ্ছে। 


২৫৬ 


১ মুসতাদরাক হাকিম ১/৩৪৪, মুসনাদুল বাযযার ২/২৫৪, হাইসাযী, মাজযাউয যাওয়াইদ ১০/১৪৭। 
hi Rs (৮৩-কিতাবুদ দাআওয়াত, ২৬-বাবু দুআ ইনদাল কারাবি) ৫/২৩৩৬ (ভা ২/৯৩৯) মুসলিম 

রে ২১-বাবুদ দুআ ইনদাল কারাব) ৪/২০৯২, নং ২৭৩০, (ভারতীয় ২/৩৫১)। 
৬ সহীহ । সহীহ ইবনু হিব্বান ৩/১৪৭, মুসনাদ আহমদ ১/৯৪, মাওয়ারিদুয যামআন ৭/৪০৩-৪০৪। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ঠ৪)-এর যিক্র ওষীফা ১৬৪ 
যিক্র নং ২৬ : দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দুআ-২ 


45০ 4 9০৯৭ ৮) &। & 

উচ্চারণ: আল্লা-হু, আল্লা-হু রাব্বী, লা- উশরিকু বিহী শাইআন। 

অর্থ: আল্লাহ, আল্লাহ, আমার রব, তার সাথে কাউকে শরীক করি না। 

আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ £ তার পরিবারের সবাইকে একত্রিত 
করে বলতেন: “তোমাদের কেউ কখনো দুশ্চিন্তা বা বিপদের মধ্যে নিপতিত 
হলে এ কথা বলবে ।” হাদীসটির সনদ কিছুটা দুর্বল হলেও অন্যান্য কয়েকটি 
সনদে একই দু'আ বর্ণিত হয়েছে। এজন্য হাদীসটি হাসান 1২৫৯ 

এ দু'আও মূলত যিক্র। বিপদগ্রস্ত মুমিন-হৃদয় এভাবে নিজেকে 
সমর্পণ করে আল্লাহর করুণা সন্ধান করেন ।২৬০ 


১. ১৫. ৭. ২. তাওয়াকুল করে দু'আ পরিত্যাগ 

আমরা দেখলাম যে, দুআ না করার প্রথম অবস্থা হলো দুআর বদলে 
যিকরে ব্যস্ত থেকে আল্লাহর কাছে মনের আকুতি জানানো । এতে আল্লাহর 
কাছে দুআ পরিত্যাগ করা হয়না । দুআ না করার দ্বিতীয় অবস্থা আল্লাহ দেখছেন 
বলে দু'আ না করা বা আল্লাহর তাকদীরের উপর নির্ভর করে দু'আ থেকে বিরত 
থাকা । এভাবে দুআ পরিত্যাগ কঠিন অপরাধ ও সুন্নাত বিরোধী কর্ম। সকল 
বিষয়ে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ £-এর নির্দেশ, 
"রাসূলুল্লাহ :%-এর সুন্নাত এবং একটি অতিরিক্ত ইবাদত ৷ সুন্নাতের আলোকে 
আমরা একটি ঘটনাও খুঁজে পাব না, যেখানে রাসূলুল্লাহ £ দু'আ না করে 
তথাকথিত “তাওয়াকুল' করেছেন। অথবা আল্লাহ তো আল্লাহ আমার অবস্থা 
দেখছেন কাজেই দু'আর কী দরকার? - একথা বলে দু'আ করা থেকে বিরত 
থেকেছেন এমন একটি ঘটনাও আমরা খুঁজে পাব না। 

মুহতারাম পাঠক, সাহাবীগণের যুগের পর থেকে, অনেক নেককার 
মানুষের ঘটনা আপনি বিভিন্ন গ্রন্থে পাবেন, যেখানে তারা বিপদে আপদে দু'আ 
করেননি। দু'আ করতে বলা হলে তারা বলেছেন, “আল্লাহ তো আমার অবস্থা 
কাটাতে বলব, ইত্যাদি ।” কেউ হয়ত বলেছেন, দুআর চেয়ে তাওয়াক্কুলই উত্তম । 


২৫৯ হাইসামী, মাওয়ারিদুষ যামআন ৭/৪০০-৪০১। 
২০ ইবনু হাজার আসকালানী, ফাতহুল বারী ১১/১৪৬-১৪৭। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৬৫ 


এ সকল বুজুর্গের কর্ম, কারামত ও ঈমানের এই দৃঢ়তা দেখে আমরা 
বিমোহিত হয়ে মনে করি, এটিই বুঝি ঈমানের ও তাওয়াক্ুলের সর্বোচ্চ স্তর! 
আমরা ভুলে যাই যে, ঈমান ও আমলের ক্ষেত্রে সর্বোচ্চ স্তর রাসূলুল্লাহ 3% -এর । 
তার পরেই তার সাহাবীগণ । আমরা রাসূলুল্লাহ &&-এর জীবনের একটি ঘটনাও 
পাব না যে, তিনি কখনো কোনো সমস্যায় বা প্রয়োজনে দু'আ না করে তাওয়াক্কুল 
করেছেন। তিনি সর্বদা দু'আ করেছেন ও দু'আ করতে নির্দেশ দিয়েছেন। দু'আই 
ইবাদত, দু'আই তাওয়াক্রুল এবং দু'আই ঈমানের সর্বোচ্চ স্তর। উপরিউক্ত 
বুজুর্গগণের স্তর এর নিচে । তারা কূলবের বিশেষ হালতে এসকল কথা বলেছেন। 
আমাদের এ বিষয়টি খুব বেশি মনে রাখতে হবে । অগণিত বুজুর্গের অগণিত 
আকর্ষণীয় বিবরণ আমরা দেখতে পাব। এগুলো হয়ত ভাল । তবে রাসূলুল্লাহ 
ক্-এর আদর্শই অনুকরণীয় আদর্শ । 


বানোয়াট একটি গল্প আমাদেরকে ভুল বুঝতে সাহায্য করে। এ গল্পে 
বলা হয়েছে: ইবরাহীমকে (আ) যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন জিবরাঈল 
(আ) এসে তাঁকে বলেন: আপনার কোনো প্রয়োজন থাকলে আমাকে বলুন । তিনি 
বলেন: আপনার কাছে আমার কোনো প্রয়োজন নেই । জিবরাঈল (আ) বলেন: 
তাহলে আপনি আপনার প্রভুর কাছে প্রার্থনা করুন। তখন ইবরাহীম (আ) বলেন: 

০০৫৮ ৮%-৬ ৯ 

“তিনি আমার অবস্থা জানেন, এটাই আমার জন্য যথেষ্ট, অতএব 
আমার আর কোনো প্রার্থনার প্রয়োজন নেই ।” 

এ কাহিনীটি ভিত্তিহীন বানোয়াট কথা ।২৬, কুরআনে ইবরাহীম (আ)- 
এর অনেক দু'আ উল্লেখ করা হয়েছে। তিনি কখনো কোনো প্রয়োজনে দু'আ 
করেননি এরূপ কোনো ঘটনা কুরআন বা হাদীসে বর্ণিত হয়নি। 

সর্বোপরি দু'আ পরিত্যাগ করা কুরআন ও হাদীসের শিক্ষার বিপরীত। 
উপরের বিভিন্ন হাদীসে দু'আ করার নির্দেশ আমরা দেখেছি। ক্ষুদ্রাতিক্ষুদ্র সকল 
বিষয় আল্লাহর কাছে চাইতে হবে তাও দেখেছি। উপরন্ত না চাইলে আল্লাহ 
অসন্তুষ্ট হন। আবু হুরাইরা (রো) রাসূলুল্লাহ (8) থেকে বর্ণনা করেছেন : 


২ ইবনু আর্রাক, তানযীহুশ শারীয়াহ ১/২৫০, আজলুনী, কাশফুল খাফা ১/১৩৬, আলবানী, সিলসিলাতুদ 
দাঈফা ১/৭৪-৭৬, নং ২১। 


www.pathagar.com 


847 ১৬৬ 


AZAD Ar 


ডি 

আমরা দেখেছি যে, আল্লাহর কাছে দু'আ না করার ভয়ঙ্কর শাস্তির কথা 
ঘোষণা করে আল্লাহ বলেছেন: “এবং তোমাদের প্রভু বললেন: তোমরা আমার 
কাছে প্রার্থনা কর আমি তোমাদের প্রার্থনায় সাড়া দিব । নিশ্চয় যারা আমার ইবাদত 
থেকে অহঙ্কার করে তারা লাঞ্চিত অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।” 
আমরা দেখেছি যে, এ আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ £ বলেছেন: দু'আই 
ইবাদত। আল্লাহর কাছে দু'আ না করাই আল্লাহর ইবাদত থেকে অহঙ্কার করা । 

১. ১৫. ৮. আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দু'আ 

আল্লাহর কাছে দু'আ না করার সর্বশেষ অবস্থা আল্লাহর কাছে দু'আ না 
করে অন্যের কাছে দু'আ করা । বিশেষ বিপদে বা বড় বড় সমস্যায় আল্লাহর কাছে 
দু'আ চাওয়া ৷ বাকি ছোটখাট বা সাধারণ বিপদ আপদ, সমস্যা, হাজত, প্রয়োজন 
ইত্যাদির জন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা । এটি ভয়ঙ্কর শিরক। 

১. ১৫. ৮. ১. আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনাই শিরকের মূল 

কুরআন কারীমের আলোকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে, যুগে 
যুগে অধিকাংশ কাফির মুশরিক আল্লাহর উপর ঈমান থাকা সত্তেও, আল্লাহকে 
একমাত্র সৃষ্টা, রিষিকদাতা, পালনকর্তা ও সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে 
বিশ্বাস করার পরেও এই দু“আর কারণেই মুশরিক হয়ে গিয়েছে। 

কুরআন ও হাদীস থেকে আমরা সন্দেহাতীতভাবে জানতে পারি, মক্কার 
মুশরিকগণ বিশ্বাস করতো যে - আল্লাহই এ বিশ্বের একমাত্র সষ্টা, প্রতিপালক, 
সর্বময় ক্ষমতার মালিক, তার উপরে কারো ক্ষমতা নেই, তিনিই একমাত্র রিযিক 
দাতা, জীবন ও মৃত্যুর মালিক। তারা একবাক্যে তা স্বীকার করতো । কুরআন 
করীমের বিভিন্ন স্থানে একথা বারবার উল্লেখ করা হয়েছে।২৬ অর্থাৎ, তারা 
বিশ্বাস করতো যে,_ ‘লা খালিকা ইল্লাল্লাহ’ , ‘লা রাব্বা ইল্লাল্লাহ’ , ‘লা রাধিকা 
ইল্লাল্লাহ’ , “লা মালিকা ইল্লল্লাহ' ইত্যাদি। কিন্তু তারা এ বিশ্বাস সত্বেও আল্লাহর 
ইবাদত বা পূজা করত। অর্থাৎ, তারা 'লা- ইলা-হা ইল্লাল্লাহ' মানত না ।২৬? 

উহ । হস বলল” 


৬১৮৮5৮১৯8৬5 ইত্যাদি। 
২৬ সূরা সাফফাত : ৩৫-৩৬ ; সূরা সাদ : ৪-৫। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৬৭ 


শিরকের উৎপত্তি আল্লাহর প্রতি অবিশ্বাসের কারণে নয়। শিরকের 
উৎপত্তি আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষ, ফিরিশতা, গাছ, পাথর বা প্রাকৃতিক 
শক্তিকে অলৌকিক বা অপার্থিব কল্যাণ ও অকল্যাণের এশ্বরিক ক্ষমতার 
অধিকারী মনে করে তাদের ইবাদত বা পূজা করা। বিশেষত তাদের কাছে 
সাহায্য, কল্যাণ, আশ্রয় ও বিপদমুক্তি প্রার্থনা করা । হাদীসের আলোকে আমরা 
দেখতে পাই যে, অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর প্রিয়, নেককার ওলী, বুজুর্গ, নবী 
বা ফিরিশতাগণের ক্ষেত্রে বাড়াবাড়ি, অতিভক্তি ও তাদেরকে মঙ্গল বা অমঙ্গল 
করার ক্ষমতার অধিকারী মনে করার কারণে মানব সমাজে শিরক প্রবেশ 
করেছে ও প্রতিপালিত হয়েছে। এখানে বিস্তারিত আলোচনা সম্ভব নয়। হাদীস 
থেকে শুধুমাত্র মুসলিম সমাজে শিরক প্রবেশের দু”টি কহিনী আলোচনা করছি। 


প্রথম ঘটনা : প্রথম মানব সমাজ ছিল তাওহীদবাদী মুমিন মুসলিম । 
আদম (আ)-এর পরে কয়েক শতাব্দী এভাবেই মানুষ তাওহীদ ও ঈমানের উপর 
ছিল। এরপর আওলিয়া কেরামের ক্ষেত্রে অতিভক্তির কারণে ক্রমান্বয়ে সমাজে 
শিরকের শুরু হয়। সহীহ বুখারী ও অন্যান্য হাদীস্গ্রন্থে, তাফসীরে তাবারী ও 
অন্যান্য তাফসীরের গ্রন্থে এ বিষয়ক অনেক হাদীস বর্ণিত হয়েছে । এ সকল 
বর্ণনার সারসংক্ষেপ নিম্নরূপ: আদম সন্তানদের মধ্যে ওয়াদ, সুওয়া, ইয়াগূস, 
ইয়াউক ও নাসর - এ পাচ ব্যক্তি খুব নেককার বুজুর্গ মানুষ ছিলেন । তাদের 
ধারণা পোষণ করতেন । তাদের মৃত্যুর পরে তাদের বিষয়ে অতিভক্তিকারী কোনো 
কোনো মু'তাকীদ বলেন: আমরা যদি এঁদের ছবি বানিয়ে রেখে দিই তাহলে তা 
আমাদেরকে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগি করতে উৎসাহিত করবে। 
এরপর যখন এরাও মারা গেল তখন ইবলিস পরবর্তী যুগের মানুষদেরকে 
ওয়াসওয়াসা দিতে লাগল, তোমাদের পূর্ববর্তীগণ তো এঁদের শুধু শুধু ছবি করে 
রাখেননি । তারা তো তাদের ইবাদত করত এবং তাদের ডাকার ফলেই তো তারা 
বৃষ্টি পেত। তখন সে যুগের মানুষেরা এঁদের পূজা করা শুরু করল ।** 

দ্বিতীয় ঘটনা: তাওহীদের অন্যতম সিপাহসালার ছিলেন ইবরাহীম (আ) 
ও ইসমাঈল (আ)। তদেরই বংশধর আরব জাতি । তারাও তাওহীদের উপর 
গ্রন্থে বিভিন্ন সাহাবী ও তাবেয়ীর সূত্রে লিখেছেন: এরা বলেন যে, ইসমাঈলের 


২৬৫ সহীহ বুখারী ৪/১৮৭৩, তাফসীরে তাবারী ২৯/৯৮-৯৯। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &%)-এর যিকর ওষীফা ১৬৮ 


বংশে আরবদের মধ্যে শিরক প্রচলনের কারণ ছিল, এরা কাবাঘরের খুবই ভক্তি 
করত । তারা কাবাঘর ছেড়ে যেতে চাইতেন না । যখন তাদের বাধ্য হয়ে কাবাঘর 
ছেড়ে বিভিন্ন এলাকায় যেতে হতো, তখন তারা সাথে করে কাবাঘরের তাবীমের 
জন্য কাবাঘরের কিছু পাথর নিয়ে যেতেন। তারা যেখানেই যেতেন সেখানে এই 
পাথরগুলো রেখে তার তাওয়াফ করতেন ও সম্মান করতেন। পরবর্তী যুগে 
ক্রমান্বয়ে এ সকল পাথর ইবাদত করার প্রচলন হয়ে যায়। পরে মানুষেরা খেয়াল 
খুশি মতো বিভিন্ন পাথর পূজা করতে শুরু করে। এছাড়া আরবদের নেতা আমর 
ইবনু লুহাঈ তার কোনো কাজে সিরিয়ায় গমন করেন। সেখানের মানুষেরা মূর্তি 
পূজা করত। তিনি তাদের বলেন : এসকল মূর্তি তোমরা কেন পূজা কর? তারা 
বলে : আমরা এদের পূজা করি। এদের কাছে বৃষ্টি প্রার্থনা করি। তখন এরা 
আমাদের বৃষ্টি দান করে। বিপদে আমরা এদের কাছে সাহায্য প্রার্থনা করি। তখন 
এরা আমাদের সাহায্য করে। তখন তিনি তাদের থেকে কয়েকটি মূর্তি এনে মক্কায় 
স্থাপন করেন এবং মক্কাবাসীকে এদের তাষীম করতে নির্দেশ দেন।”২৬৬ 


১. ১৫. ৮. ২. ফিরিশতা ও নবী-ওলীদের নিকট প্রার্থনার দলিল 
আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদতের ক্ষেত্রে তাদের যুক্তি ছিল দুটি: 
প্রথম যুক্তি: এরা সবাই আল্লাহর প্রিয়, আল্লাহর নবী বা ফিরিশতা 
অথবা আল্লাহর পুত্রকন্যা। এদের ইবাদত করলে আল্লাহ নিশ্চয় খুশি হবেন 
এবং এভাবে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারব । আল্লাহ বলেন: 
৯ 40) 21 ৫৮5 ১:৩৬ ০০৩% 53১ 021 ১৭: ০20) 

“আর যারা আল্লাহ ছাড়া অন্যান্য আউলিয়া (অভিভাবক বা বন্ধু) গ্রহণ 
করেছে তারা বলে: আমরা তো এদের শুধু এজন্যই ইবাদাত করি যেন এরা 
আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌছে দেবে ।” ২7 

দ্বিতীয় যুক্তি: আল্লাহই একমাত্র প্রভু , প্রতিপালক এবং সকল ক্ষমতার 
মালিক। তবে কিছু মানুষ ও ফিরিশতা আছেন যারা আল্লাহর অত্যন্ত প্রিয়, 
তাদের সুপারিশ আল্লাহ গ্রহণ করেন। এ সকল ফিরিশতা ও মানুষের ইবাদাত 
করলে, এরা খুশি হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে মানুষের বিপদ কাটিয়ে 
দেন, প্রয়োজন পূরণ করেন। এ ব্যাপারে আল্লাহ বলেছেন: 


২৬ ইবনু হিশাম, আস-সীরাহ আন-নাবাবীয়্যাহ ১/৯৪-৯৫। 
২৬৭ সূরা যুমার : ২-৩। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ১৬৯ 
NG DAS HAE ২১ Ba YU ঞ 9১১ ৩ ৩১ 
০৮১৩। ৪ 33 SLL জি এ Ls dh চির dl 23০ ৩৩ 
১৮০৯৫ ৩০ এ) Ho 
“তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করে তারা তাদের কোনো ক্ষতিও 
করতে পারে না, উপকারও করতে পারে না। তারা বলে এরা আল্লাহর কাছে 
আমাদের সুপারিশকারী শাফায়াতকারী । আপনি বলুন: তোমরা কি আল্লাহকে এমন 
কিছু জানাচ্ছ যা তিনি জানেন না, আকাশমগ্লী ও পৃথিবীর মধ্যে ? সুবহানাল্লাহ! 
তিনি সুমহান, সুপবিত্র এবং তোমাদের শিরক থেকে তিনি উর্ধ্বে ।”২৬৮ 
মুশরিকগণ যদিও মনে করত যে, একমাত্র আল্লাহই সকল ক্ষমতার 
অধিকারী এবং এসকল উপাস্য আল্লাহর নিকট থেকেই সুপারিশ করে এনে 
দেন, তবুও তাদের ধারণা ছিল আল্লাহর সাথে এদের যে সম্পর্ক তাতে এদের 
সুপারিশ আল্লাহ ফেলতে পারবেন না। এভাবে এদের মধ্যে “মানুষের মঙ্গল বা 
অমঙ্গল করার এক ধরনের ক্ষমতা” আছে বলেই তারা মনে করত। অর্থাৎ, 
তারা মনে করতো যে, মূল ক্ষমতা আল্লাহরই । তবে এদেরকে তিনি (আল্লাহ) 
কিছু ক্ষমতা দিয়েছেন। এজন্য কুরআন করীমে বিভিন্ন স্থানে ইহুদি, নাসারা ও 
কাফিরদের শিরকের প্রতিবাদে আল্লাহ বারবার উল্লেখ করেছেন যে, “এরা 
আল্লাহকে ছাড়াও যে সকল নবী, ফিরিশতা, ওলী ৰা প্রতিমার ইবাদত বা পূজা 
করে তারা কোনো মঙ্গল বা অমঙ্গলের ক্ষমতা রাখে না।”২৬৯ 


ওলী বা কোনো প্রাকৃতিক শক্তিকে অপার্থিব ও অলৌকিক মঙ্গল ও অমঙ্গলের 
ক্ষমতার অধিকারী মনে করে বা তাদের সাথে আল্লাহর সরাসরি বিশেষ সম্পর্ক 
ও সুপারিশের বিশেষ অধিকার আছে মনে করে এদের কাছে প্রার্থনা করা। 
দু'আ বা প্রার্থনাই মূলত সকল শিরকের মূল। উৎসর্গ, কুরবানি (sacrifice), 
নযর, মানত, ফুল, সাজদা, গড়াগড়ি ইত্যাদি সবই মূলত দু“আর জন্যই । যেন 
পূজিত ব্যক্তি বা বস্তু এ সকল ভেট বা উৎসর্গে খুশি হয়ে তাড়াতাড়ি প্রার্থনা 
পূরণ করেন বা হাজত মিটিয়ে দেন সে জন্যই বাকি সকল প্রকারের ইবাদত ও 
কর্ম। অপরদিকে এদের কাছে প্রার্থনা মূলত জাগতিক । ফসল, রোগব্যাধি, 
** সূরা ইউনুস : ১৮। 


২৯ দেখুন: মায়েদা; ৭৬; আনআম: ৭১; ইউনূস: ১৮, ৪৯; রাদ: ১৬; তাহা: ৮৯; আমিয়া: ৬৬; হাজু: 
১২; ফুরকান: ৩, ৫৫ ; শু'আরা : ৭৩। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&৪)-এর যিকর ওযীফা ১৭০ 


বিপদাপদ, সন্তান, বিবাহ, ইত্যাদি জাগতিক প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্যই 
এদের কাছে প্রার্থনা করা হয়। জান্নাত বা স্বর্গ লাভ, ক্ষমা, স্ৃষ্টার প্রেম, 
আখেরাতের উন্নতি ইত্যাদি বিষয়ে এদের কাছে চাওয়া হয় না। 

এজন্য আমরা কুরআন করীমের বিবরণ থেকে দেখতে পাই যে, 
মাধ্যমে । সাধারণভাবে মুশরিকদের শিরকই ছিল যে, তারা আল্লাহকেও ডাকত 
বা আল্লাহর কাছে দু'আ চাইত, আবার আল্লাহ ছাড়া অন্যান্য নবী, ফিরিশতা, 
বুজুর্গ, পাথর, প্রতিমা ইত্যাদির কাছেও দুআ চাইত। এজন্য কুরআন করীমে 
এদের শিরককে অধিকাংশ স্থানে ‘দুআ’ নামে অভিহিত করা হয়েছে। প্রায় ৭০ 
এরও অধিক স্থানে মুশরিকদের শিরককে ‘দুআ’ বলে অভিহিত করা হয়েছে। 


১. ১৫. ৮. ৩. সাধারণ হাজত বনাম বড় হাজত 

মুশরিকদের এসকল দু'আপ্রার্থনা সবই ছিল মূলত পার্থিব ও 
জাগতিক সমস্যাদি কেন্দ্রিক । রোগ, ব্যধি, বৃষ্টিপাত, সন্তান, বাণিজ্যে উন্নতি, 
বরকত, বিপদমুক্তি, রিযিক বৃদ্ধি ইত্যাদি বিষয়েই মুশরিকগণ এসকল উপাস্যের 
কাছে প্রার্থনা করত, যেন তারা আল্লাহর নিকট থেকে তাদের হাজত পূর্ণ করে 
দেয় । আখেরাতের মুক্তি, জান্নাত, কামালাত ইত্যাদির জন্য এদের কাছে কেউ 
যেত না। মূলত অধিকাংশ মুশরিক আখেরাতে অবিশ্বাস করতো। 

জাগতিক এ সকল প্রার্থনার ক্ষেত্রে অধিকাংশ মুশরিকের সাধারণ নিয়ম 
ছিল, ছোটখাট বিপদ আপদ প্রয়োজনে আল্লাহ ছাড়া অন্যান্য উপাস্যদের কাছে 
চাওয়া। আর খুব কঠিন বিপদে আল্লাহর কাছে চাওয়া । সম্ভবত তারা ভাবতো, 
ছোটখাট বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনকে বিরক্ত করার কী দরকার । 
এজন্য তো আল্লাহর প্রিয় ফিরিশতা, নবী, আল্লাহর মেয়ে, স্ত্রী ইত্যাদি রয়েছে। 
একান্ত যে সকল কঠিন বিপদে এরা কুল পান না, সেখানে মহাপ্রভু সর্বময় 
ক্ষমতার অধিকারী আল্লাহকে ডাকা যেতে পারে। 

কুরআন কারীমে এ বিষয়ে অনেক স্থানে বলা হয়েছে। বারবার বলা 
হয়েছে যে, মুশরিকগণ যখন কঠিন বিপদে পড়ে, নদীতে বা সমুদ্রে ঝড়ের 
কবলে পড়ে, বা আল্লাহর আযাব বা প্রাকৃতিক গজব এসে উপস্থিত হয় তখন 
মনেপ্রাণে আল্লাহর নিকট বিপদমুক্তির জন্য প্রার্থনা করে । অথচ সাধারণ হাজত 
প্রয়োজনে তারা তাদের অন্যান্য উপাস্যদের নিকট প্রার্থনা করে ।২৭০ 


২৭০ আন'আম : ৬৩; আ'রাফ : ১৮৯ ; ইউনূস : ১২, ২২; ইসরা : ৬৭ ; আনকাবৃত : ৬৫ ; রাম : ৩৩ ; 
লুকমান : ২৩; সূরা যুমার : ৮ ; ইত্যাদি । 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৭১ 


কুরআনের বিবরণ থেকে বুঝা যায় যে, অধিকাংশ মুশরিকই এভাবে 
চলত ৷ সুরা হজ্বের একটি বর্ণনা থেকে দেখা যায় যে, কিছু মানুষ সাধারণভাবে 
আল্লাহর ইবাদত করত। কিন্তু আল্লাহর প্রতি তাদের আস্থা ও ঈমানের দৃঢ়তা 
খুবই কম। এজন্য কঠিন বিপদে পড়লে তারা ঈমান হারিয়ে ফেলত এবং শিরকে 
লিপ্ত হয়ে পড়ত । তখন আল্লাহ ছাড়া অন্য উপাস্যর কাছে চাওয়া শুরু করত।২৭১ 

উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে, আল্লাহ ছাড়া অন্য 
কোনো নবী, ওলী, ফিরিশতা বা কারো কাছে প্রার্থনা করা শিরকের মূল। এবং 
একারণেই অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান থাকা সত্বেও শিরকে লিপ্ত 
হয়। এজন্যই আল্লাহ বলেছেন: 

১৮7০8১০৭1৯১ ০৪ (৮ ৪ 
“অধিকাংশ মানুষই শিরকে রত অবস্থায় আল্লাহর উপর ঈমান আনে ।”২৭২ 

এ আয়াতের তাফসীরে ইবনু আব্বাস (রো), মুজাহিদ, আতা, 
সাহাবী, তাবেয়ী ও তাবে-তাবেয়ী, মুফাস্সির বলেছেন যে, মুশরিকরা বিশ্বাস 
করে যে, আল্লাহই সৃষ্টিকর্তা, রিযিকদাতা, মৃত্যুদাতা, প্রতিপালক এবং রাব্বুল 
আলামীন । কিন্তু তা সত্ত্বেও তারা ইবাদতের ক্ষেত্রে তার সাথে শিরক করে ।২৭5 


১. ১৫. ৮. ৪. মুসলিম সমাজের “দু'আ কেন্দ্রিক শিরক’ 

দু'আর আলোচনার মধ্যে উপরের “দু'আ কেন্দ্রিক শিরক'-এর 
আলোচনার উদ্দেশ্য এ শিরক থেকে আত্মরক্ষার বিষয়ে সতর্ক থাকা । আমরা 
অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করি যে, বিভিন্ন মুসলিম সমাজে পূর্বতন ধর্মের 
প্রভাবে, ইসলামের মূলনীতি ও বিশ্বাস সম্পর্কে অজ্ঞতার কারণে, বিপদে 
আপদে মূর্ত কাউকে আকড়ে ধরে মনের আকুতি জানানোর মানবীয় দুর্বলাতার 
কারণে, আল্লাহর প্রতি আস্থার অভাবে ও অন্যান্য আনুষঙ্গিক কারণে দুআ 
কেন্দ্রিক শিরক ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে। 

আমাদের সমাজেও অগণিত মুসলিম বিপদে আপদ, রোগব্যাধি, 
ফসল, সন্তান, বিবাহ ইত্যাদি জাগতিক সমস্যাদির জন্য দেশের অগণিত 
মাযারে গিয়ে মাযারে শায়িত ব্যক্তিদের নিকট প্রার্থনা করেন। তাদের নিকট 
২৭২ সুরা ইউসূফ : ১০৬। 


২% বুখারী (১০০-কিতাবৃত তাওহীদ, ৪০-বাব.. (ফালা তাজআলু লিল্লাহি আনদাদা) ৬২৭৩৩; (ভা ২/১১২১), 
৫/৪১১, তাফসীরে তাবারী ১৩/৭৬-৭৯, তাফসীরে কুরতুবী ৯/২৭২-২৭৩, ফাতহুল বারী ১৩/৪৯৪। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8%)-এর যিক্‌র ওযীফা ১৭২ 


সমস্যা মেটানোর আব্দার করেন। তারা যেন খুশি হয়ে সমস্যা মেটানোর ব্যবস্থা 
করেন এই আশায় প্রার্থনার পূর্বে নযর, মানত, উৎসর্গ, ভেট, টাকা-পয়সা, 
সাজদা, ক্রন্দন ইত্যাদি পেশ করা হয়। এ কঠিন শিরক থেকে আত্মরক্ষা করা 
মুমিনের অন্যতম কাজ। শিরক থেকে মুক্ত হতে না পারলে বাকি সকল কর্মই 
ব্যর্থ । অনন্ত ধ্বংস থেকে মুক্তির কোনো উপায় থাকবে না। 

এখানে লক্ষণীয় যে কাফির মুশরিক ও পৌত্তলিক সমাজের মতো 
আমাদের দেশের মানুষেরাও সাধারণত কোনো পারলৌকিক বা আধ্যাত্মিক 
উন্নতি বা মর্যাদার জন্য এ সকল কবর, মাযার বা দরবারে যান না। আপনার 
সমাজের আনাচে কানাচে ছড়ানো অগণিত মাযারে গিয়ে দেখবেন সকলেই 
পার্থিব বিপদ আপদ, সন্তান, রোগব্যধি, মামলা ইত্যাদি জাগতিক সমস্যার দ্রুত 
নিস্পত্তি ও হাজত পূরণের জন্য এ সকল স্থানে নযর, মানত ইত্যাদি নিয়ে 
হাজিরা দেন। দু'চার জন মানুষ যারা আধ্যাত্মিক উন্নতির জন্য যিয়ারত করেন, 
তারা নযর, মানত ইত্যাদির ধার ধারেন না। নীরবে যিয়ারত করে চলে যান। 


আলোচনা সম্ভব হচ্ছে না। আমার “এহ্ইয়াউস সুনান” গ্রন্থে আমি এ বিষয়ে 
কিছু আলোচনা করেছি।২৭* এছাড়া “কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী 
আকীদা” বইটিতে শিরক বিষয় বিস্তারিত আলোচনা করেছি।২৭ এখানে 
এতটুকুই বলতে চাই যে, উপরের অগণিত হাদীসে রাসূলুল্লাহ £ু শুধুমাত্র 
আল্লাহর কাছেই প্রার্থনা করতে শিখিয়েছেন। কোথাও কখনো ঘুণাক্ষরেও 
বলেননি যে, কোনো প্রকার বিপদে অথবা ছোটখাট প্রয়োজনে আল্লাহ ছাড়া 
চাইবে । উপরন্ত্র কঠিনভাবে বারবার নিষেধ করেছেন আল্লাহ ছাড়া অন্য কারো 
কাছে চাইতে । বিশেষ করে কবর-কেন্দিক ইবাদত থেকে অত্যন্ত কঠিনভাবে 
নিষেধ করেছেন। কবরকে কেন্দ্র করেই যে শিরক প্রসার লাভ করে, - তা 
বিশেষভাবে জানিয়েছেন । এ ধরনের মানুষদেরকে অভিশাপ দিয়েছেন । 

সমাজে অনেক কথা প্রচলিত আছে। অমুক ব্যক্তি বিপদে পড়ে অমুক 
বুজুর্গকে ডেকেছিল, তিনি তাকে উদ্ধার করে দিয়েছেন। অমুক ব্যক্তি অমুকের 
মাযারে গিয়ে দু'আ করে বিপদ কেটে গিয়েছে । এগুলোতে কান দেবেন না। 
হিন্দু, খ্রিষ্টান ও সকল মুশরিক সমাজেই এ ধরনের কথা প্রচলিত। 


২৪ দেখুন, “এহইয়াউস সুনান”, পৃ. ২৩৪-২৩৮। 
২% কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, পঞ্চম অধ্যায়: অবিশ্বাস ও বিভ্রান্তি, পৃ. ৩৫৩-৫২২। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ১৭৩ 


ভাবতে বড় অবাক লাগে, এ সকল লোকমুখের কথা অনেক মুসলমান 
কত সহজে বিশ্বাস করেন! অথচ কুরআন ও হাদীসের কথায় তাদের আস্থা আসে 
না। আল্লাহ ও তার মহান রাসূল % অগণিত ঘটনায় বলেছেন যে,_ অমুক, অমুক 
আল্লাহর কাছে প্রার্থনা করে বিপদ মুক্ত হয়েছে। ইউনূস (আ) মাছের পেটে 
কঠিনতম বিপদে আল্লাহকে ডেকে বিপদ মুক্ত হলেন। এ কথায় আস্থা রেখে এরা 
আল্লাহকে ডাকতে চান না। অস্থির হয়ে শিরকের মধ্যে নিপতিত হন। 
" প্রিয় পাঠক, কুরআন ও হাদীসের বিবরণে আস্থা রাখুন। শুধুমাত্র 
আল্লাহকেই ডাকুন। তার রহমত থেকে আস্থা হারাবেন না। আল্লাহ 
আমাদেরকে শিরকের ভয়াবহ অন্ধকার থেকে রক্ষা করুন। 


১. ১৬. রাসূলুল্লাহর & সালাত-সালাম জ্ঞাপক যিকর 

আল্লাহর যিক্র-এর একটি বিশেষ প্রকরণ রাসূলুল্লাহ (সু) -এর উপর 
সালাত (দরুদ) ও সালাম পাঠ করা । সালাত ও সালাম প্রার্থনা মূলক যিক্রের 
অন্যতম ৷ এতে মুমিন আল্লাহর স্মরণ করেন এবং প্রার্থনা করেন যে, তিনি যেন 
তার নবীর উপর সালাত ও সালাম প্রেরণ করেন। সালাত-সালাম পাঠকারী 
যিক্রের সাধারণ ফযীলত অর্জন করবেন। উপরস্ত সালাত ও সালামের বিশেষ 
গুরুত্ব ও মর্যাদা রয়েছে, যা আমরা এ অনুচ্ছেদে আলোচনার চেষ্টা করব। 


১. ১৬. ১. সালাত ও সালাম : অর্থ ও অভিব্যক্তি 

বাংলা ভাষায় বিভিন্ন ইসলামী শব্দের ফাসী প্রতিশব্দ ব্যবহারের ফলে 
ফেলি। এ সকল পরিভাষার অন্যতম ‘সালাত’ ৷ মুসলিম জীবনের অন্যতম দু'টি 
ইবাদত ‘সালাত’ নামে পরিচিত; প্রথমটি: ইসলামের দ্বিতীয় স্তম্ভ, ইসলামের 
অন্যতম ইবাদত ‘সালাত’, যা আমরা বাংলায় ফারসী প্রতিশব্দ ‘নামায’ বলে 
অভিহিত করি। দ্বিতীয়টি: মানবতার মুক্তির দূত, আল্লাহর প্রিয়তম ও শ্রেষ্ঠতম 
নবী মুহাম্মাদ &্-এর জন্য ‘সালাত’ প্রেরণ করা, যাকে আমরা বাংলায় ফার্সী 
শব্দে ‘দরুদ’ বলে থাকি। 

চতুর্থ হিজরী শতকের প্রখ্যাত ভাষাবিদ ইবনে দুরাইদ: আবু বকর 
মুহাম্মাদ বিন হুসাইন (৩২১ হি) লিখেছেন : ‘সালাত’ শব্দের মূল: দু'আ বা 
প্রার্থনা । 44 ৭ “সাল্লি আলাইহি” অর্থাৎ, “তার জন্য দু'আ কর” ।২৭৬ 


২৭৬ 


ইবনে দুরাইদ, জামহারাতুল লুগাত ৩/২৬০ । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%)-এর যিক্র ওষীফা ১৭৪ 


এ শতকের অন্য ভাষাবিদ আহমদ ইবন ফারিস (৩৯৫হি) বলেন: “এ 
ধাতুটির ২টি মূল অর্থ রয়েছে: একটি অর্থ আগুন বা আগুন জাতীয় উত্তাপ ... 
ইত্যাদি বোধক ৷ দ্বিতীয় অর্থ এক ধরনের উপাসনা । ... দ্বিতীয় অর্থে সালাত 
শব্দের অর্থ দু'আ । ... আর আল্লাহর পক্ষ থেকে সালাত অর্থ রহমত 1...৮২৭৭ 

এ সময়ের অন্য ভাষাবিদ ইসমাঈল বিন হাম্মাদ জাওহারী (৩৯৮ হি) 
বলেন: “সালাত শব্দের অর্থ দু'আ বা প্রার্থনা । আল্লাহর পক্ষ থেকে সালাতের অর্থ: 
রহমত বা করুণা । এছাড়া আগুনে পোড়ান বা ঝলসানকেও সালাত বলা হয় ।*২৭৮ 

অন্যান্য সকল ভাষাবিদ এ কথাগুলোই বলেছেন। তারা বলেছেন, 
. সালাত শব্দের অর্থ রহমত ও বরকতের জন্য দু'আ করা, ক্ষমা প্রার্থনা করা। 
ইসলামের দ্বিতীয় স্তম্ভ সালাতকে (নামায) সালাত নামকরণের কারণ এ 
ইবাদতের মূল আল্লাহর কাছে প্রার্থনা করা, তার করুণা ও ক্ষমা ভিক্ষা করা। 
আল্লাহর পক্ষ থেকে সালাত প্রদানের অর্থ রহমত, করুণা ও বরকত প্রদান। 
আল্লাহর পক্ষ থেকে তার রাসূল ঞ&%-কে সালাত প্রদান বা সালাত প্রেরণের অর্থ 
তাকে রহমত প্রদান, সর্বোত্তম মর্যাদা ও প্রশংসা প্রদান ৷ ফিরিশতারা কারো 
উপর সালাত প্রেরণ করেছেন অর্থ তারা আল্লাহর কাছে উক্ত ব্যক্তির জন্য 
রহমতের, মর্যাদা ও ক্ষমা চেয়ে প্রার্থনা করেছেন। কোনো মানুষ অন্যকে 
‘সালাত’ প্রদান বা প্রেরণ করেছে বলতে বুঝান হয় সে তাকে মর্যাদা ও সম্মান 
প্রদান করেছে, তীর জন্য রহমত, ক্ষমা ও মর্যাদার দু'আ করেছে।২৯ 

১. ১৬. ২. কুরআন করীমে সালাত 


আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন: 
9১ ১৮০ BG ১৯৮০০ VS VSS 81959 157 2548 ll 
& রি RL RDS AJIN ০ পি রা 
১৭ 1 0450 0 SG Fd LOI PEE Sa SD 
“হে বিশ্বাসীগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহ স্মরণ (যিক্র) কর 
এবং প্রভাতে ও বিকালে তার পবিত্রতা (তাসবীহ) কর । তিনি তোমাদের উপর 
সালাত প্রদান করেন এবং তার ফিরেশতাগণও; যেন তোমাদেরকে অন্ধকার 
থেকে আলোতে বের করে নিয়ে আসেন।”২৮০ 
২৭৭ ইবনে ফারিস, মু'জাম মাকায়ীসুল ৩/৩০০-৩০১। 
২৭৮ জাওহারী, সিহাহ ৬/২৪০২। বু ৃ 
২৭৯ ইবনে মানযুর, লিসানুল আরব ১৪/৪৬৪-৪৬৯, আল-ফাইরোযআবাদী, আল-কামূসুল মুহীত ১৬৮১ 


পৃ., আল-ফাইউমী, আল-মিসবাহুল মুনীর, ৩৪৬পৃ. । 
২৮০ সুরা আহযাব : ৪১-৪৩। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ১৭৫ 


ইমাম ভাবারী বলেন: আল্লাহ সালাত (দরুদ) প্রদান করেন অর্থ: তিনি 
তাদেরকে দয়া করেন, ক্ষমা করেন, তাদের প্রশংসা ছড়িয়ে দেন এবং সম্মানিত 
করেন। ফিরিশতাগণ মুমিনগণকে সালাত (দরুদ) প্রদান করেন অর্থ: তারা 
তাদের জন্য আল্লাহর কাছে করুণা, ক্ষমা ও বরকত চেয়ে প্রার্থনা করেন।২৮১ 
এ ছাড়া কোনো কোনো মুমিনের জন্য বিশেষভাবে সালাতের উল্লেখ 
রয়েছে। বিপদে আপদে যারা ধৈয-ধারণকারীদের বিষয়ে আল্লাহ বলেন: 
তে TAL Ssh A dA € ৫৮ শা এ at 
এ সকল মানুষদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেক 
“সালাত'-সমূহ (অগণিত করুণা, ক্ষমা, বরকত ও সু-প্রসংসা”২) এবং রহমত 
এবং তারাই সুপথণ্রাপ্ত।”২৮৩ 
হাদীস শরীফে রাসূলুল্লাহ 3 বলেন: 
০১৯৪) AD ৬6 ১৯০ 44953 ঞ ৩1 
“নিশ্চয় আল্লাহ এবং ফিরিশতাগণ সালাত প্রদান করেন (সালাতের) 
কাতারের ডান দিকে অবস্থানকারীদের উপর ৷” হাদীসটি হাসান ।২৮৪ 
সর্বোপরি, আল্লাহ ও তীর ফিরিশতাগণ রাসূলুল্লাহ &্-এর উপর সালাত 
প্রদান করেন এবং বিশ্বাসীদেরকে সালাত ও সালামের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন: 
প গ 5৫ প্র ও ০. SAE FIs ০২ ৬ 
4০192 15 2০ জো জা এক ০৪০ 4৩১৩১ এ 91 
4০51০ 
“নিশ্চয় আল্লাহ এবং তার ফিরিশতাগণ “সালাত প্রদান করেন নবীর 
উপর । হে বিশ্বসীগণ, তোমরা তার উপর ‘সালাত’ দাও এবং ‘সালাম’ দাও ।”২৮৫ 
ইমাম তাবারী বলেন: আল্লাহ সালাত প্রদান করেন অর্থ: তিনি তার 
তার সুপ্রশংসা ও মর্যাদা বিশ্বাবাসীর মধ্যে ছড়িয়ে দেন। আর ফিরিশতাগণ 
সালাত দেন অর্থ: তারা তার জন্য আল্লাহর কাছে এগুলোর প্রার্থনা করেন ।”২৮৬ 
a hg তাফসীর হা 
EE SOE I ইয়ালিল ইমাম ফিস সাফফি) ১/ ভারতীয়:১/৯৮); সহীহ ইবন 
ax ১/১৭৮ :১/৯৮); 
_ হিব্বান ৫/৫৩৪; আলবানী, সহীহ আবী দাউদ ৩/২৫৫ | 


রর ৮৬স্রা আহযাব : ৫৬ । 
তাবারী, তাফসীর ২২/৪৩, ইবনে কাসীর, তাফসীর ৩/৪৮৬-৪৮৭ ) 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%)-এর যিকর ওবীফা ১৭৬ 


এখানে আল্লাহ বিশ্বাসীদের নির্দেশ দিলেন তার প্রিয়তম রাসূলের উপর 
সালাত ও সালামের ৷ কাউকে সালাম প্রদান করলে তাকে সম্মান প্রদান করা হয়। 
সাহাবীগণ আগে থেকেই তাকে সালাম দিয়ে আসছিলেন। সালাম প্রদানের 
ইসলামী পদ্ধতি তাদের সুপরিচিত: “আস-সালামু আলাইকুম ...”। কিন্তু তাকে 
তারা কিভাবে “সালাত” জানাবেন? সালাত তো দু'আ করা। তিনিই তো তাদের 
করবেন। কিংকর্তব্যবিমূড় হয়ে পড়লেন সাহাবায়ে কেরাম । কিভাবে তারা এ 
আয়াতের নির্দেশ পালন করবেন । অবশেষে তারা রাসূলুল্লাহ &&-কে প্রশ্ন করলেন। 
যিক্র নং ২৭: দূরুদে ইবরাহীমী-১ 
JT 4৪০ GN পেট) CULT Busy ১০০ ৬৮০০ tlh 
১০ ৫ 0 4০ FA এ শত এ 2০৪ 
১০০ ণা Ef hi গ) ৫4৮5 ১৩০) ১০০৮৪ নি 8১83 
৮:18 88015815282 
অর্থ : “হে আল্লাহ আপনি (আপনার বান্দা ও আপনার রাসূল) (উম্মী 
নবী) মুহাম্মাদ ও তার পরিজনের উপর সালাত প্রেরণ করুন যেমন আপনি 
সালাত প্রদান করেছেন ইবরাহীম ও তার পরিজনের উপর, নিশ্চয় আপনি 
মহাপ্রশংসিত মহাসম্মানিত। এবং আপনি বরকত প্রদান করুন (আপনার বান্দা . 
ও আপনার রাসূল) (উম্মী নবী) মুহাম্মাদের উপরে এবং মুহাম্মাদের পরিজনের 
উপরে যেমন আপনি বরকত প্রদান করেছেন ইবরাহীমের উপরে এবং 
ইবরাহীমের পরিজনের উপরে । নিশ্চয় আপনি মহাপ্রশংসিত মহা সম্মানিত ।” 
আবূ মাসউদ বদরী (রা), কা’ব বিন আজুরা (রা) প্রমুখ সাহাবী বলেন, 
উপরের আয়াতটি নাযিল হলে রাসূলুল্লাহ (3%) সাহাবীগণকে এভাবে সালাত পাঠ 
শিক্ষা দেন। উল্লেখ্য যে, বিভিন্ন সহীহ হাদীসে “মুহাম্মাদিন”-এর পরে 
“আবদিকা ওয়া রাসূলিকা (আপনার বান্দা এবং আপনার রাসূল) বিশেষণ বলা 
হয়েছে। অন্যান্য সহীহ বা হাসান হাদীসে “মুহাম্মাদিন”-এর পরে “আন- 
৬০০১১ HS 
৮৭ বুখারী, (৬৪-কিতাবুল আছিয়া, ১২-বাব (ইয়াযিফফুন) ৩/১২৩৩; (৬৮-কিতাবুত তাফসীর, সূরা 


আহযাব, ২৮২-বাব) ৪/১৮০২; (ভারতীয়: ২/৭০৪), (৮৩-কিতাবুদ দাআওয়াত, ৩১-বাবুস সালাত 
আলান নাবিয়িয, ১) ৫/২৩৩৯; (ভারতীয়: ২/৯৪০); মুসলিম (৪-কিতাবুস সালাত, ১৭-বাবুস সালাত 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৭৭ 


যিক্র নং ২৮: দরুদে ইবরাহীমী-২ | 
ঠা এ Ede CF 2৫৮5 IT এ) ১৩০৮ jo rth) 
LLL IT ০০ ১৫০০ এত ১৩ ol ৬০ ২০৮ ৩৬ A) 
45. LS 008 ATA এা এড CIN US 
অর্থ: “হে আল্লাহ আপনি মুহাম্মাদ ও তার পরিজনের উপর সালাত 
প্রেরণ করুন যেমন আপনি সালাত প্রদান করেছেন ইবরাহীমের পরিজনের 
উপর, নিশ্চয় আপনি মহা প্রশংসিত মহা সম্মানিত। নিশ্চয় আপনি মহাপ্রশংসিত 
মহা সম্মানিত । এবং আপনি বরকত প্রদান করুন মুহাম্মাদের উপরে এবং 
মুহাম্মাদের পরিজনের উপরে যেমন আপনি বরকত প্রদান করেছেন ইবরাহীমের 
পরিজনের উপরে । নিশ্চয় আপনি মহাপ্রশংসিত মহা সম্মানিত |” 
কা'ব (রা) বলেন, সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে 
কিভাবে সালাম দিব তা তো আমরা জানি, কিন্তু আপনার উপর ‘সালাত’ আমরা 
কিভাবে প্রদান করব? তখন তিনি বললেন, তোমরা বলবে... তিনি এ বাক্যগুলি 
শেখান। এ হাদীসে (কামা সাল্লাইতা “আলা- ইবরাহীমা) ও (কামা- বা-রাকতা 
“আলা ইবরাহীমা) বাক্য দু'টি নেই, সরাসরি (আ-লি ইবরাহীমা) বলা হয়েছে।২৮৮ 


যিক্র নং ২৯: দরুদে ইবরাহীমী-৩ 
এ Ce এও এও 9 এল ০৮ ০৪9০ ৫40 
৩১৫ ৩৫ 4 ৯৮০) এল ১৫০ এ 8১৩ FAA JT 
os ০ ৩ ঠা 
উচ্চারণ: আল্লাহুম্মা স্বাল্লি “আলা- মুহাম্মাদিন ওয়া “আলা- আযওয়া- 
জিহী ওয়া যুর্রিয়্যা-তিহী কামা- স্বাল্লাইতা আলা আ-লি ইবরা-হীম। ওয়া বা- 


রিক “আলা- মুহাম্মাদিন ওয়া “আলা আযওয়া-জিহী ওয়া যুর্রিয়্যা-তিহী কামা- 
বা-রাক্তা আলা আ-লি ইবরা-হীম। 


আলান নাবিয়্য) ১/৩০৫-৩০৬; (ভারতীয়: ১/১৭৫); আবূ দাউদ €২-কিতাবুস সালাত, ১৮৫-বাবুস 
সালাতিন আলান নাবিয়্য) ১/২৫৫, ৯৭৬; (ভারতীয় ১/১৪১), আস-সুনান ৩/১৬২; হাকিম, আল- 
মুসতাদরাক ১/৪০১; ইবনুল আসীর, জামিউল উসুল ৪/৪০১। 

* বুখারী (৮৩-কিতাবুদ দাআওয়াত, ৩১-বাবুস সালাত আলান নাবিয়িয..) ৫/২৩৩৯; (ভা ২/৯৪০); 
মুসলিম €৪-কিতাবুস সালাত, ১৭-বাবুস সালাত আলান নাবিয্যি) ১/৩০৫-৩০৬; (ভা ১/১৭৫)। 


১২ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ )-এর যিকর ওযীফা ১৭৮ 


অর্থ: হে আল্লাহ, সালাত প্রদান করুন মুহাম্মাদের উপরে এবং তার 
স্ত্রীগণ ও তীর সন্তানসত্ততিগণের উপরে, যেমন আপনি সালাত প্রদান করেছেন 
ইবরাহীমের পরিজনদের উপরে । এবং আপনি বরকত প্রদান করুন মুহাম্মাদের 
উপরে এবং তার স্ত্রীগণ ও তার সন্তানসন্ততিগণের উপরে, যেমন আপনি 
বরকত প্রদান করেছেন ইবরাহীমের পরিজনদের উপরে। 

আবূ হুমাইদ সায়ীদী (রা) বলেন, সাহাবীগণ বলেন: হে আল্লাহর 
রাসূল, আমরা কিভাবে আপনার উপর সালাত পাঠ করব? তখন তিনি এভাবে 
সালাত পাঠ করতে শিক্ষা দেন।২৮৯ 

হাদীস শরীফে আমরা দেখতে পাই আরো অনেক সাহাবীই এ আয়াত 
নাজিল হওয়ার পরে রাসূলে আকরাম &-এর কাছে সালাত প্রদানের পদ্ধতি 
জিজ্ঞাসা করেছেন ।২৯০ আর তিনি তাদের সকলকেই “দরুদে ইবরাহিমী” শিক্ষা 
দিয়েছেন। ভাষার ক্ষেত্রে এরূপ সামান্য কম-বেশি আছে। 

আল্লামা ইবনুল আসীর মুবারাক বিন মুহাম্মাদ (৬০৬ হি) বলেছেন: 
“আল্লাহ তা'আলা আমাদেরকে তার প্রিয়তম নবীর (সু) উপর সালাত প্রদানের 
নির্দেশ দেন। কিন্তু আমরা তো তীর মর্যাদা অনুধাবন করতে পারব না, তার প্রতি 
আমাদের কর্তব্যও পুরো বুঝতে পারব না। তাই আমরা এ দায়িত্ব আবার মহান 
আল্লাহকেই দিলাম, আমরা বললাম: হে আল্লাহ আপনি তার উপর সালাত প্রদান 
করুন, কারণ তার মর্যাদা সম্পর্কে আপনিই ভাল অবগত আছেন।” তিনি আরো 
বলেন: “আমরা যখন বলি: “আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ', হে আল্লাহ 
মুহাম্মাদের উপর সালাত প্রেরণ করুন, তার অর্থ: হে আল্লাহ, দুনিয়াতে তার 
তাকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন এবং আখেরাতে তার শাফা'আত কবুল করে, 
তাকে সর্বোত্তম পুরস্কার প্রদান করে তাকে মর্ধাদাময় করুন।”২৯১ 

১. ১৬. ৩. হাদীস শরীফে সালাত ও সালাম 


হাদীসের আলোকে আমরা জানতে পারি যে, রাসূলুল্লাহ &%&-এর উপর 
সালাত ও সালাম পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত । বস্তুত সৃষ্টির সেরা, সকল 
যুগের সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর প্রিয়তম বন্ধু, হাবীব, খলীল ও রাসূল 
£ট আজীবন কষ্ট করে আমাদের জন্য আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত পার্থিব ও 


২» মুসলিম (৪-কিতাবুস সালাত, ১৭-বাবুস সালাত আলান নাবিয়্য) ১/৩০৬, ৪০৭ (ভা ১/১৭৫)। 
হয ভাবী তাফসীর ২২/৪৩-৪৪, ইবনে কাসীর, তাফসীর ৩/৪৮৬-৪৯৫। 
২৯১ ইবনুল আসীর, আন-নিহায়া ফী গরীবিল্প হাদীস ৩/৫০। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৭৯ 


পারলৌকিক জীবনের শান্তি ও সফলতার একমাত্র পথ ইসলামকে মানব জাতির 
জন্য পৌছে দিয়ে গিয়েছেন। তার জন্য যে মানব সন্তান আল্লাহর কাছে মর্যাদা ও 
রহমতের প্রার্থনা না করবে, তার উপর যে মানুষ সালাম না পাঠাবে সে মানুষ 
মানব জাতির কলঙ্ক । একজন মানুষের নূন্যতম প্রেরণা হওয়া উচিত যে, সে তার 
ইহলৌকিক ও পারলৌকিক মুক্তি ও শাস্তির বার্তাবাহক মুহাম্মাদুর রাসূলুল্লাহ (&%) 
-এর উপর হৃদয়ের সবটুকু দরদ দিয়ে সালাত ও সালাম পাঠ করবে, তার শাস্তি, 
মর্যাদা ও রহমতের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করবে। আল্লাহ তাকে সর্বোত্তম 
মর্যাদা দান করেছেন। কিন্তু মানব সন্তানের দায়িত্ব তার জন্য প্রার্থনা করা । 

১. ১৬. ৩. ১. সালাত পাঠের গুরুত্ব ও ফযীলত 

রাসূলুল্লাহ %-এর উপর সালাত পাঠ আমাদের দায়িত্ব । তিনি আমাদের 
জন্য যা করেছেন আমরা জীবন বিলিয়ে দিলেও তার সামান্যতম প্রতিদান দিতে 
পারব না। কারণ আমরা হয়ত আমাদের সংক্ষিপ্ত জীবনটা বিলিয়ে দিলাম, কিন্ত 
তিনি তো আমাদের পার্থিব ও পারলৌকিক অনন্ত জীবনের সফলতার পথ দেখাতে 
তার মহান জীবনকে উৎসর্গ করেছেন। তাই রাসূলুল্লাহ &-এর প্রতি আমাদের 
নুন্যতম দায়িত্ব যে আমরা সদা সর্বদা তীর সর্বোচ্চ মর্যাদার উত্তরোত্তর বৃদ্ধির জন্য 
আল্লাহর কাছে প্রার্থনা করব। কিন্তু মহান রাব্বুল আলামীনের দয়া দেখুন, তার 
হাবীবের প্রতি তীর সম্মান প্রদর্শনের একটি দিক এ-ই যে, যদিও সালাত পাঠ 
আমাদের দায়িত্ব তবুও এতে মহান আল্লাহ এতো খুশি হন যে এর জন্য অফুরন্ত 
পুরস্কার দান করেন । সালাতের পুরস্কারসমূহের অন্যতম নিম্নের ৬ প্রকার পুরস্কার: 

(১). আল্লাহ দয়া, ক্ষমা ও বৃদ্ধি করবেন 

আব্দুল্লাহ ইবনে মাস'উদ (রা) বলেছেন : রাসূলুল্লাহ (সু) বলেছেন: 

1০১৮ ৬ 4৫6 dL BLL Ln Hil 

“তোমরা আমার উপর সালাত পড়; কারণ যে ব্যক্তি আমার উপর 
একবার সালাত পাঠ করবে আল্লাহ তাকে ১০ বার সালাত (রহমত) করবেন ।”২৯২ 

আবু বুরদা ইবনু নিয়ার (রা) বলেন, রাসুলুল্লাহ (8) বলেছেন: 
ও এ কা এত by LE ৯৩ AL ily 
০০9 ৩৮ ৮৯ ৬ 8 ক) ০৬০১ ৮৯৪ 209০9 ০ 
২৯২ মুসলিম, (৪-কিতাবুস সালাত, ১৭-বাবুস সালাত আলান নাবিয়্য) ১/৩০৬, নং ৪০৭ (ভা ১/১৭৫)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&%)-এর যিক্র ওযীফা ১৮০ 


“আমার উম্মাতের কেউ যদি অন্তর থেকে ইখলাস ও নিষ্ঠার সাথে 
একবার সালাত পাঠ করে, আল্লাহ সে সালাতটির বিনিময়ে তার ১০টি মর্যাদা 
বৃদ্ধি করবেন, ১০টি সাওয়াব লিখবেন এবং ১০টি গোনাহ ক্ষমা করবেন ।”২৯৩ 

আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ, (বন) বলেছেন: 


El oe ৬৬ কুটি di ০ ৪০9 ৯৩০ 2 এক ৯ 
০৬১১ ৮৯০ 4 ০) ০৬৬৮ ৯ 
“যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করবে আল্লাহ তাকে ১০ 
বার সালাত (রহমত) করবেন, তার ১০টি পাপ ক্ষমা করা হবে এবং তীর 
মর্যাদা ১০টি স্তর বাড়িয়ে দেওয়া হবে ।” হাদীসটির সনদ সহীহ ।২৯৪ 
আবু তালহা (রা) বলেন, একদিন সকালে রাসূলুল্লাহ £-কে অত্যন্ত 
আনন্দিত-চিত্তে দেখা গেল। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আজ 
আগনি খুবই আনন্দচিতত। তিনি বললেন : 


48 ০৪ ৯৩ ৬৫৮ ৬ এ০ ১508 ৪ ৬ আ gf এপ 


পাপা পাস্তা 


৫4৫6 509 ০৬০১ ০৬ এ ০9 ৩৫ PGE ৬০০ ৩৪০ 9৬ 
“হা, আমার প্রভুর নিকট থেকে একদূত এসে আমাকে বলেছেন : 
আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি আপনার উপর সালাত পাঠ করে, তাহলে 
আল্লাহ তার জন্য ১০টি সাওয়াব লিখবেন, তার ১০ টি গোনাহ ক্ষমা করে 
দিবেন, তার জন্য দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য ঠিক অনুরূপ 
সালাত (রহমত ও মর্যাদা) ফিরিয়ে দেবেন।” হাদীসটির সনদ হাসান ।২৯৫ 
অন্য হাদীসে আবু তালহা বলেন: একদিন রাসূলুল্লাহ 3% অত্যন্ত 
আনন্দিত চেহারায় আমাদের কাছে আসলেন। আমরা প্রশ্ন করলে তিনি 
বললেন: আমার কাছে ফিরিশতা এসে বলেন , আপনার প্রভু বলেছেন - 


My; As এত Ci ৯. ২০৩ জল এ Huy এ 


1.০ 4০ CAL YUE 


২৯০ নাসাঈ, আস-সুনানুল পাদ দি মুনযিরী, আত-তারগীব ২/৪৯৩; হাইসামী, মাজমাউয যাওয়াইদ 
১০/১৬২। হাদীসটির সনদ হাসান 

২ নাসাঈ, (১৩-কিতাবুস সাহউ, ৫৫- 'বারুল ফাদল ফিস সালাত..) ২/৫৭, নং ১২৯৪, (ভা ১/১৪৫); 
মুসনাদ আহমদ ১১৫৮৭, ১৩৩৪৩; আলবানী, সহীহ ওয়া দায়ীফ নাসায়ী ৩৪৪১। 

২ মুসনাদ আহমদ ৪/২৯, 'মাকদিসী, আল-আহাদীস আল-সুখতারাহ ১/১৮৭, সুনযিরী, আত-তারপীব 
২/৪৯৪; আলবানী, সহীহুত তারগীব ২/১৩৫। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ১৮১ 


“আপনি কি খুশি নন যে, কেউ আপনার উপর ১ বার সালাত দিলে 
আমি তার উপর ১০ বার সালাত দিব । আর কেউ আপনার উপর ১ বার সালাম 
দিলে আমি তার উপর ১০ বার সালাম দিব ।” হাদীসটি হাসান ।২৯৬ 

আব্দুর রহমান বিন আউফ (রা) বলেন: একদিন রাসূলুল্লাহ £্ বাইরে 
যান,” আমিও তাকে অনুসরণ করি। তিনি একটি খেজুরের বাগানে প্রবেশ করেন 
এবং সাজদায় যান। তিনি সাজদা রত অবস্থায় দীর্ঘ সময় অতিবাহিত করেন, ফলে 
আমি ভয় পাই যে, সাজদা রত অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেল কিনা? এজন্য 
আমি কাছে এসে নজর করি । তিনি মাথা তুলে বলেন : আব্দুর রহমান, তোমার কী 
হয়েছে? তখন আমি আমার (মনের ভয়ের) কথা তাকে জানালাম । তিনি বললেন : 
জিবরাঈল আমাকে বললেন: আপনি কি এজন্য খুশি নন যে, আল্লাহ বলেছেন : 


42215 ৬৫০7 59 এ ০৪০ ৬৬৫ ৬০ ০৮ 
“আপনার উপর যে সালাত (দরুদ) পাঠাবে আমিও তার উপর সালাত 


(রহমত, বরকত) পাঠাব, আর যে আপনার উপর সালাম পাঠাবে আমি তার উপর 
সালাম পাঠাব ।” (তিনি বলেন) “আর এ জন্য আমি কৃতজ্ঞতার সাজদা করি ।”২৯৭ 


আব্দুল্লাহ বিন আমর (রা) বলেন: রাসূলুল্লাহ শট বলেন: 
এ ৮ BLE le ০০ ০৮০০৪ ০৮৭ ৮০০ পু 
এ 4০ (ডি মু ও 19006 ভর বুডি &। ০০ ৪৯৩ EE 
00 STAM 5৪৫ 2৮১9 4) অত ক এ ১] জেতে এ 
9৫ ৩ বু 
“যখন তোমরা মুয়াযযিনকে (আযান দিতে) শুনবে তখন সে যা যা 
বলবে তোমরাও তা বলবে, এরপর তোমরা আমার উপর সালাত পাঠ করবে ; 
কারণ যে আমার উপর সালাত পাঠ করবে আল্লাহ তাকে একটি সালাতের 
বিনিময়ে ১০ বার সালাত (রহমত, মর্যাদা, বরকত) প্রদান করবেন। এরপর 


তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওসীলা প্রার্থনা করবে ; ওসীলা জান্নাতের 
এমন একটি মর্যাদার স্থান যা শুধুমাত্র আল্লাহর একজন বান্দাই লাভ করবেন, 
২৯৬ নাসায়ী (১৩-কিতাবুস সাহউ, ৪৭-বাব ফাদলিত তাসলীম...) ২/৫১, নং ১২৮২, (ভা ১/১৪৩); 
আলবানী, সাহীহ ওয়া দায়ীফ নাসায়ী ৩/৪২৭। i 
*৭ মুসতাদরাক হাকিম ১/৩৪৪-৩৪৫, ৭৩৫; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ২/২৮৭ । হাদীসটি সহীহ । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিক্র ওযীফা ১৮২ 


আমি আশা করি আমিই তা লাভ করব। যে ব্যক্তি আমার জন্য 'ওসীলা' প্রার্থনা 
করবে তার জন্য শাফায়াত প্রাপ্য হবে ।”২৯৮ 

যিক্র নং ৩০ : মাসনূন সালাত 
পে ast? পপ শত ৩ ES EET 6৮5 নি PE 
০] 

9৮517 71217558205 

উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি “আলা- মুহাম্মাদিন, “আবদিকা ওয়া 

রাসূলিকা, ওয়া সাল্লি “আলাল মু'মিনীনা ওয়াল মু'মিনা-ত, ওয়াল মুসলিমীন 
ওয়াল মুসলিমা-ত। 

অর্থ: “হে আল্লাহ, আপনি সালাত প্রেরণ করুন আপনার বান্দা ও 
রাসূল মুহাম্মাদের উপর, এবং সালাত প্রেরণ করুন সকল মুমিন পুরুষ, মুমিন 
নারী, মুসলিম পুরুষ ও মুসলিম নারীর উপর ।” 

আবু সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ (%)বলেছেন : 

5 4 ৬ ...4৩১ ও Jb BUG ৮৫০ ST 70৮5 5 Uf 

“কোনো মুসলিমের কাছে যদি দান করার কিছুই না থাকে তবে তার 
উচিত দু'আর মধ্যে এ কথাগুলো (সালাতটি) বলা; তাহলে এ সালাত তার জন্য 
যাকাত স্বরূপ গণ্য হবে (সে দান করার সাওয়াব অর্জন করবে)।” 

হাদীসটির সনদে দুর্বলতা থাকলেও, তা অনুধাবনযোগ্য এবং সাখাবী 
হাদীসটিকে হাসান বলেছেন।২৯* 

(২). ফিরিশতারা রহমত ও মর্যাদার জন্য দু'আ করবেন 
ফিরিশতাগণ সালাত পাঠকারীর জন্য দু'আ করেন। আমির বিন রাবিয়া (রা) 
বলেছেন: আমি রাসূলুল্লাহ ৪) -কে খুতবায় বলতে শুনেছি যে: 

০6 ০০ ৩ ৩ ৪০ SON ০৯ ৮৪৩ পেত ৬০ ৩৮ 
- HY 9৩০১ 1 IE 2 

“যে ব্যক্তি আমার উপর সালাত (দরুদ) পাঠ করবে, যতক্ষণ যে 

সালাত পাঠ করতে থাকবে ততক্ষণ ফিরেশতাগণ তার জন্য সালাত (দু'আ) 


i ৯ মুসলিম (8-কিতাবুস সালাত, ৭- বাব ইসতিহবাৰুল কাওলি..) ১/২৮৮, নং ৩৮৪ (ভারতীয় ১/১৬৬) । 
অর যন তান রত নং ১০০/৬৪০, সাখাবী, আল-কাউলুল বাদী, পৃ. ১২৭। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৮৩ 


করতে থাকবেন, অতএব কোনো বান্দা চাইলে তা বেশি করে করুক অথবা কম 
করে করুক ।” হাদীসটির সনদ হাসান বা গ্রহণযোগ্য ।৩০০ 
অন্য হাদীসে আব্দুল্লাহ বিন আমর (রা) বলেছেন: 
৪১৩০ ০১৮০ 4৫৯৩০ এডি এ এত ৯৩ ই 40 050 ৬ এ ১ 
“কেউ রাসূলুল্লাহ ্-এর উপর একবার সালাত পাঠ করলে আল্লাহ এবং তার 
ফিরিশতাগণ তার উপর সত্তর বার সালাত (রহমত ও দু'আ) করেন ।”০০, 
(৩). সালাত রাসূলুল্লাহর (%) কাছে পৌছান হবে 
সালাত পাঠের পুরস্কারের ৩য় দিক , সালাত রাসূলুল্লাহ £-এর কাছে 
পৌঁছান হবে। অন্য কোনো পরলোকগত মানুষের জন্য দু'আ করা হলে তা 
আল্লাহ হয়ত কবুল করবেন এবং যার জন্য দু'আ করা হয়েছে তাকে বিনিময়ে 
মর্যাদা বা পুণ্য দান করবেন। কিন্তু তিনি হয়ত দু‘আকারীর বিষয়ে বিস্তারিত 
জানবেন না। কিন্তু রাসূলুল্লাহ &ু-এর উপর সালাত পাঠকারীর সকল 
পুরস্কারের অতিরিক্ত আনন্দ এ যে, তার নাম ও পরিচয়সহ তার সালাত 
রাসূলুল্লাহ :%-কে পৌছান হবে । বিভিন্ন সহীহ হাদীস থেকে আমরা জানি, যে 
কোনো মুসলিম দুনিয়ার যেখানেই থাক না কেন, দুনিয়ার যে প্রান্ত থেকেই সে 
সালাত পাঠ করুক না কেন, তীর সালাত মদীনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ পর্ট- 
এর কাছে তার কবর মুবারাকে পৌছান হবে । উপরস্ত কোনো কোনো হাদীসে 
এরূপও বলা হয়েছে যে, রাসূলুল্লাহ পু সালাত পাঠকারীর জন্য দু'আ করবেন। 


আউস বিন আউস (রা) বলেন, রাসূলুল্লাহ £& বলেছেন: 
০] সি/এ ১ এ 
oy SD 03 Dial ৮৫ ih 1556 2২০ <) 2০1 <) 
১৮ ৬০০ le ৫৯৩ ৬০ LF dn 2555 0 ৪6 
তিথি sl YEH oY ০৪৮৮ ও এ এ) 9৪ ০৯ 


“তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন শুক্রবার। এদিনেই 
আদমকে সৃষ্টি করা হয়েছে, এদিনেই তিনি মৃত্যুবরণ করেছেন, এদিনেই সিংগা 
** ইবনু মাজাহ (৫-কিতাবু ইকামাতিস সালাত, ২৫-বাবুস সালাত আলান নাবিয়্য) ১/২৯৪, নং ৯০৭, 
(ভা. ১/৬৫); মুনযিরী, আত-তারগীব ২/৪৯৭-৪৯৮; আলবানী, সহীহ সুনানি ইবনু মাজাহ ১/২৭৩। 

৩১ হাইসামী মাজমাউ্য যাওয়াইদ ১০/১৬০। হাইসামী হাদীসটিকে হাসান বলেছেন। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&&)-এর যিক্র ওযীফা ১৮৪ 


ফুক দেওয়া হবে, এদিনেই কিয়ামত হবে । কাজেই এ দিনে তোমরা আমার 
উপর বেশি করে সালাত পাঠ করবে, কারণ তোমাদের সালাত আমার কাছে 
পেশ করা হবে।” সাহাবীগণ বলেন : “হে আল্লাহর রাসূল, আপনি তো 
(কবরের মাটিতে) বিলুপ্ত হয়ে যাবেন, মিশে যাবেন, কিভাবে তখন আমাদের 
সালাত আপনার নিকট পেশ করা হবে?” তিনি বলেন : “মহান আল্লাহ মাটির 
জন্য নিষিদ্ধ করেছেন নবীদের দেহ ভক্ষণ করা ।” হাদীসটির সনদ সহীহ ।৩০২ 
এনা বিট রা রুহ লেরেন রাসূলুল্লাহ % বলেছেন: 


2 JA at 2 JA 


CEL Bl EU পচ ০ 553 EB ভা Le bl of 
“কেউ আমার কবরের নিকট থেকে আমার উপর সালাত বললে আমি 
শুনতে পাই। আর যদি কেউ দূর থেকে আমার উপর সালাত বলে তবে আমাকে 
তা জানান হয়।” হাদীসটির সনদ খুবই দুর্বল। তবে একাধিক সমার্থক বর্ণনার 
কারণে কোনো কোনো মুহাদ্দিস হাদীসটিকে হাসান বলে গণ্য করেছেন।৩০০ 
রাসূলুল্লাহ ্ তার উম্মাতকে যে যেখানে অবস্থান করবে সেখানে 
থেকেই সালাত-সালাম পাঠ করতে নির্দেশ দিয়েছেন এবং তাদের সালাত- 
সালাম তার কাছে পৌছান হবে বলে নিশ্চিত করেছেন । এ বিষয়ে তার প্রিয়তম 
নাতী ইমাম হুসাইন, আবু হুরাইরা প্রমুখ সাহাবী (রা) তার থেকে বিভিন্ন হাদীস 
বর্ণনা করেছেন । ইমাম হুসাইন (রা) বলেন, রাসূলুল্লাহ & বলেছেন: 
“তোমরা যেখানেই থাকনা কেন আমার উপর সালাত পাঠ কর, কারণ 
তোমাদের সালাত আমার কাছে পৌছান হবে ।” হাদীসটির সনদ হাসান 
ইমাম হাসান বিন আলী (রা) বলেছেন, রাসূলুল্লাহ $% বলেছেন: 


৮ Cl) 2৮7,8৮2 stot Ll 5 ঠা 58 ৮ 
151 ০7৩ ও 195 ১১ 61) 95 ৬১০৮০ ১ PU 15০ 
os এ লি ০2905 89 919 পে 


৩০২ নাসাঈ (১৪-কিতাবুল জুম'আ, ৫-বাব ইকসারিস সালাত..) ২/১০১, নং ১৩৭১, (ভা. ১/১৫৪) ইবন 
মাজাহ €৫-কিতাবু ইকামাতিস সালাত, ৭৯-বাবুন ফী ফাদলিল জুমুআ) ১/৩৪৫, ৫২৪ নং ১০৮৫, 
(ভা. ১/৭৬); আবূ দাউদ (তাফরী আবওয়াবিল জুমুআ, বাব ফাদলি ইআওমিল 'জুমুআ) (ভারতীয়: 
১/১৫০) মুসতাদরাক হাকিম ১/৪১৩, ৬০৪, আত-তারগীব ২/৫০১-৫০২) 
= হইহহ হারা পৃ. ১০৩-১০৫; শুআবুল ঈমান ২/২১৮; সাথাবী, আল-কাউলুল বাদী 
১৫৪ পৃ bo pA Tic eb Sch মা'বুদ পা ২২; যাহাবী, মীষানুল ইতিদাল ৬/৩২৮; উকাইলী, 
আদ- পাকা ৪/২৩৬; যায়ীফাহ ১/৩৬৬-৩৭৯, নং ২০৩ । 

৩৪ মুনযিরী, আত-তারগীব ২/৪৯৬; ৯ মাজমাউয যাওয়াইদ ১০/১৬২। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৮৫ 


“তোমরা তোমাদের বাড়িতে বসেই সালাত আদায় করবে, তোমাদের 
বাড়িগুলোকে কবর বানিয়ে ফেলবে না। আর আমার বাড়িকেও ঈদ (ঈদগাহ বা 
আনন্দ বা সমাবেশের স্থান) বানিয়ে ফেলবে না। তোমরা (তোমাদের 
বাড়িতেই) আমার উপর সালাত ও সালাম পাঠাও, কারণ তোমরা যেখানেই 
থাক না কেন তোমাদের সালাত ও সালাম আমার কাছে পৌছে যায় ।”৩০৫ 

| অন্য হাদীসে আবু হুরাইরার (রা) বলেন, রাসূলুল্লাহ 3 বলেছেন: 
৮০০০ 
পি ৯০৩৮ ০৮ 

“তোমরা আমার কবরকে ঈদ বানাবে না এবং তোমাদের বাড়িগুলোকে 
কবর বানাবে না, যেখানেই থাকনা কেন আমার উপর সালাত পাঠ করবে; কারণ 
তোমাদের সালাত আমার কাছে পৌছে যাবে ।” হাদীসটি হাসান ।*৬ 

আল্লাহর কত দয়া! বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (88)-এর উম্মত 
বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকবে, ক'জনের জন্যই বা সম্ভব হবে মদীনায় গিয়ে 
সালাত ও সালাম পাঠের। তাই তাদের দিলেন অফুরন্ত নিয়ামত। নিজ ঘরে 
বসে উম্মত সালাম জানাবে, সালাত পাঠ করবে, আর আল্লাহর ফিরিশতাগণ তা 
রাসূলে আকরাম (&)-এর পবিত্র কবরে পৌছে দেবেন। 

সালাত ও সালাম তার কাছে পৌছানোর নিশ্চয়তার পাশাপাশি একটি 
হাদীসে বর্ণিত হয়েছে যে, সালাত পাঠকারীর নাম ও পরিচয়ও রাসূলুল্লাহ %&- 
কে জানান হয়। আম্মর বিন ইয়াসির (রা) বলেন, রাসূলুল্লাহ %& বলেছেন: 
dE ভন 99১৬0 এ এ SL i 05 dr) 

৩০৪ এ 2১০ 0 ৯৪৩০ ১9 2১৬ তরী ৩০৪ 

“মহান আল্লাহ আমার কবরে একজন ফিরিশতা নিয়োগ করছেন, 
ব্যক্তি আমার উপর সালাত পাঠ করবে তখনই সে ফিরিশতা আমাকে সালাত 
পাঠকারীর নাম ও তার পিতার নাম উল্লেখ করে আমাকে তার সালাত পৌছে 
দিয়ে বলবে: অমুকের ছেলে অমুক আপনার উপর সালাত প্রেরণ করেছে।” 
প মুসনাদে আবী ইয়ালা ১২/১৩১, নং ৬৭৬১; হাইসায়ী, মাজমাউয যাওয়ায়েদ ২/২৪৭। হাইসামী একাধিক 

দুর্বল সনদের কারণে হাদীসটিকে শক্তিশালী বলেছেন। 
০০১ মুসনাদ আহমদ, শুৰাইব আরনাউতের টীকা সহ (শামিলা) ২/৩৬৭। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%)-এর যিকর ওষীফা ১৮৬ 


হাদীসটির সনদে দুর্বলতা আছে। তবে এ অর্থে আরো কয়েকটি দুর্বল 
সনদের হাদীস আল্লামা সাখাবী তীর সালাত বিষয়ক বই “আল-কাওলুল 
বাদীয়” গ্রন্থে উল্লেখ করেছেন, যে সকল হাদীস থেকে বুঝা যায় সালাত 
পাঠকারীর সালাত যখন রাসূলুল্লাহ ঞু-এর দরবারে পেশ করা হয় তখন 
সালাত পাঠকারীর নাম ও পিতার নামসহ তার পরিচয় তার দরবারে পেশ করা 
হয়। একই বিষয়ে কয়েকটি দুর্বল বা যয়ীফ হাদীস বর্ণিত হলে বিষয়টি 
গ্রহণযোগ্যতা লাভ করে, যাকে মুহাদ্দিসগণ “হাসান লিগাইরিহী' বলেন। এ 
হাদীসটিও এভাবে ‘হাসান’ বা গ্রহণযোগ্য বলে গণ্য 1০০৭ 

আমরা অন্যান্য সহীহ হাদীসের আলোকে জেনেছি যে, আমাদের 
সালাত রাসূলুল্লাহ £%-এর দরবারে পৌছান হয়। পরের হাদীসগুলোর আলোকে 
আমরা আরো আশা করছি যে, আমাদের সালাত তার দরবারে পৌছানর সময় 
আমাদের ও আমাদের পিতাদের নামও তার মুবারক দরবারে উচ্চারিত হয়। 
আমাদের জন্য এর চেয়ে গৌরবের ও আনন্দের বিষয় আর কী হতে পারে? 


(8). রাসূলুল্লাহ ($) সালাত পাঠকারীর জন্য দু'আ করবেন 

কিন্তু প্রিয় পাঠক, এর চেয়েও আনন্দের বিষয় আপনাকে জানাচ্ছি। 
আনাস বিন মালিক (রা) বলেছেন , রাসূলুল্লাহ 3%বলেছেন: 

“কেউ আমার উপর একবার সালাত (দরুদ) পড়লে আমি তার উপর 
১০ বার সালাত (দুআ) করি।” হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য 1০৮ 

সালাত পাঠকারীর জন্য এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে যে, 
স্বয়ং রাসূলুল্লাহ (3%) তার জন্য দু'আ করবেন। শুধু তাই নয় একবর দরুদের 
জন্য তিনি ১০ বার দু'আ করবেন। সুব'হা-নাল্লাহ ! কত বড় পুরস্কার!! 

(৫). রাসূলুল্লাহ ()-এর শাফায়াত লাভের ওসীলা 

বিভিন্ন হাদীসের আলোকে আমরা জানতে পারি যে, সালাত পাঠকারীর 
জন্য আখেরাতের মুক্তি, রাসূলুল্লাহ পট-এর শাফায়াত ও জান্নাতের সুসংবাদ 
রয়েছে। আবু দারদা (রা) বলেন, রাসূলুল্লাহ 3 বলেছেন: 
০০৭ সাখাবী, আল-কাওলুল বাদী, পৃ. ১৫৩-১৫৫; আত-তারগীব ওয়াত তারহীব ২/৩৮৮ ও মাজমাউয 

যাওয়ায়েদ ১০/১৬২, সিলসিলাতুল আহাদীস আস সহীহা ৪/৪৩-৪৫, নং ১৫৩০। 


৩০” তাবারানী, আল-সু'জাম আল-আউসাত ২/১৭৮, ১৬৪২, ৩/১৯০ পৃ. নং ২৬৯২, হাইসামী, মাজমাউয 
যাওয়ায়িদ ১০/১৬৩, মুনযিরী, আত-তারগীব ২/৪৯৬। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৮৭ 


ELEN তি ৩৮১ পি শু ৩ পচ Ly 
45) ty 
“যে ব্যক্তি সকালে আমার উপর ১০ বার সালাত (দরুদ) পাঠ করবে 
এবং সন্ধ্যায় ১০ বার আমার উপর সালাত পাঠ করবে, কিয়ামতের দিন আমার 
শাফায়াত লাভের সৌভাগ্য তার হবে ।” হাদীসটির সনদ গ্রহণযোগ্য ।০৯ 
যিক্র নং ৩১ : আরেকটি মাসনূন সালাত 
LD (9 এ ০৩৩ ৮৪০9 20 859 ১৫০ ০৮০ রি 
উচ্চারণ: আল্লা-হুম্মা, স্বাল্লি “আলা- “ মুহাম্মাদিন, ওয়া আনযিলহুল 
মাকৃআদাল মুক্ার্রাবা “ইনদাকা ইয়াওমাল ক্য়ামাহ। 
অর্থ: “হে আল্লাহ মুহাম্মাদের উপর সালাত (দরুদ) প্রেরণ করুন এবং 
তাকে কিয়ামতের দিন আপনার নৈকট্য প্রাপ্ত অবস্থানে অবতীর্ণ করুন|” 


৮০০০৪ Vent 


“যে ব্যক্তি উপরের কথাগুলো তিক 
শাফায়াত পাওনা হবে।” হাদীসটির সনদে একজন দুর্বল রাবী রয়েছেন, তবে 
আল্লামা হায়সামী ও মুনযিরী হাদীসটিকে হাসান বা গ্রহণযোগ্য বলেছেন ।০১০ 

অন্য হাদীসে ইবনু মাস”উদ (রা) বলেন, রাসূলুল্লাহ %& বলেন: 


পা 


৪১৩০ পভ AH দিও (ও 5৬ এ 
“কিয়ামতের দিন মানুষদের মধ্য থেকে সে ব্যক্তি আমার সবচেয়ে 
নিকটবর্তী (আমার শাফায়তের সবচেয়ে বেশি হকদার) হবে, যে সবচেয়ে বেশি 
আমার উপর সালাত (দরুদ) পাঠ করে ।” হাদীসটি হাসান।-১১ অন্য একটি 
দুর্বল সনদের হাদীসে বলা হয়েছে : 


Llp ৮০০ ০ ৩ 5৮৮ ON তে ও ৮ ৬০১৮ 


৩০ হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১২০, আলবানী, সহীহুত তারগীব ১/৩৪৫। 

৩১ মুসনাদে আহমাদ ২/৩৫২, তাবারানী, আল-মু'জামুল 'কাবীর ৫/২৫-২৬ আল-মু'জামুল আউসাত ৩/৪৫৬, 
নং ৩২৯৭, হাইসামী, মাজমাউয যাওয়ায়িদ ১০/১৬৩, সুনযিরী, আত-তারগীব ২/৫০২-৫০৩। 

১ তিরমিযী (আবওয়াবুল জুমুআ, বাব...ফাদলিস সালাতি আলান নাবিয়্ি) ২/৩৫৪, নং ৪৮৪, (ভারতীয় 
১/১১০), সাখাবী, আল-কাউলুল বাদী, পৃ. ১৩০-১৩১; আলবানী, সাহীহিত তারগীব ২/১৩৩। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিকর ওযীফা ১৮৮ 


“যদি কেউ দিনে ১ হাজার বার আমার উপর সালাত দেরুদ) পাঠ 
করে তাহলে জান্নাতে তার অবস্থান স্থল না দেখে তীর মৃত্যু হবে না (মৃত্যুর 
পূর্বেই তার জান্নাতের ঘর দেখার সৌভাগ্য হবে)।” হাদীসটির সনদ দুর্বল ।৩১২ 

অন্য হাদীসে সামুরা বিন জুনদুব (রা) বলেন, রাসূলুল্লাহ £& বলেছেন: 
ন্ট ৮1০ ০ ৮৮ A in ১০7 ঠা ২০00 of 

5605 455 GG 2 49৩০ 2০ হাটি Bh, bf 

“আমি গত রাতে একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম (তার স্বপ্নও ওহী), আমি 
দেখলাম আমার উম্মতের এক ব্যক্তি পুল-সিরাতের উপর বুকে হেটে চলেছে, 
কখনো বা হামাগুড়ি দিচ্ছে, কখনো বা ঝুলে পড়ছে, এমতাবস্থায় আমার উপর 
পাঠকৃত তার সালাত এসে তাকে সোজাভাবে সিরাতের উপর সোজা দু'পায়ে 
দাড় করিয়ে দিল এবং তাকে উদ্ধার করল।” 

ইবনুল কাইয়েম ও সাখাবীর আলোচনা থেকে বুঝা যায় যে, হাদীসটির 
সনদে দুর্বলতা থাকলেও তা মোটামুটি গ্রহণযোগ্য বা আলোচনাযোগ্য ।"** 


(৬). আল্লাহ সকল সমস্যা ও দুশ্চিন্তা মিটিয়ে দেবেন 

উবাই বিন কাব (রো) বলেন: রাতের দুই-তৃতীয়াংশ অতিক্রান্ত হলে 
রাসূলুল্লাহ % দাঁড়িয়ে বলতেন: হে মানুষেরা, তোমরা আল্লাহর যিক্র কর, 
কিয়ামত এসে গেছে! কিয়ামত এসে গেছে! মৃত্যু তার আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে 
এসে উপস্থিত! মৃত্যু তার আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে এসে উপস্থিত! আমি বললাম: 
হে আল্লাহর রাসূল, আমি আপনার উপর অনেক সালাত (দরুদ) পাঠ করি, আমি 
(আমার সকল দু'আর) কী পরিমাণ অংশ আপনার সালাত (দরুদ) হিসেবে 
নির্ধারিত করব? তিনি বললেন: তোমার যা ইচ্ছা হয়। আমি বললাম: এক 
চতুর্থাংশ? তিনি বললেন: তোমার যা ইচ্ছা, তবে যদি আরো বেশি কর তাহলে তা 
তোমার জন্য উত্তম হবে। আমি বললাম: অর্ধেক? তিনি বললেন: তোমার যা ইচ্ছা, 
তবে যদি আরো বেশি কর তাহলে তা তোমার জন্য উত্তম হবে। আমি বললাম: 
দুই তৃতীয়াংশ? তিনি বললেন: তোমার যা ইচ্ছা, তবে যদি আরো বেশি কর 
তাহলে তা তোমার জন্য উত্তম হবে । আমি বললাম: আমার সকল প্রার্থনা ও দু'আ 
আপনার (সালাত পাঠের) জন্যই নির্ধারিত করব । তখন তিনি বললেন : 


৩১২ ইবনুল কাইয়েম, জালাউল আউহাম, পৃ. ৩০, সাখাবী, আল-কাউলুল বাদী, পৃ. ১২৬। 
৩১০ ইবনুল কাইয়েম, জালাউল আউহাম; পৃ. ২৩৫, সাথাবী, আল-কাওলুল বাদী, পৃ. ১২৪। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ১৮৯ 
“তাহলে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে এবং তোমার 
পাপসমূহ ক্ষমা করা হবে।” হাদীসটি সহীহ ।১১? 
হাব্বান বিন মুনকিয (রা) বলেছেন, এক ব্যক্তি বলে: হে আল্লাহর 
রাসূল, আমি আমার সালাতের (দু“আর) এক তৃতীয়াংশ আপনার (সালাত 
পাঠের) জন্য নির্ধারণ করব কি? রাসূলুল্লাহ বললেন: হা, যদি চাও। লোকটি 
বলল : দুই তৃতীয়াংশ? তিনি বললেন: হা, যদি চাও। লোকটি বলল: আমার 
সকল সালাত (দু'আ) আপনার জন্য নির্ধারিত করি? রাসূলুল্লাহ গু বললেন : 
৬০০ 93১ ৮0555 40 ৩৬৪৫ গু 


“তাহলে আল্লাহ তোমার দুনিয়া ও আখেরাতের সকল উদ্বেগ উৎকন্ঠার 
অবসান ঘটাবেন (সকল প্রয়োজন মিটিয়ে দিবেন) ৷” হাদীসটির সনদ হাসান ।০১৫ 


একজন মুসলিম যত পাপীই হোন না কেন, তার পার্থিব বা পারলৌকিক 
যে কোনো সমস্যা, যে কোনো বিপদ-আপদ, যে কোনো বেদনা ব্যথায় তিনি 
আল্লাহর দরবারে প্রার্থনা করেন। আল্লাহর রহমতই আমাদের একমাত্র 
আশ্রয়স্থল। শত পাপের বোঝা মাথায় নিয়েও আমরা আশা করি মহান আল্লাহ 
দয়া করে আমাদের প্রার্থনা কবুল করবেন এবং আমাদের সকল সমস্যা মিটিয়ে 
দিবেন, আমাদের বেদনা দূর করবেন এবং আমাদের আনন্দ স্থায়ী করবেন। 

রাসূলুল্লাহ & উপর সালাত পাঠ আমাদের প্রার্থনা কবুল হওয়ার 
অন্যতম ওসীলা। ইবনু মাস’উদ (রা) বলেন: আমি সালাত আদায় করছিলাম, 
আর রাসূলুল্লাহ %%, আবু বকর ও উমার তার সাথে ছিলেন। আমি যখন 
(সালাতের তাশাহহুদের বৈঠকে) বসলাম তখন প্রথমে আল্লাহর প্রশংসা ও গুণ 
বর্ণনা করলাম, এরপর রাসূলুল্লাহ &-এর উপর সালাত পাঠ করলাম এবং 
এরপর আমার নিজের জন্য প্রার্থনা করলাম । তখন রাসূলুল্লাহ & বললেন: 


২0 be 
“এখন চাও, তোমার প্রার্থিত বস্ত তোমাকে দেওয়া হবে; চাও, তোমার 
প্রার্থিত বস্তু তোমাকে দেওয়া হবে ।” তিরমিযী বলেন: হাদীসটি হাসান সহীহ ।৩১৬ 
** তিরমিযী (৩৮-সিফাতিল কিয়্যামা, ২৩- উপ (৬৩৬) নং ২৪৫৭, (ভারতীয় ২/৭২), হাকিম, আল- 
মুসতাদরাক ২/৪৫৭, মুনযিরী, আত- ৯৮ | 


০১৫ তাবারানী, আল-কাবীর ৪/৩৫, মুনযিরী- আত 495 হাইসামী, মাজমাউষ যাওয়ায়িদ ১০/১৬০ । 
৩১৬ তিরমিযী (আবওয়াবুস সালাত, আবওয়াবুল জুযুআ, বাব মা যুকিরা মিনাস সানা. .) ২/৪৮৮, নং ৫৯৩। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &)-এর যিকর ওযীফা ১৯০ 


দু'আর আগে দুরুদ শরীফ পাঠে উৎসাহ প্রদান করে আরো অনেক 
হাদীস বর্ণিত হয়েছে। দু'আর শেষে সালাত পাঠের বিষয়ে আলী (রো) থেকে 
তার নিজের বক্তব্য হিসেবে এবং রাসূলুল্লাহ ৪ এর বক্তব্য হিসেবে বর্ণিত: 

পে পপ ৩ oss 05 

“সকল দু'আ পর্দার আড়ালে থাকবে (আল্লাহর দরবারে গৃহীত হবে 
না) যতক্ষণ না নবীর &্ উপর সালাত পাঠ না করবে ।” হাদীসটি হাসান 1৩১৭ 
উমার (রা) থেকেও হাসান সনদে অনুরূপ কথা বর্ণিত হয়েছে ।৩১৮ 

দ্বিতীয় শতাব্দীর তাবে-তাবেয়ী মুহাদ্দিস আবু সুলাইমান আব্দুর রাহমান 
বিন সুলাইমান আদ দারানী (মৃত্যু ১৯৭ হি) বলেন: “যে ব্যক্তি আল্লাহর কাছে তার 
কোনো হাজত পেশ করতে চায় তার উচিত, সে যেন দু'আর শুরুতে নবীয়ে 
রাহমাতের £& উপর সালাত পাঠ করে দু'আ শুরু করে, এরপর তার প্রার্থনা 
আল্লাহর দরবারে পেশ করে এবং শেষে পুনরায় সালাত পাঠের মাধ্যমে তার দু'আ 
শেষ করে। কারণ নবীজীর £& উপর সালাত আল্লাহ কবুল করবেন । আর আশা 
করা যায়, আল্লাহ সালাতের মধ্যবর্তী প্রার্থনাও দয়া করে কবুল করে নেবেন।”৩১৯ 


যিক্র নং ৩২ : টা 
ll Ld EU BS 4১২০ cb Io ih 
উচ্চারণ: আল্লা-হম্মা ad ‘আলা- মু'হাম্মাদিন ‘আব্দিকা ওয়া 
নাবিয়্যিকা ওয়া রাসূলিকান নাবিয়্যিল উম্মিয়্যি। 
অর্থ: “হে আল্লাহ, আপনি সালাত দিন মুহাম্মাদের উপরে আপনার 
বান্দা এবং আপনার নবীএবং আপনার রাসূল উম্দী নবী ।” 
Nl আবু হুরাইরা (রা) থেকে দুর্বল সনদে বর্ণিত, রাসূলুল্লাহ (8) বলেন: 
SE ৩০৩৫ ৮৮১ 4 ৯৮ 0903 AS i ০ ৪ 
... এ IG এ Da ns এ) ০৯০০ 
যদি কেউ শুক্রবারে আমার উপর আশি বার সালাত পাঠ করে তবে 


তার আশি বছরের পাপ ক্ষমা করা হবে । আমি বললাম: কিভাবে আপনার উপর 
সালাত পাঠ করতে হবে? তিনি বলেন... উপরের সালাতটি। ?. 
৭ আলবানী, সাহীহাহ ৫/৫৪-৫৮, নং ২০৩৫; সাহীহত তারগীব ২/১৩৮ । 


৩১ তিরমিযী (আবওয়াবুস সালাত, "বাব মা জাআ ফি ফাদলিস সালাত) ২/৩৫৬, নং ৪৮৬। 
৩১৯ ইবনুল কাইয়েম, জালাউল আউহাম, ১৯৮ পৃ. । 


হজ 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৯১ 


হাদীসটি খতীব বাগদাদী ওয়াহব ইবনু দাউদ নামক এক ব্যক্তির সূত্রে 
উদ্ধৃত করে বলেন, লোকটি নির্ভরযোগ্য ছিলেন না। ইবনুল জাওযী হাদীসটিকে 
অত্যন্ত দুর্বল এবং আলবানী হাদীসটিকে জাল বলে গণ্য করেছেন। এ অর্থে 
আরেকটি হাদীস দারাকৃতনী সংকলন করেছেন। দারাকুতনীর হাদীসে জুমুআর 
দিনে আশি বার সালাত পাঠে আশি বছরের পাপ ক্ষমার কথা বলা হয়েছে, তবে 
এ হাদীসে সালাতের বাক্যটি নেই ৷ দারাকুতনীর হাদীসটিকে ইমাম ইরাকী ও 
অন্যান্য মুহাদ্দিস হাসান বলে গণ্য করেছেন। অন্যরা একে যয়ীফ বা দুর্বল বলে 
উল্লেখ করেছেন। কোনো কোনো গ্রন্থে এ সালাতের শেষে (5 ০ ০.১) 
‘ওয়া সাল্লিম তাসলীমান কাসীরান..' 'সংযোজিত। এ অতিরিক্ত সংযোজিত 
বাক্যটির কোনো সনদ আমি খুঁজে পাই নি।১২০ 


১. ১৬. ৩. ২. সালাম পাঠের গুরুত্ব ও ফযীলত 

সালাত বা ‘দরুদ’ ছাড়াও রাসূলুল্লাহ ৪-এর প্রতি আমাদের আরেকটি 
কর্তব্য তার প্রতি সালাম জানান। আল্লাহ কুরআন করীমে সালাত ও সালাম 
একসাথে উল্লেখ করেছেন। আমরাও সাধারণত সালাত ও সালাম একত্রে পড়ে 
থাকি। উপরে আলোচিত একাধিক হাদীসে সালাতের সাথে সালামের উল্লেখ 
করা হয়েছে। একটি হাদীসে দেখেছি যে আল্লাহ তাআলা তার হাবীবের 
সম্মানে বলেছেন যে, “ যদি কেউ আপনার উপর ১ বার সালাত পাঠ করে তবে 
আমি তার উপর ১০ বার সালাত (রহমত ও দয়া) দান করব । আর যদি কেউ 
১ বার আপনার উপর সালাম জানায় আমি তার উপর ১০ বার সালাম 
জানাই।” অন্য হাদীসে ইবনু মাসস্উদ (রা) বলেছেন, রাসূলুল্লাহ % বলেছেন: 

DL এন ১০৪৯৪ ১০০৭ ৪ ০৯৩০ ৫৫৯০৭ এ 

“আল্লাহর কিছু ফিরিশতা আছেন যারা বিশ্বে ঘুরে বেড়ান, আমার 

উম্মতের সালাম তারা আমার কাছে পৌছে দেন।” হাদীসটির সনদ সহীহ ।*** 
_ আৰু হুরাইরা (রা) বলেছেন, রাসূলুল্লাহ ৪) বলেছেন : 


৮২৪ ক টের 5 ৪1 ঠা ওল ক ০88 2 
POE ১0 ৬ ৬৯5০ ৬ 40 59 এ! ৪৮ ৩ ৬ 


৩২০ খতীব বাগদাদী, তারীখ বাগদাদ ১৩/৪৮৯; ইবনুল জাওষী, আল-ইলালুল মুতানাহিয়্যাহ ১/৪৬৪; 
ইরাকী, তাখরীজ আহাদীসি ইহইয়াউ উলুমিদ্দীন, ২/৪৯; ইবনু আর্রাক, তানযীহুশ শারীআহ ২/৪০৬; 
আজালুনী, কাশফুল খাফা ১/১৬৭; আলবানী, যায়ীফাহ ১/৩৮২; ৮/২৭৪। 

% নাসাঈ, (১৩-কিতাবুস সাহউ, ৪৬-বাবুস সালাম..),৩/৫০ নং ১২৮১ (ভারতীয় ১/১৪৩), ইবনুল 
কাইয়েম, জালাউল আওহাম, পৃ. ২৭; আলবানী, জামি ১/৪৩৪. নং ২১৭৪। 


£ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($8)-এর যিক্র ওযীফা ১৯২ 


“যখনই কেউ আমাকে সালাম করে তখনই আল্লাহ আমার রূহকে 
আমার কাছে ফিরিয়ে দেন, যেন আমি তার সালামের উত্তর দিতে পারি ।”৩২২ 
১. ১৬. ৩. ৩. সালামের মাসনূন বাক্য 
সালাতের মাসনূন বাক্যাদি আমরা দেখেছি। সালামের জন্য রাসূলুল্লাহ 
(%)-এর শেখানো বাক্য আমরা “আত্তাহিয়্যাতু'-র মধ্যে পাঠ করি: 


24577 &0 ২০৮০০ চি পরা CLE ০৭ 
“আস-সালামু আলাইকা আইউহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু”। 
“হে নবী, আপনার উপর সালাম, আল্লাহর রহমত ও তার বরকতসমূহ।” 

সাহাবীগণ সালাত ও সালাম একই বাক্যে পাঠ করতেন বলে দেখা 
যায়। আসমা বিনতু আবী বাকর (রা) প্রতিনিয়ত বলতেন: 


7০9 4৮৮ bY 
“সাল্লাল্লাহু আলা- রাসূলিহী ওয়া সাল্লামা”: “আল্লাহ তার রাসূলের 
উপর সালাত ও সালাম প্রদান করুন ।”*২* 
সাহাবী-তাবিয়গণ কখনো কখনো রাসূলুল্লাহ 3% -এর নাম বা উপাধি 
উল্লেখ করে এবং অন্যান্য নবী বা ফিরিশতার নাম উল্লেখ করে বলতেন: 
940 29৩০। এ 
“আলাইহিস সালাতু ওয়াস সালাম”: “তীর উপর সালাত ও সালাম”।৩ 


১. ১৬. ৩. ৪. সালাত ও সালামের বাক্যাবলির রূপরেখা 

আমরা দেখেছি, মুমিন যে কোনো ভাষায় ও বাক্যে আল্লাহর যিকর বা 
প্রার্থনা করলে তিনি মূল ইবাদতের সাওয়াব ও ফল পেতে পারেন । তবে মুমিনের 
শ্রেষ্ঠ বাসনা সকল বিষয়ে রাসূলুল্লাহ (38)-এর অনুকরণ করা। যিকর ও দুআর 
ক্ষেত্রে তার শেখানো বা আচরিত বাক্যগুলো হুবহু ব্যবহার মুমিনের সর্বোচ্চ কাম্য 
ও দায়িত্ব। এতে সাওয়াব ও কবুলিয়্যাতের আশা অনেক বেশি। সাহাবী- 
তাবিয়ীগণ মাসনূন বাক্যাবলি ব্যবহারের পাশাপাশি কখনো কখনো অন্যান্য বাক্য 
ব্যবহার করতেন। তবে সুন্নাতের ব্যতিক্রম বাক্য দ্বারা যিকর, দুআ বা দরুদ- 
সালাম পালন রীতিতে পরিণত করলে মাসনূন বাক্যাবলির প্রতি অনীহা এবং এ 


০২০ মুসলিম (১৫-কিতাবুল হাজ্জ, ২৯-বাব মা ইয়ালযাম মান তাফা) ২/৯০৮, নং ১২৩৭ (ভার. ১/৪০৬)। 
৩ মুসলিম, (১৫-কিতাবুল হাজ্জ, ২২-বাব ফী ফাসখিত তাহালুল) ২/৮৯৫ নং ১২২১, (ভা ১/৪০১)। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ১৯৩ 


বিষয়ক সুন্নাতের প্রতি অবজ্ঞার মনোভাব জন্ম নেয়, মাসনূন বাক্যাবলি ৰা সুন্নাতের 
মৃত্যু ঘটে এবং এভাবে খেলাফে সুন্নাত থেকে বিদআতের জন্ম হয়। এ মূলনীতির 
ভিত্তিতে মাসনূন বাক্যগুলোর অর্থবোধক যে কোনো বাক্যে রাসূলুল্লাহ (8)-কে 
সালাত ও সালাম জানানো যেতে পারে। তবে মাসনূন বাক্যাবলির ব্যবহার 
সর্বোত্তম । এসকল বাক্যের আলোকে সালাত-সালাম চার ভাবে আদায় করা যায়: 
(ক) প্রার্ঘনাজ্ঞাপক ক্রিয়া দ্বারা: (4 ,...১ ০ ₹%): “আল্লাহুম্মা 
স্বাল্লি..ওয়া সাল্লিম..”: “হে আল্লাহ, আপনি সালাত বা সালাম প্রদান করুন..।” 
(খে) অতীত কালের ক্রিয়া ছারা: (১. টি “স্বাল্লাল্লাহু ... 
ওয়া সাল্লামা ...”: আল্লাহ সালাত বা সালাম প্রদান করলেন... 
(গ) বিশেষ্যপদের বাক্য দ্বারা: (৩০ -, fi .. dl ৪১৪): 
স্বালাতুল্লাহি ওয়া সালামুহু...‘আলা... ”: আল্লাহর সালাত ও সালাম ... উপর । 
(ঘ) রাসূলুল্লাহ 3%-কে সম্বোধন করা: 4১) /4৷ ১০ ১), ১.) 
..&| J, ৮) 5 এ, 2 আস্বালাতু ওয়াস সালামু.. আলাইকা, ইয়া রাসূলাল্লাহ: 
আপনার উপর সালাত ও সালাম/ আল্লাহর সালাত ও সালাম, হে আল্লাহর রাসূল । 
সালাত-সালাম বিষয়ক বাক্যাবলির ক্ষেত্রে নিম্নের বিষয়গুলি লক্ষণীয়: 
(১) সালাতের তাশাহ্হুদ, রাসূলুল্লাহ 4%-এর জীবদ্দশায় তার সাথে 
সাক্ষাৎ এবং তার ওফাতের পর তার কবর যিয়ারত: এ তিন ক্ষেত্র ছাড়া অন্য 
কোনো সময়ে কোনো সাহাবী-তাবিয়ী, কোনো ইমাম বা প্রথম শতাব্দীগুলোতে 
কেউ তাকে সম্বোধন করে সালাত বা সালাম বলেছেন বলে কোনোভাবে জানতে 
পারি নি। তারা সর্বদা প্রথম তিন পদ্ধতিতে সালাত ও সালাম প্রদান করতেন। 
(২) আবুল্লাহ ইবন মাসউদ (রা) বলেন: রাসূলুল্লাহ %% আমাকে 
গে ০ (১0 as Cb 50০4৯ ৩৪ 9৮ 
“যেখন তিনি আমদের মধ্যে ছিলেন। এরপর যখন তিনি 
করলেন তখন আমরা বললাম: আস-সালামু আলান নাবিষ্যি”২ এভাবে তার 
ওফাতের পর তাশাহ্‌হুদেও তারা তাকে সম্বোধন করে সালাম পরিত্যাগ করেন। 
(২) রাসূলুল্লাহ &- কে সম্বোধন করে সালাত-সালাম প্রদানের ক্ষেত্রে 
তাশাহ্হ্দ, সাক্ষাৎ ও যিয়ারতের সময় সাহাবী-তাবিয়ী ও ইমামগণ শুধু সালাম 
বলতেন: (আস-সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ) । কোনো সাহাবী, তাবিয়ী, 


৩২৫ বুখারী (ইসতিযান, বাবুল আখযি বিলইয়াদাইন) ৫/২৩১১ (ভা ২/৯২৬) মুসনাদ আহমদ ১/৪১৪। 
১৩. 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিকর ওযীফা ১৯৪ 


ইমাম বা প্রথম শতাব্দীগুলোর কোনো বুজুর্গ এক্ষেত্রে ‘সালাত ও সালাম একত্রে 
(আস-সালাতু ওয়াস সালামু আলাইকা ...) বলেছেন বলে জানতে পরি নি। এ 
তিন ক্ষেত্র ছাড়া তারা প্রথম তিন পদ্ধতিতে সালাত ও সালাম একত্রে বলতেন। 

(৩) রাসূলুল্লাহ (8)-এর শেখানো সালাতের বাক্যগুলো, বিশেষত 
দরুদে ইবরাহীমীর বাক্যগুলি বেশ দীর্ঘ। অনেক সময় মুমিন বেশি বেশি 
সালাত পাঠের উদ্দেশ্যে ছোট বাক্যে সালাত আদায় করতে চান । আমরা দেখি 
যে, সাহাবী-তাবিয়ীগণ কখনো কখনো সংক্ষিপ্ত বাক্যে সালাত আদায় করতেন। 

(8) রাসুলুল্লাহ (38)-এর শেখানো সালাতের সাথে “সালাম' সংযুক্ত 
নয়। এগুলোতে শুধু সালাত পাঠ করা হয়। মুমিন স্বভাবতই একই সাথে সালাত 
ও সালাম পাঠ করে দু প্রকারের ফযীলত অর্জন করতে চান। আমরা দেখলাম 
যে, সাহাবী-তাবিয়ীগণ অনেক সময় সালাত ও সালাম একত্রে পাঠ করতেন। 

(৫) বিভিন্ন মাসনূন সালাতে রাসূলুল্লাহ (38)-এর নামের সাথে উপাধি 
হিসেবে “আন-নাবিয়্িল উম্মিয়্ি” এবং “আবদিকা ওয়া রাসূলিকা” সংযুক্ত । 
সাহাবী-তাবিয়ীগণ কখনো তার নাম (মুহাম্মাদ), কখনো তার উপাধি (রাসূল, 
নবী, নাবিয়্যিল উম্মিয়্যি) এবং কখনো নাম ও উপাধীসমূহ একত্রে 
(মুহাম্মাদিনিন্‌ নাবিয়্যিল উম্মিয়্যি, রাসূলিহী মুহাম্মাদ...) বলতেন। 

(৬) মাসনূন সালাতগুলোতে রাসূলুল্লাহ ()-এর সাথে তার “আল” 
অর্থাৎ “অনুসারী ও পরিজন’ এবং 'স্ত্রী ও সন্তানগণ'-এর কথা উল্লেখ করা 
হয়েছে। সাহাবী-তাবিয়ীগণ তাদের সালাতে অধিকাংশ সময় এগুলোর উল্লেখ 
করতেন, কখনো বা শুধু রাসূলুল্লাহ &)-এর নাম উল্লেখ করতেন। 

(৭) তাবিয়ীগণ ও পরবর্তী যুগের ইমাম ও ফকীহগণ সালাতের মধ্যে 
“সাহাবীগণ'-এর কথাও উল্লেখ করতেন। “আল” শব্দটি সকল অনুসারীকেই 
বুঝায়, কিন্তু শীয়াগণ সাহাবীগণকে অভিশাপ দেওয়ার রীতি প্রচলন করার কারণে 
তারা সালাত-সালামের মধ্যে পৃথকভাবে সাহাবীগণের কথা উল্লেখ করতে থাকেন। 

তাদের ব্যবহারের আলোকে নিম্নের বাক্যগুলো বলা যায়: 


খাঁ Jp) lh, 9) ১০০০০ ৫:১১ ১০৩০) ৮০ ০০ A 
এপ তত এডি HES oo MN LES tf) 
“আল্লা-হম্মা, বাপি ‘আলা (আব্দিকা ওয়া রাসূলিকা) সুহাম্মাদিন 


(আন-নাবিয়্যিল উম্মিয়্য) ওয়া আ-লিহী (ওয়া আসহাবিহী) ওয়া সাল্লিম। 
অথবা: “আল্লা-হুম্মা স্বাল্লি ওয়া সালিম “আলা ..... আন্ব'হা-বিহী”। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ১৯৫ 

49 ০০ ১৮) ১০০০০ (4১৮95 ১১৩০) ০ 4) ০০ 
AE... এটি AS He / LS বেসি 
“স্বাল্লাল্লাহু ‘আলা (‘আব্দিহী ওয়া রাসূলিহী) মু'হাম্মাদিন (আন- 


নাবিয়্যিল উম্মিয়্য) ওয়া আ-লিহী (ওয়া আসহাবিহী) ওয়া সাল্লাম ।” অথবা: 
স্বাল্লাল্লাহু ওয়া সাল্লামা “আলা ..... আস্বহা-বিহী।” 
৫0 9১ ১৩০৫ 4৮০০০ ০৩৪ এ 9০5 ও) ০০ 
WE) খাঁ? 

“স্বালাওয়া-তুল্লাহি ওয়া সালা-মুহু “আলা (“আব্দিহী ওয়া রাসূলিহী) 
মুহাম্মাদিন (আন-নাবিয়্যিল উম্মিয়্য) ওয়া আ-লিহী (ওয়া আসহাবিহী) ৷” 

সব বাক্যের অর্থই আল্লাহর কাছে তার রাসূল (8), তার বংশধর ও 
সাহাবীগণের জন্য সালাত এবং সালাম প্রার্থনা করা। এ সকল বাক্যের সাথে 
আল্লাহ এবং তার রাসূল ($)-এর কুরআন-হাদীসে উল্লেখিত বিশেষণাদি উল্লেখ 
করা যেতে পারে। যেমন: স্বাল্লাল্লাহু- সুবহানাহু ওয়া তা“আলা- “আলা (হাবীবিহী/ 
খালীলিহী/ নাবিয়্যির রাহমাতি/ ইমামিল মুস্তাকীন/ সাইয়িদিল মুরসালিন..) 
মু'হাম্মাদিন.. ওয়া আ-লিহী (ওয়া আসহাবিহী) ওয়া সাল্লাম 1.... ইত্যাদি। 

১. ১৬. ৪. সালাত (দরুদ) না পড়ার পরিণতি 

রাসূলুল্লাহ £& এর উপর সালাত পাঠ করা আমাদের কর্তব্য । আমরা 
দেখলাম যে, এ কর্তব্য পালনকারীর জন্য রয়েছে অপরিমেয় পুরস্কার । আর এ 
দায়িত্ব পালনে অবহেলাকারী নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে বড় অকৃতজ্ঞ মানুষ। 
বিশেষ করে তার কাছে যখন কেউ রাসূলুল্লাহ -এর নাম উচ্চারণ করে বা 
কোনোভাবে রাসূলুল্লাহ ক্-এর নামটি তার কানে প্রবেশ করে, তা সত্বেও সে তার 
জন্য সালাত পড়ে না তার চেয়ে অকৃতজ্ঞ আর কে হতে পারে! রাসূলুল্লাহ &-এর 
প্রতি সালাত আমাদের সর্বদা পাঠ করা উচিত। হয়তবা কেউ পার্থিব ব্যস্ততায় তা 
ভুলে যেতে পারে । কিন্ত যদি কোনো প্রকারে তার নামটি কানে আসে, বা তার 
কথা মনে আসে তাহলে একজন মুসলমানের হৃদয়ে তার প্রতি যে ভালবাসা থাকা 
অত্যাবশ্যক সেই ভালবাসার নূন্যতম দাবি যে, সে সাথে সাথে তার জন্য সালাত 
প্রেরণ করবে । যার হৃদয়ে এতটুকু ভালবাসাও নেই তাকে অকৃতজ্ঞ অপূর্ণ মুমিন 
বলা ছাড়া উপায় নেই । হাদীস শরীফে তাকে ‘কৃপণ’ বলা হয়েছে। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিকর ওযীফা ১৯৬ 
আলী (রা) বলেন, রাসূলুল্লাহ (8) বলেছেন: 
০ Jai ০৭১০০ ০১5১ 12 gM Jo 
“কৃপণ সে ব্যক্তি যার নিকট আমার উল্লেখ করা হলেও সে আমার উপর 
সালাত পাঠ করল না ।” তিরমিযী ও হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন।*** 
এ ধরনের মানুষ শুধু কৃপণই নয়, সে আল্লাহর রহমত থেকেও 
বঞ্চিত। আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (3%) বলেছেন: 


পেত ০০4০৪ ০৬ ৩৮১ ১০০ ০৮০ 
“পোড়া কপাল হতভাগা সে ব্যক্তি, যার কাছে আমার কথা স্মরণ করা 
হলো অথচ আমার উপর সালাত (দরুদ) পড়ল না।” হাদীসটি হাসান ।৩২৭ 
অন্য হাদীসে কা'ব বিন আজুরাহ (রা) বলেন, একদিন রাসূলুল্লাহ &৪ 
মিম্বারে উঠার সময় ৩ বার ‘আমীন’ বলেন। পরে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে 
তিনি কারণ উল্লেখ করেন। একটি কারণ তিনি বলেন: “জিবরাঈল (আ) আমার 
নিকট আত্মপ্রকাশ করেন। তিনি বলেন- যার নিকট আপনার নাম নেয়া হলো 
অথচ আপনার উপর সালাত পড়ল না সে (আল্লাহর রহমত থেকে) দূর হয়ে যাক! 
আমি (তার এ বদ্দু'আয় শরীক হয়ে) বললাম: আমীন ।” হাদীসটি সহীহ ৷ 
আরেকটি হাদীসে আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ £& বললেন, 
০৬৬ UE ০4০9 2০ ০৮৯ 5) ০ : ৬ লাম এ 9 
2০, eT: 03, An 9 9 25 
“জিবরাঈল (আ) আমার নিকট এসে বললেন, ... যার কাছে আপনার 
নাম উল্লেখ করা হলো অথচ সে আপনার উপর সালাত পাঠ করল না, ফলে সে 
জাহান্নামে প্রবেশ করল তাকে যেন আল্লাহ দূর করে দেন”, আপনি “আমীন' 
বলুন, তখন আমি ‘আমীন’ বললাম ৷” হাদীসটির সনদ হাসান ।১২৯ 
অন্য হাদীসে ইমাম হুসাইন (রা) বলেন, রাসূলুল্লাহ হু বলেছেন: 


7551 32৮ গেল পেত DLA 0৬ ৮০০ ০55 ০ 


৩২৬ তিরমিযী (৪৯-কিতাবুদ দাআওয়াত, ১০১-বাব .. রাগিমা আনফু রাজুলিন) ৫/৫১৫, নং ৩৫৪৬ 
(ভারতীয় ২/১৯৪); হাকিম, আল-মুসতাদরাক ১/৭৩৪। 
৩২৭ তিরমিষী (৪৯-কিতাবুদ দাআওয়াত, ১০১-বাব .. রাগিমা আনফ) ৫/৫১৪, নং ৩৫৪৫ (ভা ২/১৯৪)। 
০২” সুসতাদরাক হাকিম ৪/১৭০, মুনযিরী, আত-তারগীব ২/৫০৪-৫০৫ । 
০২৯ সহীহ ইবনু হিব্বান ৩/১৮৮, মাওয়ারিদুয যামআন ৬/৩৪৮-৩৪৯ । 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ১৯৭ 


“যার কাছে আমার নাম উল্লেখ করা হলো অথচ সে আমার উপর 
সালাত (দরুদ) পড়তে ভুলে গেল, সে জান্নাতের পথ ভুলে গেল।””* 
হাদীসটি বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে এবং হাসান বা গ্রহণযোগ্য পর্যায়ের ।** 

একজন মুসলিমের ঈমানের দাবি যে, তার শত ব্যস্ততার মধ্যেও সে 
আল্লাহকে এবং তীর হাবীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ &-কে ভুলে যাবে না। আমাদের 
সকল কথাবার্তা, আলাপ আলোচনা দেন দরবারের ফাকে ফাকে আমাদের উচিত 
আল্লাহ ও তার রাসূলের কথা স্মরণ করা। এমন কখনো হওয়া উচিত নয় যে, 
আমরা অনেক সময় ধরে কথাবার্তা বলছি, গল্প করছি অথচ মাঝে মাঝে দু'একবার 
আল্লাহ ও তার রাসূলের কথা আমাদের মনে আসছে না। এটি হৃদয়ের খুবই 
দুঃখজনক অবস্থা । যদি কিছু মানুষ একত্রে বসে যে কোনো বিষয়ে কথাবার্তা বলেন 
কিন্তু পুরা মজলিসে একবারও আল্লাহর স্মরণ না করেন তাহলে তাদের এই 
মাজলিসটি কিয়ামতের দিন তাদের জন্য দুঃখ ও বেদনার কারণ হবে । এ বিষয়ে 
কয়েকটি হাদীস রয়েছে। আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ £% বলেছেন: 


1 cb dl He BFL Cbs ৪৯ ০ ও 


< 319 2৫ 2৬ ০৮ 5৮ ৮৫ ৩৩ 

“যখন কিছু মানুষ একটি মাজলিসে বসে, কিন্তু সে মাজলিসে তারা 

আল্লাহর স্মরণ করে না এবং তাদের নবীর & উপর সালাত পাঠ করে না তাহলে 

এই মজলিসটি তাদের জন্য আফসোস ও ক্ষতির কারণ হবে, আল্লাহ ইচ্ছা করলে 
তাদের শাস্তি দিবেন, আর ইচ্ছা করলে তাদের ক্ষমা করবেন।” অন্য বর্ণনায়: 


AY 2৯195 319 Lh EY LS rel ৩৬ ১! 

“তারা জান্নাতে গেলেও উক্ত মাজলিস তাদের দুঃখ ও আফসোসের 
কারণ হবে, কারণ যে সাওয়াব থেকে তারা বঞ্চিত হবেন তার জন্য তারা দুঃখ 
ও আফসোস করবেন ।” হাদীসটি সহীহ ।০৩২ 

যিক্র বিহীন, দরুদ বিহীন মজলিস দুর্গন্ধময় মজলিস। যে কোনো 
সময়ে যে কোনো কাজে যে কোনো কথায় একাধিক মুসলমান একত্রিত হলে 


২ তাবরানী মু'জামুল কাবীর ৩/১২৮পৃ., নং ২৮৮৭। 
১ দেখুন : আল-মুজামুল কাবীর ৩/১২৮ (টীকা), মুনযিরী, আত-তারগীব ২/৫০৭, ইবনুল কাইয়ম, 
জালাউল আউহাম ৪৫ পৃ., হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১৬৪ । 
515 'কিতাবুদ দাআওয়াত, ৮- বাব ফিল কওমি) ৫/৪৩০, নং ৩৩৮০ (ভা. ২/১৭৫); মুসনাদ 
টীকা-সহ ২/৪৬৩; আলবানী, সহীহুত তারগীৰ ২/১০০। 
ছিল তিমি ন “হাদীসটি হাসান সহীহ” । মুসনাদে আহমদ ২/৪৫৩, নং ৯৫৩৩, ৯৮৮৪ । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিকর ওষীফা ১৯৮ 


তাদের দায়িত্ব যে কয় মিনিটের মাজলিসই হোক না কেন, মাজলিসে অন্তত 
২/১ বার রাসূলুল্লাহ ৪-এর কথা মনে করে তার উপর সালাত পাঠ করা । তা 
না হলে তাদের মজলিসটা হবে দুনিয়ার জঘন্যতম দুর্গন্ধময় মজলিস, যে দুর্গন্ধ 
যাবো 7 রিড লন 


এ ১৪ 51545 443 এ 

“যদি কিছু মানুষ একত্ৰিত হন, “এরপর তারা আল্লাহর যিক্র ও 
রাসূলুল্লাহ ঞ্-এর উপর সালাত পাঠ না করেই মাজলিস ভেঙ্গে চলে যান, তারা 
যেন নিকৃষ্টতম পঁচা, দুর্গন্ধময় মৃতলাশ থেকে উঠে গেলেন।” অন্য বর্ণনায়: 
“যদি কিছু মানুষ একটি মজলিসে বসে রাসূলুল্লাহ £্-এর উপর সালাত পাঠ না 
করেই মাজলিস ভেঙ্গে চলে যায় তাহলে তারা যেন জঘন্যতম দুর্গন্ধময় পঁচা 
মৃতদেহ থেকে উঠে গেল।” হাদীসটির সনদ খহণযোগ্য ।*** 
১. ১৭. আল্লাহর কালাম পাঠের যিক্র 

আমরা দেখেছি যে, আল্লাহর সর্বশ্রেষ্ট যিক্র কুরআন তিলাওয়াত, 
কুরআনের অর্থ অনুধাবন, গবেষণা, কুরআন শিক্ষা, কুরআন শিক্ষা দান, 
কুরআনের আলোচনা ও কুরআনের নির্দেশ অনুসারে কর্ম ও বর্জন। 

আমরা আরো দেখেছি যে, রাসূলুল্লাহ 3% বলেছেন যে, সর্বশ্রেষ্ট যিক্র: 
'লা- ইলা-হা ইল্লাল্লাহ’, “সুর হানাল্লাহ', ইত্যাদি ৷ কিন্তু অন্যান্য সহীহ হাদীসের 
আলোকে আমরা জানতে পারি যে, এ সকল যিক্রের শ্রেষ্ঠত্ব কুরআনের পরে। 
কুরআনই সর্বশ্রেষ্ঠ যিক্র। বাকি যিক্রের শ্রেষ্ঠত্বের কারণও কুরআনের অংশ 
হওয়া । সামুরাহ ইবনু জুনদুব (রা) বলেন, রাসূলুল্লাহ (38) বলেছেন : 
bel Bas 9 TA Sn তে তি TA এস ০০ 

hr, এ YY 95 এ) ১০০০ 24051255555 

“কুরআনের পরে সর্বোত্তম বাক্য চারটি, এগুলোও কুরআনের অন্তর্ভুক্ত ৷ 
তুমি চারটির যে বাক্যই প্রথমে বল কোনো ক্ষতি নেই: “সুবহানাল্লাহ', “আল-হামদু 
লিল্লাহ' 'লা- ইলা-হা ইল্লাল্লাহ’, ‘আল্লাহু আকবার’ ৷ হাদীসটি সহীহ ।*% 


te ২ নাসাঈ, আস-সুনানুল কুৱরা ৬/২০, নং ৯৮৮৬/১, বুসীরী, মুখতাসারু ইতহাফিস সাদাত 8/8৯৭ । 
৩০ মুসনাদ আহমদ ৫/২০, নং ২০২৩৬; হাইসামী, মাজমাউয El ১০/৮৮ । 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ১৯৯ 


১. ১৭. ১. কুরআনী যিক্রের বিশেষ ফযীলত 
এভাবে আমরা দেখতে পাচ্ছি যে, কুরআনই শ্রেষ্ঠতম যিক্র। অন্যান্য 
যিক্রের শ্রেষ্ঠত্বের কারণও কুরআনের অংশ হওয়া । অনেক হাদীসে কুরআন 
কেন্দিক যিক্রের মর্যাদা ও গুরুত্ব বর্ণনা করা হয়েছে। এক হাদীসে আবু যার 
(রা) বলেন, রাসূলুল্লাহ %% বলেছেন: 
0৮80 ০০4 ৫০০ 0০ ৩৩ Fails এ 119৮ S| 
“আল্লাহর কাছে ফিরে যেতে (আল্লাহর নৈকট্য পেতে) তোমাদের জন্য 
আল্লাহর নিকট থেকে যা এসেছে তার চেয়ে, অর্থাৎ কুরআনের চেয়ে উত্তম আর 
কিছুই নেই ৷” হাকিম ও যাহাবী হাদীসটিকে সহীহ বলেছেন।৩০৫ 
আবু উমামাহ (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেছেন: 
আহ] ০০4 4০05 ০২০ এ] এ] ১০ ভে ও 
“বান্দাদের জন্য আল্লাহর নৈকট্য অর্জনৈর জন্য তার থেকে যা বেরিয়ে 
এসেছে তার মতো, অর্থাৎ কুরআনের মতো কিছুই নেই ।”৩৩৬ 
সকল মুহাদ্দিস, ফকীহ ও বুজুর্গ একবাক্যে বলেছেন যে, সকল যিক্রের 
শ্রেষ্ঠ যিক্র কুরআন তিলাওয়াত ।৩১৭ সুফিয়ান সাওরী (১৬১ হি) বলেন : 
Mal ৮৮ 2 OTA 255 25০9৩০৯5202 SD ০০ 
SM trad 
“সর্বোত্তম যিক্র সালাতের মধ্যে কুরআন তিলাওয়াত, এরপর সালাতের 
বাইরে কুরআন তিলাওয়াত, এরপর সিয়াম, এরপর অন্যান্য যিকর 1”০০৮ 
আবু সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেন, আল্লাহ বলেছেন: 
Als Se di fais 00 ৮০ পচ এ] ১৩ Ps 
“সকল কথার উপর কুরআনের মর্যাদা ঠিক অনুরূপ যেমন সকল সৃষ্টির 
উপর আল্লাহর মর্যাদা ।” হাদীসটিকে ইমাম তিরমিযী হাসান বলেছেন ।৩৩৯ 
০৫ হাকিম, আল-মুসতাদরাক ১/৭৪১, মুনযীরী, আত-তারগীব২/ 
৭ তিরমিযী (৪৬-কিতাৰ ফাযায়িলিল কুরআন, ১৭-বাব) ৫/১৬২ নং ২৯১১ (ভা, ২/১১৯); মুনযিরী, 
আত তারগীব ২/৩২১, মুবারাকপুরী, তুহফাতুল আহওয়াষী ৮/১৮৫ । সনদ দুর্বল। 
* ইবন খুযাইমাহ সহীহ হৰল সবার আব্দুর রাউফ মুনাবী, কইল কার ২/৪৭, 
৯ আযীম আবাদী, আউনুল মা'বুদ ৩/৪৪ । 


i আবু নুআইম আল-ইসবাহানী, হিলইয়াতুল আউলিয়া ৭/৬৭ । 
জি €৪৬-কিতাব ফাদায়িলিল কুরআন-এর শেষ হাদীস: বাব-২৫) ৫/১৬৯, নং ২৯২৬ (ভা 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (ব¥)-এর যিকর ওযীফা ২০০ 


১. ১৭. ২. কুরআন শিক্ষার ফযীলত 

কুরআন তিলাওয়াত, চর্চা, গবেষণা, কুরআনের অর্থ চিন্তা করা, 
অনুধাবন করা, শিক্ষা করা ও শিক্ষা দেওয়া ইবাদত ও সর্বোত্তম যিকর। যে ব্যক্তি 
কুরআন তিলাওয়াত, অর্থ অনুধাবন, আলোচনা, শিক্ষা গ্রহণ, শিক্ষা প্রদান 
ইত্যাদি কাজে রত থাকেন তাহলে স্বভাবতই তিনি পূর্বের হাদীসসমূহে বর্ণিত 
যিক্রের ফযীলতসমূহ সর্বোত্তম পর্যায়ে অর্জন করবেন। এছাড়াও বিভিন্ন হাদীসে 
কুরআন কেন্দ্রিক যিক্রসমূহের অতিরিক্ত ফযীলত বর্ণনা করা হয়েছে। এখানে এ 
বিষয়ে কয়েকটি হাদীস উল্লেখ করছি। কুরআন শিক্ষা করা ও শিক্ষা দানের 
ফযীলতের বিষয়ে আবু হুরারইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (9%) বলেছেন: 

24159 0৮) AS ১০ ০৮৮ 

“তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরআন শিক্ষা করে ও শিক্ষা দান করে 
সেই সর্বশ্রেষ্ঠ ।”৪০ 

উকবা ইবনু আমির (রা) বলেন: আমরা মসজিদে নববী সংলগ্ন 
সুফফাতে ছিলাম এমতাবস্থায় রাসূলুল্লাহ & আমাদের কাছে এসে বলেন: 
তোমাদের মধ্যে কেউ কি চায় যে, প্রতিদিন মদীনার উপকণ্ঠে আকীক প্রান্তরে 
যেয়ে কোনো পাপ বা আত্মীয়তার ক্ষতি না করে দু'টি বিশাল উঁচু চুট উটনী নিয়ে 
ফিরে আসবে? আমরা বললাম: আমরা প্রত্যেকেই তা পছন্দ করি। তিনি বলেন : 


to 425 এ] এ ১৮ ১৩ FRG dh ০ 98 2৯ 


0531১ ০৯৬৭ ১০) ৬ ৩ তল ৫90 ০৯৩ ১০ ৮৮ ৯৫) ১৪ 

“তোমাদের কেউ যদি মসজিদে যেয়ে আল্লাহর কিতাবের দু'টি আয়াত 

শিক্ষা করে তবে তা দু'টি অনুরূপ উ্ত্রীর চেয়ে উত্তম ৷ তিনটি তিনটির চেয়ে 
এবং চারটি চারটির চেয়ে উত্তম... ৷” 


আবু যার (রা) বলেন, রাসূলুল্লাহ (38) বলেন: 
Azer A পণ » As পা Ed র্ চলে AS 
৩6 257 IL গেল ০০ ৩৪ প্র NES tp ধা সি এর ৩৪ 
LS খাঁ পেন ৩১৮ CL TS ০০৮০ 9৯ Jat lah ০০ UU GS 935 


২/১১৮); ইবনু হাজার, ফাতহুল বারী ৯/৬৬; মুবারাকপূরী, তুহফাতুল আহওয়াষী ৮/১৯৬। 
৩৪০ বুখারী বি ফাদায়িলির দক ২১-বাব হার মান ....) A (ভা ২/৭৫২) ৷ 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ২০১ 


“(মসজিদে বা কোথাও) যেয়ে কুরআনের একটি আয়াত শিক্ষা করা 
তোমার জন্য ১০০ (একশত) রাক'আত সালাত আদায় করার চেয়ে উত্তম। 
(মসজিদে বা কোথাও) যেয়ে ইলমের একটি অধ্যায় শিক্ষা করা তোমরা জন্য 
১০০০ (একহাজার) রাক'আত সালাত আদায় করা থেকে উত্তম ।” হাফিয মুনযিরী 
হাদীসটির সনদ হাসান বলেছেন। কেউ কেউ সনদের দুর্বলতা দেখিয়েছেন 1০২ 

স্বভবাতই, এ সকল হাদীসে কুরআন শিক্ষা বলতে কুরআন তিলাওয়াত, 
অর্থ অনুধাবন ও তার বিধানাবলী শিক্ষা করা বৃঝান হয়েছে । আমরা আজ 
ইসলামের মুল প্রেরণা ও শিক্ষা থেকে অনেক দূরে সরে এসেছি। একদিন আমার 
এক বাংলাদেশী বন্ধুকে এক মিশরীয় বন্ধুর সাথে পরিচয় করে দিয়ে বললাম: 
আমার বন্ধু হাফিজ অযুক। মিশরীয় বন্ধু বললেন: তাই! হাফিজ!! একলক্ষ 
হাদীস মুখস্থ আছে? আমি বললাম: না, তা নয়। হাফিযে কুরআন । কুরআন 
মুখস্থ আছে। মিশরীয় বন্ধু বললেন: মুসলিম উম্মাহর আগের দিনে প্রত্যেক 
আলিম, বরং সকল শিক্ষার্থীই কুরআন মুখস্থ করতেন। কুরআন মুখস্থকারীকে 
বিশেষভাবে কখনো হাফিজ বলা হতো না। সকলেই তো কুরআন মুখস্থ 
করেছেন, কাজেই কে কাকে হাফিজ বলবেন। লক্ষাধিক হাদীস মুখস্থ করতে 
পারলে তাকে হাফিজ বলা হতো। এখন আর কেউ হাদীস মুখস্থ করতে পারি 
না। অধিকাংশ শিক্ষিত মুসলিম বরং অধিকাংশ আলিম কুরআনও মুখস্থ করেন 
না। এজন্য কুরআনের হাফিজকেই হাফিজ বলা হচ্ছে। হয়ত এমন দিন আসবে, 
যেদিন একপারা কুরআন মুখস্থ করলেই তাকে সসম্মানে হাফিজ বলা হবে! 


কুরআন শিক্ষা, তিলাওয়াত, শোনা ইত্যাদি সকল ক্ষেত্রেই এ অবস্থা । 
কুরআন ও সুন্নাহর নির্দেশে এবং সাহাবী-তাবেয়ীগণের ভাষায় ও কর্মে এগুলি 
সবই ছিল অর্থ বুঝা ও হৃদয়ঙ্গম করা ও জীবনকে সে অনুসারে পরিচালিত করার 
উপর নির্ভরশীল । কিন্তু আমরা কুরআন শিক্ষা বলতে শুধুমাত্র না বুঝে দেখে 
দেখে উচ্চারণ শিক্ষাকেই বুঝি । এর চেয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করি না। 

আমরা জানি যে, সাহাবীগণ ও তাবেয়ীগণের ভাষা ছিল আরবী। 
আরবী ভাষা বুঝার ক্ষেত্রে তারা ছিলেন সকলের শীর্ষে। তা সত্তেও তারা 
কুরআনের ৫/১০ টি আয়াতের বেশি একবারে শিখতেন না। ৫/১০টি আয়াত 
শিখে, সেগুলোর অর্থ, ব্যাখ্যা, নির্দেশনা ও কিভাবে তা পালন করতে হবে 
সবকিছু না শিখে পরবর্তী আয়াত তারা শুরু করতেন না। এমনকি অনেক 


৩২ ইবনু মাজাহ ( মুকাদ্দামা, ১৬-বাৰ ফাদল মান তাআল্লামা) ১/৭৯, নং ২১৯ (ভা. ২০ পৃ.), মুনযিরী, 
আত-তারগীব ২/৩২৯; আলবানী, যায়ীফুল জামি, পৃষ্ঠা ৯২০, নং ৬৩৭৩। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($8)-এর যিকর ওযীফা ২০২ 


সাহাবী ১০/১২ বছর ধরে একটি সূরা শিক্ষা করেছেন। অর্থ না বুঝে এবং 
আমল না করে শুধুমাত্র কুরআন তিলাওয়াত করাকে তারা অন্যায় বলে 
জেনেছেন। বিভিন্ন হাদীসে এ বিষয়ে বিস্তারিত বিবরণ এসেছে। 
প্রখ্যাত তাবিয়ী আবু আব্দুর রহমান সুলামী বলেন, রাসূলুল্লাহ ($8)- 
এর সাহাবীগণ যারা আমাদেরকে কুরআন শিক্ষা দিয়েছেন তারা বলেছেন: 
এ ৩৯১০০ ১৩ oT 5 এ। ০৯০০ ৮ ৩০০০/৬ | 
FA pho oh BUA তি ৩৯৪ ০৯ 
“তারা রাসূলুল্লাহ 2% থেকে দশটি আয়াত শিখে সেগুলোর মধ্যে যা ইল্‌ম ও 
আমল আছে সব না শিখে পরবর্তী দশ আয়াত শেখা শুরু করতেন না।”০৪৩ 
ইবনু মাসস্উদ, উবাই ইবনু কা*ব, উসমান (রা) প্রমুখ সাহাবী বলেছেন, 
রাসূলুল্লাহ (8&) তাদেরকে দশ আয়াত শিক্ষা দিতেন। তারা এ দশ আয়াতের 
মধ্যে যত প্রকার আমল আছে সব না শিখে পরবর্তী আয়াত শিখতে শুরু করতেন 
না। এভাবে তিনি তাদেরকে কুরআন ও আমল একত্রে শিক্ষা দান করতেন 15৪ 
আব্দুল্লাহ ইবন উমার (রা) আট বছর ধরে সূরা বাকারাহ শিক্ষা করেন। 
উমার (রা) বার বছর ধরে সুরা বাকারাহ শিক্ষা করেন। যেদিন সূরাটি শিক্ষা সমাপ্ত 
হয় সেদিন তিনি আল্লাহর শুকরিয়া জানাতে একটি উট জবাই করে খাওয়ান 1০৫ 
ইবনু উমার (রা) বলেন, “আমাদের যুগের মানুষেরা কুরআন শিক্ষার 
পূর্বে ঈমান অর্জন করতেন। মুহাম্মাদ £-এর উপর কুরআনের কোনো সূরা নাযিল 
হলে সে সময়ের মানুষ সাথে সাথে সেই সূরার আহকাম, হালাল, হারাম, কোথায় 
থামতে হবে ইত্যাদি সবকিছু শিখে নিতেন। এরপর এমন মানুষদের দেখছি, যারা 
ঈমানের আগেই কুরআন শিখছে। কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যাচ্ছে, 
কিন্তু সে জানে না কুরআন তাকে কি নির্দেশ প্রদান করছে, কি থেকে নিষেধ করছে 
এবং কোথায় তাকে থামতে হবে । এরা কুরআনকে শুধু দ্রুত পড়ে যায় যেমন করে 
বাজে খেজুর ছিটিয়ে দেওয়া হয় তেমনভাবে ৷” হাদীসটি সহীহ ।৩৮৬ 
ইবনু উমার (রা) বলেন: রাসূলুল্লাহ -এর মহান মর্যাদা সম্পন্ন 
সাহাবীগণ যারা এ উম্মতের শ্রেষ্ঠ তাদের অনেকেই কুরআনের দু-একটি সুরা 
মাত্র জানতেন। তবে তারা কুরআন অনুসারে জীবন পরিচালনার তাওফীক 
০০ মুসনাদ আহমদ (আরনাউতের টীকাসহ) ৫/৪১০। আরনাউত বলেন: হাদীসটি হাসান। 
০৪৪ তাফসীরে কুরতুবী ১/৩৯। 


০৪৫ বাইহাকী, শু'আবুল ঈমান ২/৩৩১, তাফসীরে কুরতুবী ১/৩৯। 
৩৪৬ হাইসামী, মাজমাউয যাওয়াইদ ৭/১৬৫। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ২০৩ 


পেয়েছিলেন। আর এ উম্মতের শেষ জামানার মানুষেরা ছোট, বড়, অন্ধ 
সকলেই কুরআন পড়বে, কিন্তু কুরআন অনুসারে কর্ম করতে পারবে না 1৪৭ 

মু'আয ইবনু জাবাল (রা) বলেন: “তোমরা যা ইচ্ছা যত ইচ্ছা ইল্ম 
অর্জন কর। কিন্তু যতক্ষণ না তোমরা ইল্মকে কর্মে বা আমলে পরিণত করবে 
ততক্ষণ আল্লাহ তোমাদেরকে কোনো পুরস্কার বা সাওয়াব প্রদান করবেন না৷“ 

প্রিয় পাঠক, কুরআন শিক্ষার এ মহান মর্যাদা যদি আমরা পেতে চাই 
তবে আমাদেরকে প্রথমে এ কুরআনের মর্যাদা হৃদয়পটে আঁকতে হবে । আমরা 
যদি উপরের হাদীসগুলো সত্যিকারের ঈমান নিয়ে, রাসূলুল্লাহ -কে সত্যিকার 
গভীরে সুদৃঢ় বিশ্বাসে মেনে নিয়ে তার উপর্যুক্ত বাণীগুলোকে হৃদয়ের পটে এঁকে 
রাখতে পারি তাহলেই আমরা পরবর্তী নিম্নলিখিত পদক্ষেপগুলো নিতে পারব। 

প্রথম পদক্ষেপ: প্রথম পদক্ষেপ বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিক্ষা 
করা। আমাদের দেশের হাজার হাজার ধার্মিক মানুষ জীবনের মধ্যপ্রান্তে বা 
শেষপ্রান্তে পৌছে গিয়েছেন। তারা দীর্ঘদিন বিভিন্ন দরবার, বুজুর্গ, ইসলামী দল 
বা গ্রুপের সাথে সংযুক্ত আছেন । হয়ত তারা নিজেদেরকে যাকির মনে করেন। 
কিন্তু তারা কুরআনের একটি সূরাও বিশুদ্রভাবে তিলাওয়াত করতে পারেন না। 
তারা দেখে কুরআন পড়তেও পারেন না। কি দুর্ভাগ্য আমাদের !! 

আমরা প্রতিদিন, প্রতিমাসে ও প্রতি বছর শত শত ঘণ্টা সময় গল্প 
গুজব করে, খবর পড়ে শুনে বা আলোচনা করে, গীবত ও পরচর্চা করে, 
খেলাধুলা করে বা দেখে নষ্ট করি । কিন্তু কুরআন তিলাওয়াত শিক্ষা করার সময় 
পাই না। বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখতে বড়জোর ৪/৫ মাস নিয়মিত 
প্রতিদিন ঘণ্টাখানেক ব্যয় করলেই সম্ভব। আমরা অনেকে প্রতিদিন সকাল- 
সন্ধ্যায় অনেক সময় সুন্নাত-সম্মত বা খেলাফে সুন্নাত যিক্র আযকার করে 
কাটাই। অথচ এ সকল যিক্রের চেয়ে বড় যিক্র মুমিনের জীবনের অন্যতম 
নূর কুরআন করীম তিলাওয়াত শিক্ষা করি না। আল্লাহর কালামের প্রতি এ চরম 
অবহেলা করছেন আল্লাহর যাকিরগণ! আল্লাহ দয়া করে আমাদেরকে আহলে 
কুরআন হওয়ার তাওফীক দান করেন ; আমীন। 

দ্বিতীয় পদক্ষেপ: কুরআন বুঝার মতো আরবী ভাষা শেখা । আমি 
অনেক নও মুসলিমকে দেখেছি তাঁরা ইসলাম গ্রহণের পরে অতি আগ্রহের সাথে 


৩৪৭ তাফসীরে কুরতুবী ১/৩৯। 
৩৪৮ ইবনুল মুবারাক, কিতাবুয যুহদ ১/২১, আবু নুআইম, হিলইয়া ১/২৩৬, তাফসীরে কুরতুবী ১/৩৯। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিকর ওষীফা ২০৪ 


শত ব্যস্ততার মধ্যেও বিভিন্ন বই পুস্তক বা কোর্সের মাধ্যমে আরবী শিক্ষা করেন 
এবং কিছু সময়ের মধ্যেই কুরআন বুঝার মতো চলনসই আরবী শিখে ফেলেন। 
আসলে বিষয়টি ভালবাসা ও গুরুত্ব প্রদানের উপর নির্ভর করে। 

তৃতীয় পদক্ষেপ: আরবী ভাষা শিক্ষা করা সম্ভব না হলে অন্তত কুরআনের 
এক বা একাধিক অনুবাদ গ্রন্থ বা বাংলা অথবা ইংরেজি ভাষায় তাফসীর গ্রন্থ 
সংগ্রহ করে নিয়মিত তিলাওয়াতের সাথে সাথে অর্থ পাঠ করা। এভাবে আমরা 
অন্তত মূল না বুঝলেও অনুবাদের মাধ্যমে কুরআনের আলোয় নিজেদের 
আলোকিত করতে পারব। হয়ত আমরা এভাবে কুরআনের সাথী আল্লাহর পরিজন 
হয়ে যেতে পারব। আল্লাহ আমাদেরকে তাওফীক প্রদান করুন। আমি এমন 
অনেক ভাইকে চিনি যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত বা অতি অল্প শিক্ষিত। আরবী 
মোটেও জানেন না। কিন্তু নিয়মিত কুরআনের অনুবাদ ও তাফসীর পাঠের ফলে 
তাদের অবস্থা এরূপ হয়েছে যে, কুরআনের যে কোনো স্থান থেকে তিলাওয়াত 
করলে তার অর্থ অনুধাবন করতে পারেন। শাব্দিক অর্থ বুঝেন না, কিন্তু 
সামিকভাবে সে আয়াতগুলোতে কি বলা হয়েছে তা বুঝতে পারেন। 


বিশেষ সাবধানতা: আমরা সাধারণত আল্লাহর কিতাবের জন্য এত 
পরিশ্রম! করার সময় পাই না। এত আগ্বহও আমাদের নেই। কিন্ত যদি কেউ সে 
তাওফীক পান, তবে শয়তান অন্য পথে তাকে ক্ষতিগ্রস্ত করতে চেষ্টা করে। 
শয়তান তার মধ্যে অহঙ্কার প্রবেশ করায়। তিনি মনে করতে থাকেন যে, তিনি 
সমাজের আলিমগণ কুরআন বুঝেন না, আলিমরাই ইসলাম নষ্ট করলেন, ইত্যাদি । 

পরবর্তী অধ্যায়ে আমরা দেখব যে, সকল প্রকারের অহঙ্কারই কঠিন 
পাপ ও ধ্বংসের কারণ । সবচেয়ে খারাপ অহঙ্কার জ্ঞান বা ধার্মিকতার অহঙ্কার । 
বস্তুত মুমিন কুরআন পাঠ করেন ও অন্যান্য ইবাদত বন্দেগি পালন করেন 
একান্তই নিজের জন্য । কুরআন পাঠ করে মুমিন আল্লাহর রহমত ও পুরস্কার 
আশা করেন । মুমিন কুরআনের জ্ঞান অর্জন করেন নিজের ভুলক্রটি সংশোধন 
করে নিজের জীবনকে পরিচালিত করার জন্য । অহঙ্কারের উৎপত্তি হয় অন্যের 
দিকে তাকানোর কারণে । মুমিন কখনোই অন্যের ভুল ধরার জন্য বা অন্যের 
সাথে নিজেকে তুলনা করার জন্য ইবাদত করেন না। যখনই মনে হবে যে, 
আমি একজন সাধারণ শিক্ষিত মানুষ হয়ে কুরআন পড়ি, কয়েকখানা তাফসীর 
পড়েছি, অথচ অমুক আলিম বা তমুক ব্যক্তি তা পড়েনি, অথবা সমাজের 
আলিমগণ কুরআন পড়ে না... ইত্যাদি তখনই বুঝতে হবে যে, শয়তান 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ২০৫ 


মুমিনের এত কষ্টের উপার্জন ধ্বংস করতে সর্বশক্তি নিয়োগ করেছে। বাচতে 
হলে সতর্ক হতে হবে। অন্য মানুষদের ভুলত্রান্তি চিন্তা করা অন্যের সাথে 
নিজেকে তুলনা করা সর্বোতভাবে পরিত্যাগ করতে হবে। সর্বদা আল্লাহর কাছে 
দু'আ করতে হবে যে, আল্লাহ যেন কুরআন তিলাওয়াত, চর্চা ও পালনের 
ইবাদত কবুল করেন এবং মৃত্যু পর্যন্ত এ নিয়ামত বহাল রাখেন। 

অহঙ্কারের আরেকটি প্রকাশ যে, আল্লাহর তাওফীকে কিছুদিন কুরআন 
চর্চার পরে নিজেকে বড় আলিম মনে করা এবং বিভিন্ন শরয়ী মাসআলা বা 
ফাতওয়া প্রদান করতে থাকা । কুরআন চর্চাকে নিজের আখেরাত গড়া ও 
আল্লাহর দরবারে অগ্রসর হওয়ার জন্য ব্যবহার করতে হবে । নিজের জীবন সে 
অনুযায়ী পরিচালনা করতে হবে। ফাতওয়ার দায়িত্ব আলিমদের উপর ছেড়ে 
দিতে হবে। আমাদের বুঝতে হবে যে, প্রত্যেক মুসলিমই কুরআন পড়বেন, 
শিখবেন ও চর্চা করবেন নিজের জন্য । তবে প্রত্যেক মুসলিমই বিশেষজ্ঞ আলিম 
হবেন না। আল্লাহ আমাদেরকে চিরশক্র শয়তানের ধোকা থেকে রক্ষা করুন। 

১. ১৭. ৩. কুরআন তিলাওয়াতের ফযীলত 

কুরআনী যিক্রের সর্বপ্রথম কাজ তিলাওয়াত। আল্লাহর মহান বাণী 
তিলাওয়াত করার চেয়ে বড় যিক্র বা মহান কর্ম আর কিছুই হতে পারে না। 
তিলাওয়াত বলতে মূলত কুরআন ও হাদীস বুঝে ও হৃদয় দিয়ে তিলাওয়াত 
করা বুঝান হয়েছে। তবে আমরা আশা করব, অপারগতার কারণে আমরা না 
বুঝে তিলাওয়াত করলেও আল্লাহ দয়া করে আমাদেরকে এ সকল সাওয়াব ও 
পুরস্কার প্রদান করবেন। বিশেষত যদি আমরা তিলাওয়াতের পাশাপাশি 
অনুবাদ ইত্যাদির মাধ্যমে অর্থ বুঝার চেষ্টা করতে থাকি। আল্লাহ বলেন: 

6750 47 lh cy Ep 

“যখন তাদের (মুমিনদের) নিকট আল্লাহর (কুরআনের) আয়াতসমূহ 
তিলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায় ।”*৫৯ 

আমরা বুঝতে পারি যে, আয়াতের অর্থ যদি হৃদয়কে আলোড়িত না 
করতে পারে তাহলে ইবন বৃহ গাওয়ার গ্রণহ আনে না। অন্যত্র আরা বলেন: 


পাঠ 0%, 


০ Se 4০ ৮ দে GEL (৫ ৬০০০ ০ এ এ 
4 তি | 7458; ১১১৮ ES ১১৯ 
৩» সূরা আনফাল : আয়াত ২। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ঠ৪)-এর যিক্র ওযীফা ২০৬ 


“আল্লাহ সর্বোত্তম বাণীকে সুসমঞ্জস এবং বারবার আবৃত্তিকৃত গ্রন্থ 
হিসেবে অবতীর্ণ করেছেন। যারা তাদের প্রভুকে ভয় করে এই গ্রন্থ থেকে (এ 
গ্রন্থ পাঠ বা শ্রবণ করলে) তাদের শরীর রোমাঞ্চিত ও শিহরিত হয়। এরপর 
তাদের দেহ ও মন প্রশান্ত হয়ে আল্লাহর যিক্রের প্রতি ঝুকে পড়ে ।”০৫০ 

কুরআনের অর্থ হৃদয়ে প্রবেশ করে হৃদয়কে নাড়া না দিলে শরীর 
কিভাবে শিহরিত হবে? মন কিভাবে প্রশান্ত হবে? তিলাওয়াতের-সাথে সাথে 
অর্থ হৃদয়ঙ্গম করার বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব । এখানে প্রথমে 
তিলাওয়াতের ফযীলত বিষয়ক কিছু হাদীস উল্লেখ করছি। 

(১). ইবনু মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ (3%) বলেছেন: 

y El ৮০৫ LL, ELL oS ৮ 0৮৮ oe 


৩১০০ ৫৮9 ০৩১৮ মে) ০৩৮৮ Of: LN ০ ০১০৮ ii :d 3 
“যে ব্যক্তি কুরআনের একটি বর্ণ পাঠ করবে সে একটি পুণ্য বা নেকী 
অর্জন করবে। পুণ্য বা নেকীকে দশগুণ বৃদ্ধি করে প্রদান করা হবে। আমি 
বলছি না যে, (আলিফ-লাম-মিম) একটি বর্ণ । বরং ‘আলিফ’ একটি বর্ণ, ‘লাম’ 
একটি বর্ণ ও ‘মীম’ একটি বর্ণ ।” হাদীসটি সহীহ ।*** 
(২). আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (%) বলেছেন: 
LEE TATE SA ATL 0৬ al 
Afb 9৩ dE %) 
“যে ব্যক্তি কুরআন তিলাওয়াতে সুপারদর্শী সে সম্মানিত 
ফিরিশতাগণের সাথে । আর কুরআন তিলাওয়াত করতে যার জিহ্বা জড়িয়ে 
যায়, উচ্চারণে কষ্ট হয়, কিন্তু কষ্ট করে অপারগতা সত্বেও সে তিলাওয়াত করে 
তার জন্য রয়েছে দ্বিগুণ পুরস্কার ।”৫২ 
(৩). অন্য হাদীসে আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (38) বলেছেন: 
SA 063 পা TAINS 4 bis ১) OVATE এ Jo 
০০০ ও (840 dl A ০৯ ১১ [টি 
৩৫০ সূরা যুমার : আয়াত ২৩। 


৩৫১ ভিরমিবী (৪৬-ফাযায়িল কুরআন, ১৬-বাব..ফীমান কৃরআ হারফান) ৫/১৬১, নং ২৯১০ (ভা ২/১১৯)। 
৩৫২ মুসলিম (৬-সালাতিল মুসাফিরীন, ৩৮-বাব ফাযলিল মাহিরী) ১/৫৪৯ নং ৭৯৮ (ভা. ১/২৬৯)। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ২০৭ 


“যে ব্যক্তি কুরআন মুখস্থ করে তা তিলাওয়াত করেন তিনি নেককার 
সম্মানিত ফিরিশতাগণের সাথে । আর যিনি বারবার কুরআন তিলাওয়াত করে 
তা ধরে রাখার চেষ্টা করছেন এবং তার জন্য খুব কষ্টকর হচ্ছে, তার জন্য 
দ্বিগুণ পুরস্কার রয়েছে ।”৫৩ 

(8). আবু উমামা (রা) বলেন, রাসূলুল্লাহ (৯) বলেন: 

68155 SLE x টা 5 । ৩7০8 19909 

“তোমরা কুরআন পাঠ করবে; কারণ কুরআন কিয়ামতের দিন ভার 

সঙ্গীদের (কুরআন পাঠকারীগণের) জন্য শাফা'আত করবে ।”* 


(৫). আব্দুল্লাহ ইবনু আমর (রা) বলেন, রাসূলুল্লাহ (3%) বলেছেন : 
4০ ০0 Gf Cal 0১৫ আও LY Al ৩৬ আচ) Ha) 
0৬ ৮) ED OTA ০৯ 3 ৮১ 0৫65 নাও এন 

86:26 রাগ AT 

“কিয়ামত দিনে সিয়াম ও কুরআন বান্দার জন্য শাফা’'আত করবে। 
সিয়াম বলবে: হে প্রভু, আমি একে দিনের বেলায় খাদ্য ও জৈবিক চাহিদা 
থেকে বিরত রেখেছি, কাজেই তার পক্ষে আমার শাফা'আত কবুল করুন। 
কুরআন বলবে: হে প্রভু, আমি রাতের বেলায় তাকে ঘুম থেকে বিরত রেখেছি, 
কাজেই তার পক্ষে আমার শাফা'আত কবুল করুন। তখন তাদের উভয়ের 
শাফা'আত কবুল করা হবে ।” হাদীসটি সহীহ 1১৫৫ 

(৬). মহান আল্লাহ কুরআন কারীমে বলেছেন: - 
2৫৩ 0১2 ০" + ০৫০] 35১9 ২০৮ ৩০০ এ ৬০৫ ৬ ৫ 7 


CB ০৫ চা 0০০৭ 
“সকালে ও বিকালে তোমার মনের মধ্যে বিনয়, আকুতি ও ভয়ভীতির ভীতির সাথে 
অনুচ্চ শব্দে আল্লাহর যিক্র কর এবং অমনোযোগীদের অন্তর্ভুক্ত হবে না 1৮৫৬ 
৩৩ বুখারী (৬৮-কিতাবুত তাফসীর, ৪১৭-বাব তাফসীর সূরাত আবাসা) ৪/১৮৮২; ভা ২/৭৩৫); মুসলিম 
€৬-সালাতিল মুসাফিরীন, ৩৮-বাব ফাযলিল মাহিরী) ১/৫৪৯ নং ৭৯৮ (ভা. ১/২৬৯)। 
অঃ মুনি (৬-সালাতিল মুসাফিরীন, ৪২ বাব ফাদল কীরাআতিল কুরআন) ১/৫৫৩ নং ৮০৪ (ভা ১/২৭০)। 


৩৫৫ সুসতাদরাক হাকিম ১/৭৪০; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/৩৮১; আলবানী, সহীহুত তারগীব ১/২৩৮। 
৩৫৬ সূরা আ'রাফ : ২০৫। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%)-এর যিক্র ওযীফা ২০৮ 


তাহলে আল্লাহর যিক্র না করলে সে অমনোযোগী এবং অমনোযোগী 
হওয়া নিষিদ্ধ । রাতে অন্তত কুরআনের ১০০ টি আয়াত তিলাওয়াত করলে বা 
তাহাজ্জদে পাঠ করলে বান্দা আল্লাহর দরবারে অমনোযোগী হওয়ার অপরাধ 
থেকে মুক্তি পাবে । আবু হুরাইরা (রা) বলেছেন, রাসূলুল্লাহ ঞ বলেছেন: 
LG ৩০৬ BULAN Gy 
০০১৭৭ LSU i CEL Bb ০ 
“যে ব্যক্তি রাতের (তাহাজ্জুদের) সালাতে ১০০ আয়াত পাঠ করবে 
তাকে গাফিল বা অমনোযোগীদের তালিকায় লেখা হবে না। আর যে ব্যক্তি 
রাত্রের (তাহাজ্জুদের) সালাতে ২০০ আয়াত পাঠ করবে তাকে আল্লাহর খাটি, 
মুখলিস নেককার বান্দা হিসেবে লেখা হবে ।” হাদীসটি সহীহ ।৬৭ 
অন্য হাদীস থেকে জানা যায় যে, অন্তত দশটি আয়াত তিলাওয়াত 
করলে বা তাহাজ্জুদে পাঠ করলেও বান্দা অমনোযোগী হওয়ার অপরাধ থেকে 
মুক্তি পাবে । আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ £% বলেছেন: 
959৩ ADL Gos GY 
“যে ব্যক্তি রাতে দশটি আয়াত পাঠ করবে তাকে গাফিল বা 
অমনোযোগীদের দলভুক্ত হিসেবে লেখা হবে না ।” হাদীসটি সহীহ ।১৮ 
(৭). আব্দুল্লাহ ইবনু আমর (রা) বলেন, রাসূলুল্লাহ (88) বলেছেন: 
EE ও এ EY এ রকি কিস ৩ 2 ESE এ OVA চি ১ 
HLS 4১৮ 90৬৮ ১5 ৫০০৪ 9 9 ০০৫০ সু এ PAL la 
“যে ব্যক্তি কুরআন পাঠ করল সে ধাপেধাপে নবুয়তের সিঁড়ি বেয়ে 
নিজের দেহের মধ্যে নবুয়ত গ্রহণ করল । পার্থক্য এটাই যে তার কাছে ওহী 
প্রেরণ করা হবে না। (অর্থাৎ সে ওহী পেল না, তবে ওহীর বা নবুয়তের জ্ঞান 
সে গ্রহণ করল)। কুরআনের অধিকারীর উচিত নয় যে, নিজের মধ্যে আল্লাহর 
কালাম থাকা অবস্থায় সে অন্যান্য মানুষদের মতো আবেগ তাড়িত হবে, অথবা 
কেউ রাগ করলে বা উত্তেজিত হলে সেও রাগ করবে বা উত্তেজিত হবে ।”৩৫৯ 
৩৫৭ মুসতাদরাক হাকিম ১/৪৫২। হাকিম ও যাহাবী হাদীসটিকে সহীহ বলেছেন। 


৮ সুসতাদরাক হাকিম ১/৭৪২; মুনযিরী, আত-তারগীব ২/৩২৯। হাকিম ও যাহাবী বলেন: হাদীসটি সহীহ। 
৩৯ সুসতাদরাক হাকিম ১/৭৩৮; মুনযিরী, আত-তারগীব ২/৩২৫ । হাকিম ও যাহাবী বলেন: হাদীসটি সহীহ। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ২০৯ 


স্বভাবতই এসকল হাদীসে কুরআন পাঠ বলতে বুঝে ও অর্থ হৃদয়ঙ্গম 
করে পড়া বুঝানো হয়েছে । তোতাপাখিকে তো আর আলিম বলা যায় না। যিনি 
অর্থ বুঝে কুরআন পাঠ করেন তিনিই তার হৃদয়ে নবুয়তের ইল্ম ধারণ করেন। 
(৮). আব্দুল্লাহ ইবনু আমর (রা) বলেন, রাসূলুল্লাহ % বলেছেন : 
1 ০৫ ০৫38 ৪১০ Hh এও HY TA ৮৮০০ I 
০5 ঘা Te এ ০৯ 5৬০ 
“কিয়ামতের দিন কুরআনের সাথীকে বলা হবে: তুমি দুনিয়াতে যেভাবে 
তারতীলের সাথে কুরআন পড়তে সেভাবে পড় এবং উপরে উঠতে থাক। তোমার 
পড়া যে আয়াতে শেষ হবে সেখানে তোমার আবাসস্থাল।” হাদীসটি সহীহ ।*** 
অর্থাৎ, জান্নাতের উঁচু মর্যাদা লাভের বা উপরে উঠার ধাপ হবে 
কুরআনের আয়াতের সংখ্যা অনুসারে । যে ব্যক্তি যত আয়াত পাঠ করতে 
পারবেন তিনি তত উপরে উঠে উচ্চ মর্যাদায় নিজেকে আসীন করবেন। 


১. ১৭. ৪, বিশুদ্ধ তিলাওয়াত অপরিহার্য 

কুরআন তিলাওয়াত অর্থ আরবী ভাষার রীতিতে বিজ্্বভাবে আল্লাহর 
নির্দেশ ও রাসূলুল্লাহ $-এর সুন্নাত অনুসারে ধীরে ধীরে, পরিপূর্ণ ভালবাসা 
সহকারে পাঠ করা। আমাদের দেশে সাধারণ ধার্মিক মুসলিম ছাড়াও অনেক 
আলিম বা “কুরআন গবেষক'ও “বাংরবি' ভাষায় কুরআন তিলাওয়াত করেন। ‘হামি 
টুমাকে ওয়ালোওয়াছি'- কথাটির সকল শব্দ মূলত বাংলা হলেও একে আমরা 
বাংলা বলতে পারি না। হয়ত ‘ইংলা'’ বা “বাংলিশ' বলা যেতে পারে । তেমনি বাং 
উচ্চারণে কুরআন পাঠ কখনই আল্লাহর কালাম তিলাওয়াত বলে গণ্য নয়। 
সিফাত বা গুণাবলী, মদ্দ বা দীর্ঘতা ও অন্যান্য উচ্চারণ বিষয়ক নিয়মাবলী 
রয়েছে। মহান আল্লাহ কুরআন কারীমকে সুস্পষ্ট আরবী ভাষায় নাযিল করেছেন। 
আরবী ভাষার রীতি অনুসারে না পড়লে কখনই কুরআন তিলাওয়াত করা হবে 
না। এ বিষয়ে সাধারণ মুসলিম তো দূরের কথা অধিকাংশ মাদ্রাসাতেও 
অমার্জনীয় অবহেলা বিরাজমান । সাহাবী, তাবেয়ী ও তাবে-তাবেয়ীগণের যুগে 
লক্ষ লক্ষ অনারব ইসলামের ছায়াতলে আসেন। তারা কুরআনের বিশুদ্ধ আরবী 
উচ্চারণের বিষয়ে কিরূপ গুরুত্ব আরোপ করতেন ও উচ্চারণের সামান্যতম 

১ম এ 

১৪--- 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &)-এর যিকর ওযীফা ২১০ 


বিচ্যুতিকে কিভাবে কঠিন গোনাহ ও ভয়ঙ্কর বেয়াদবী বলে মনে করতেন সে 
বিষয়ে অনেক বিবরণ আমরা হাদীসের গ্রন্থসমূহে পাই 1১১ 
১. ১৭. ৫. রাসুলুল্লাহ (&)-এর তিলাওয়াত পদ্ধতি 
স্পষ্টকরে ও টেনে টেনে পড়তে হবে। এটি আল্লাহর নির্দেশিত ফরয । এ বিষয়ে 
'জামাদের অপরাধ বড় কঠিন। অধিকাংশ হাফিজই দ্রুত কুরআন তিলাওয়াত 
করেন। তারাবীহের সালাতে যদি কোনো হাফিজ একটু ধীরে তিলাওয়াত করেন 
তাহলে মুসন্লীগণ ঘোর আপত্তি শুরু করেন। বাধ্য হয়ে হাফিজ সাহেব এমনভাবে 
কুরআন তিলাওয়াত করেন যাতে তিলাওয়াতকারী ও শ্রোতা প্রথম ও শেষের 
কয়েকটি শব্দ ছাড়া কিছুই শুনতে বা বুঝতে পারেন না। কাজেই, সাওয়াব তো 
দূরের কথা কুরআনের সাথে বেয়াদবীর অপরাধ কঠিন হয়ে পড়ে । আল্লাহ বলেন: 
১৮ ৩089 
“এবং ধীরে ধীরে সুস্পষ্ট ও সুন্দরভাবে কুরআন আবৃত্তি করুন ৮৩৬২ 
এ আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা), মুজাহিদ, আতা, 
হাসান বাসরী, কাতাদাহ ও অন্যান্য সকল সাহাবী ও তাবেয়ী মুফাসসির (রাহ) 
বলেছেন যে, তারতীল অর্থ কুরআনকে ধীরে ধীরে, শান্তভাবে, সুস্পষ্ট করে ও 
টেনে টেনে পড়া, যেন তা বুঝা ও তার অর্থ চিন্তা করা সহজ হয় ।৩৬০ 
রাসূলুল্লাহ (88) এভাবেই তিলাওয়াত করতেন। আয়েশা (রা) বলেন: 
৫০0৮5 THIS ৬৮ VEG 55১45 সি I 
“রাসূলুল্লাহ & কুরআনের সূরা তিলাওয়াত করলে তারতীলসহ বা ধীর 
ও শান্তভাবে তিলাওয়াত করতেন, ফলে সূরাটি যতটুকু লম্বা তার চেয়ে অনেক 
বেশি লম্বা হয়ে যেত।”৩৬৪ 
আনাস (রা) রাসূলুল্লাহর (8) তিলাওয়াত পদ্ধতি সম্পর্কে বলেন : 
19০ 0506 


“তার কিরাআত ছিল টেনে টেনে ।”স৮ 


১ দেখুন: মুসান্াফে ইবনু আবী শাইবা ৬/১১৭। 
৩৬ সূরা ৪ আয়াত। 
কী তবাী২৯১২১২৭ তাফসীরে ইবনু কাসীর ৪/৪৩৫-৪৩৬। 


৩৯৪ মুসলিম (৬-সালাতিল মুসাফিরীন, ১৬-বাব জাওযিন নাফিলাতি) ১/৫০৭, নং ৭৩৩ (ভা ১/২৫৩)। 
= সুারী ৬৬ -কিতাব ফাযাইলিল কুরআন, ২৯-বাব মাদ্দিল কীরাআত) ৪/১৯২৫ (ভারতীয়: ২/৭৫৪)। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ২১১ 


উম্মু সালামাহ (রা) রাসূলুল্লাহ (%)-এর তিলাওয়াত সম্পর্কে বলেন: 
এ থা জে হয ০৪ 
“তিনি প্রত্যেক আয়াতে আয়াতে থামতেন।” হাদীসটি সহীহ ।*** 
হাফসা (রা)-কে রাসূলুল্লাহ $%-এর তিলাওয়াত পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা 
করা হলে তিনি বলেন: “তোমরা তার মতো তিলাওয়াত করতে পারবে না।” 
প্রশ্নকারীগণ তবুও একটু শোনাতে অনুরোধ করেন । তখন তিনি খুব ধীরে ধীরে 
তিলাওয়াত করেন। হাদীসটি সহীহ ।০৬৭ অন্য হাদীসে হুযাইফা (রা) বলেন : 


চা A Ed Aziz A Ar পলা পা i a Af 
0 ৩০১) 3৩০ ০৪5 09 552 SLA ১৬ ALC 
EEE ET ৮ EA DOES টার রা Ee EE ES ns ০৪০৪ 
৪0 তে ০৩ CS 2 lB ad bE) ভি ক শি ০০১ oa 


A 
পি As পা 


শে শে ৫১ LAE রাবি ১০০ JT Sf 
5% 534 2 BY ০০ Ip 2 BY 
“এক রাতে আমি রাসূলুল্লাহ &-এর সাথে সালাতে দাড়ালাম । তিনি 
সূরা বাকারাহ শুরু করলেন। আমি ভাবলাম তিনি হয়ত ১০০ আয়াত পাঠ করে 
রুকুতে যাবেন। কিন্তু তিনি ১০০ আয়াত পার হয়ে গেলেন । আমি ভাবলাম তিনি 
হয়ত এ সূরা শেষ করে রুকু করবেন। কিন্তু তিনি সূরা ‘নিসা’ শুরু করলেন এবং 
তা পুরোপুরি পাঠ করলেন । এরপর তিনি সূরা “আলে ইমরান' শুরু করলেন এবং 
তা শেষ করলেন। তিনি ধীরে ধীরে টেনে টেনে তিলাওয়াত করলেন। যখন 
তাসবীহের উল্লেখ আছে এমন কোনো আয়াত তিনি পড়ছিলেন তখন তিনি 
তাসবীহ পাঠ করছিলেন। যখন কোনো প্রার্থনার উল্লেখ আছে এমন কোনো 
আয়াত পাঠ করছিলেন, তখন তিনি প্রার্থনা করছিলেন। আবার আশ্রয় চাওয়ার 
উল্লেখ আছে এমন আয়াত আসলে তিনি আশ্রয় প্রার্থনা করলেন । ...1”৩৬৮ 
বিশুদ্ধ উচ্চারণ ও ধীরে ধীরে টেনে টেনে পড়ার সাথে সাথে যথাসম্ভব 
সুন্দর ও মধুর স্বরে কুরআন তিলাওয়াতের চেষ্টা করতে হবে । বিভিন্ন হাদীসে 
সাধ্যমতো মধুর ও সুন্দরভাবে কুরআন তিলাওয়াতের নির্দেশ দেওয়া হয়েছে। 
একটি হাদীসে বারা ইবনু আযিব (রা) বলেন, রাসূলুল্লাহ £্ বলেছেন : 
* সুসনাদে আহমদ ৬/৩০২; আলবানী, সাহীহুল জামি ২/৮৯২, নং ৫০০০। 


১৭ আহমদ, আল-মুসনাদ ৬/২৮৮, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ২/১০৮। 
৩ মুসলিম (৬-সালাতিল মুসাফিরীন, ২৭-বাব ইসতিহবাব তাতবিলীল ক্রাআত) ১/৫৩৬ (ভা ১/২৬৪)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&৪)-এর যিকর ওযীফা ২১২ 


১5974 0০ [7 
“তোমরা কুরআনকে তোমাদের কণ্ঠস্বর দিয়ে সৌন্দর্যমণ্ডিত কর।” 
হাদীসটি সহীহ ।৩১৯ 
আব্দুল্লাহ ইবনু মাসউদ বলেন: 


১৬৯ ৭351551 5500 22 রো ১১১ 39 24 ০৫৫ 2০ 15463 


৪29 = (640 ১৫৫93 4৮55 41৮৮9 

“তোমরা কুরআনকে কবিতার মত আবৃত্তি করবে না বা সস্তা খেজুর 

ছিটিয়ে দেওয়ার মতো ছিটিয়ে দেবে না। কুরআনের আশ্চর্য বাণী থেমে ও বুঝে 

পড়বে । কুরআন দিয়ে হৃদয়কে নাড়া দেবে । কখন খতম হবে বা কখন সূরার 
শেষে পৌছাব এ চিন্তা করে কখনো কুরআন তিলাওয়াত করবেন না।”৩৭০ 


১. ১৭. ৬. কুরআনের অর্থ চিন্তা ও হৃদয়ঙ্গম করার ফযীলত 

কুরআন করীমকে আল্লাহ প্রেরণ করেছেন অনুধাবন করার জন্য, না 
বুঝে তোতাপাখীর মথ তিলাওয়াতের জন্য নয়। কুরআনের তিলাওয়াত যেমন 
একটি ইবাদত, কুরআন অনুধাবন করা, বুঝা ও কুরআন নিয়ে চিন্তা করা অন্য 
একটি গুরুত্বপূর্ণ ইবাদত । কুরআন নাযিলের উদ্দেশ্যই তা অনুধাবন করা। 
উপরের হাদীসগুলো আলোচনা করতে যেয়ে আমরা সহজেই বুঝতে পেরেছি 
যে, কুরআন পাঠের ফযীলত মূলত পাঠ করে তা হৃদয়ঙ্গম করার জন্য। 
হৃদয়ঙ্গম করলেই নবুয়তের ইল্ম আমাদের মধ্যে সঞ্চিত হবে। 

রাসূলুল্লাহ £, সাহাবীগণ ও তাবেরীগণের যুগে বা ইসলামের প্রথম 
শতাব্দীগুলোতে এভাবেই কুরআন পাঠ করতেন মুসলিমগণ । যেসকল অনারব 
দেশে ইসলাম প্রবেশ করেছে সেসকল দেশের মানুষও কুরআন বুঝার মতো 
আরবী শিখে নিয়েছেন। কিন্ত আমরা এখন না বুঝেই পড়ি । তবুও আশা করব যে, 
আল্লাহ দয়া করে আমাদেরকে কুরআন পাঠের নির্ধারিত সাওয়াব দান করবেন। 

মহান আল্লাহ বারবার উল্লেখ করেছেন যে, তিনি কুরআন নাযিল 
করেছেন এবং তা বুঝার জন্য সহজ করেছেন যেন সবাই তা বুঝতে পারে ও তা 
থেকে শিক্ষা গ্রহণ করতে পারে । “এ কুরআনে আমি বিভিন্ন উপদেশ, উদাহরণ, 

৯৯৯ আবু দাউদ (কিতাবুস সালাত, বাব ইসতিহবাবিত তারতীল) ২/৭৫, ০ (ভা ১/২০৭), ইবন 


মাজাহ ১/৪২৬ (ভার ৯৫ পৃ.) নাসাঈ ২/৫২১ (ভা ১/ ১১৬) হাইসামী, মাজমাউয যাওয়াইদ ৭/১৭১ ৷ 
৩৭০ বাইহাকী, শু'আবুল ঈমান ২/৩৬০, তাফসীরে ইবনু কাসীর ৪/৪৩৫ ৷ 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ২১৩ 


বিধান ইত্যাদি উল্লেখ করেছি যেন তারা অনুধাবন করতে ও উপদেশ গ্রহণ 
ক্রতেগারে। পার ৫6 হাতা এভাতে বলা হয়েছে। এক সরাতে বরা লেন 
oh xl 55 LU 19572 107 00 IH LS 
“এক বরকতময় গ্রন্থ আমি আপনার প্রতি নাযিল করেছি যেন তারা এর আয়াত 
সমূহ অনুধাবন করে এবং বোধশক্তি সম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে।”৩৭১ 
কুরআন কারীমে চার স্থানে মহান আল্লাহ বলেছেন : 
5522 ৩0৪ FW চা ৮5 এ 
“নিশ্চয় আমি কুরআনকে বুঝার ও উপদেশ গ্রহণের জন্য সহজ করে 
দিয়েছি, কে আছে উপদেশ গ্রহণ করার ?”০৭২ 
যারা কুরআন বুঝতে চেষ্টা করে না তাদের বিষয়ে বলা হয়েছে: 
UB oh be 09 535১8 
“তারা কি কুরআনকে অনুধাবন করে না? না কি তাদের অন্তর তালাবনধ?”৩৭৩ 
বিভিন্ন হাদীসে কুরআন তিলাওয়াতের সাথে সাথে অনুধাবন করতে ও 
চিন্তা করতে নির্দেশ প্রদান করা হয়েছে। এমনি কোনো কোনো হাদীসে বলা 
হয়েছে যে, যারা কুরআনের বিভিন্ন আয়াত পাঠ করবে কিন্তু তার অর্থ নিয়ে 
চিন্তা করবে না তাদের জন্য শাস্তি রয়েছে ।১৭৪ 
আল্লাহর কিতাব পাঠ করাকে কুরআন কারীমে ‘তিলাওয়াত’ বলা 
হয়েছে, কারণ তিলাওয়াত অর্থ অনুসরণ করা । এজন্য কুরআন শুধুমাত্র না 
বুঝে পাঠ করলে তিলাওয়াত হয় না। বুঝে পাঠ করে তা অনুসরণ করে চললেই 
তা তিলাওয়াত বলে গণ্য হবে । মহান আল্লাহ ইরশাদ করেছেন : 
«৫ 3১: Df SD Go YE EY ACH Lh 
“যাদেরকে আমি কিতাব প্রদান করেছি তারা তা সত্যিকারভাবে 
তেলাওয়াত করে, তারাই এ কিতাবের উপর ঈমান এনেছে ।”৩৭৫ 
এ আয়াতের ব্যাখ্যায় সাহাবী ও তাবেয়ীগণ বলেন, দুটি গুণ থাকলেই 
তা “হক্ধ তিলাওয়াত’ বা “সত্য তিলাওয়াত’ হবে: (১). পঠিত আয়াতের অর্থ 
০৭ সূরা সাদ: ২৯ আয়াত। 
০ সূরা কামার : টু ৪০। 
সুরা মুহম্মদ : 


৩৭৪ তাফসীরে তরী বহন তাফসীরে ইবনু কাসীর ১/৪৪২। 
** সূরা বাকার : ১২১। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &%)-এর যিক্র ওযীফা ২১৪ 


বুঝে হৃদয়কে তার সাথে একাত্ম করে তিলাওয়াত করতে হবে। (২). পঠিত 
আয়াতের সকল বিধান ও নির্দেশনা অনুসরণ ও পালন করতে হবে। 
উমার (রো) বলেন: 'হন্ক তিলাওয়াতে পঠিত আয়াতের সাথে হৃদয় 
আলোড়িত হবে । যে আয়াতে শাস্তির কথা বলা হয়েছে সেখানে থেমে আল্লাহর 
কাছে শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে । যে আয়াতে জান্নাতের কথা বলা 
হয়েছে, সেখানে থেমে আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করতে হবে। এভাবে 
হৃদয় দিয়ে তিলাওয়াত করলেই তা “সত্যিকার তিলাওয়াত’ বলে গণ্য হবে ।০৭৬ 


ইমাম আবু হানীফা (রহ) ও হানাফী মাযহাবের অন্যান্য ইমাম সালাতের 
মধ্যে কুরআন তিলাওয়াতের সময়েও আয়াতের অর্থ অনুযায়ী থেমে থেমে আল্লাহর 
কাছে দু'আ করতে পছন্দ করতেন। জাহান্নামের কথা আসলে আশ্রয় প্রার্থনা করা, 
জান্নাতের কথা আসলে জান্নাত চাওয়া, ক্ষমার কথা আসলে ইস্তিগফার করা এবং 
এভাবে হৃদয়কে আলোড়িত করে সালাতের মধ্যে কুরআন তিলাওয়াত করতে তিনি 
উৎসাহ দিয়েছেন, বিশেষত সকল প্রকার সুন্নাত-নফল সালাতে ৩৭৭ 


সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা), আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা) 
এবং মুজাহিদ, আবু রাষীন, কাইস ইবনু সা'দ, “আতা, হাসান বাসরী, 
তাবে-তাবিয়ী মুফাসসির বলেছেন যে, সত্যিকার তিলাওয়াতের অর্থ পঠিত 
সকল আয়াতের সকল প্রকার বিধানাবলী পরিপূর্ণ পালন ও অনুসরণ করা। 
কুরআনের সহজ সঠিক অর্থ বুঝা ও সকল প্রকার দূরবর্তী ও বিকৃত অর্থ ও 
ব্যাখ্যা থেকে দূরে থাকা । যারা এভাবে বুঝবেন ও পালন করবেন তারাই শুধু 
সত্যিকার তিলাওয়াতকারী বলে গণ্য হবেন।** 

আমরা কুরআন-হাদীসের নির্দেশনা ও সাহাবীগণের বাণী থেকে জেনেছি, 
কুরআন তিলাওয়াতের অন্যতম আদব কুরআন দিয়ে অন্তরকে নাড়ানো। অন্তর 
নড়লেই ঈমান বৃদ্ধি পাবে, শরীর শিহরিত হবে এবং কর্ম নিয়ন্ত্রিত হবে। 

১. ১৭. ৭. কুরআন আলোচনা ও গবেষণার ফযীলত 

কুরআনের “তাদারুস' বা পারস্পরিক আলোচনা-গবেষণা পৃথক 
ইবাদত, বিশেষত মসজিদে । আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (৪) বলেন: 


A anal bc es পে ১৬৫। 
০৭৭ মুহাম্মাদ ইবনুল -আসল) ১/২০২-২০৩। 
*% তাফসীরে বা? বি ৫২১, ৫২০ ইবনু কাসীর ১/১৬৪-১৬৫। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ২১৫ 


44255) ESL ele Ly উল 2৮94) এ LS ০০০ 
. 43৩০ as ৮5565 sh EEF 2] 
“যখনই কিছু মানুষ আল্লাহর কোনো একটি ঘরে সমবেত হয়ে 
আল্লাহর কিতাব তিলাওয়াত ও শিক্ষাগ্রহণ করে এবং তাদের মধ্যে পরস্পরে 
তা অধ্যয়ন করে, তখনই তাদের উপর প্রশান্তি নাযিল হয়, আল্লাহর রহমত 
তাদের আবৃত করে নেয়, ফিরিশতাগণ তাদের ঘিরে ধরেন এবং আল্লাহ তার 
নিকটস্থদের নিকট তাদের যিকর করেন ।”৩৭৯ 
১. ১৭. ৮. কুরআন শ্রবণের ফযীলত 
কুরআন তিলাওয়াতের ন্যায় মনোযোগ দিয়ে শ্রবণ করাও একটি বড় 
ইবাদত ও আল্লাহর রহমত লাভের অন্যতম ওসীলা । আল্লাহ বলেন : 
০৯৮ ০৫1 415০3 ১ 65৪ % 
“এবং যখন কুরআন পাঠ করা হবে, তখন তোমরা মনোযোগ দিয়ে তা 
শ্রবণ করবে এবং চুপ করে থাকবে, তাহলে হয়ত তোমরা রহমত প্রাপ্ত হবে ।”5৮০ 
ইমাম তাবারী এ আয়াতের ব্যাখ্যায় বলেন : মহান আল্লাহ তার মুমিন 
বান্দাদেরকে নির্দেশ প্রদান করলেন যে, - হে মুমিনগণ, যখন কুরআন পাঠ করা 
হয় তখন মনোযোগ দিয়ে তা শ্রবণ কর, যেন তা ভালভাবে বুঝতে পার এবং তা 
থেকে উপদেশ গ্রহণ করতে পার। আর কুরআন পাঠের সময় চুপ করে থাকবে, 
যেন তা বুঝতে, হৃদয়ঙ্গম করতে ও তা নিয়ে চিন্তা ভাবনা করতে পার। কুরআন 
পাঠের সময় কথা বলবে না, তাহলে তা বুঝতে অসুবিধা হবে। আর এভাবে 
করতে পারবে ।১৮১ কুরআন শ্রবণের ফযীলত ও বরকত প্রমাণের জন্য এ আয়াতই 
যথেষ্ট। এ বিষয়ক এ হাদীসে আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ ৪) বলেছেন: 
১০9 ES ITS ও dh ক dL 
LONI Ls SEN ৩১৫ 
০৯ মুসলিম (৪৮-কিতাবুয যিকর, ১১-বাব ফাযলুল ইজতিমা) ৪/২০৭৪, নং ২৬৯৯ (ভারতীয় ২/৩৪৫); 
আহমদ আল-মুসনাদ ২/৪০৬ । 


০* সুরা আল-আ'রাফ : ২০৪ । 
১ তাফসীরে তাবারী ৯/১৬২ । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিক্র ওযীফা ২১৬ 


“যে ব্যক্তি কুরআনের একটি আয়াত মনোযোগ দিয়ে শ্রবণ করবে, তার 
জন্য বহুগুণ বর্ধিত সাওয়াব লিখা হবে। আর যে ব্যক্তি তা তিলাওয়াত করবে, তার 
জন্য এ আয়াতটি কিয়ামতের দিন নূরে পরিণত হবে।” হাদীসটির সনদ দুর্বল। 
তবে একাধিক সনদের কারণে তার নির্ভরযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।০৮২ 

অন্য হাদীসে ইবনু আব্বাস (রা) বলেন : 

LE IE dn oS pT ৫2৭ ৩ 

“যদি কেউ আল্লাহর কিতাবের একটি আয়াতও শ্রবণ করে, তাহলে তা 
কিয়ামতের দিন তার জন্য নূরে পরিণত হবে।”** 


অনেক তাবেয়ী মনোযোগ দিয়ে শ্রবণ করা তিলাওয়াতের চেয়েও বেশি 
সাওয়াবের বলে মনে করতেন । তাবিয়ী খালিদ ইবনু মা'দান (১০৩ হি) বলেন: 


NAY ৮০৫০ (৮৭ 8 ৮2 STALL G0) 
“যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করেন, তার জন্য রয়েছে একটি পুরস্কার । আর 
যিনি তা মনোযোগ দিয়ে শ্রবণ করেন, তার জন্য রয়েছে দু'টি পুরস্কার ।”৩৮৪ 


১. ১৭. ৯. কুরআনের মানুষ হওয়ার ফযীলত 

“আহলুল কুরআন' অর্থাৎ কুরআনের সাথী বা কুরআনের মানুষ হওয়ার 
অর্থ জীবনকে কুরআন কেন্দ্রিক ও কুরআন অনুসারী করা। আর এ অবস্থা 
ভুলত তার খহি থা জাম (যা বছ; রাসূলুল্লাহ (%) বলেন: 


0৮ ০৯7 2:05 এ] ০১.) 0199 ১৭ ৮ “ ০৯৭ ৩! 
০০ 4 2 
“মানুষের মধ্যে আল্লাহর পরিবার পরিজন রয়েছে। সাহাবীগণ বলেন: হে 


আল্লাহর রাসূল, তারা কারা? তিনি বলেন: তারা ‘আহলুল কুরআন’ বা কুরআনের 
অধিকারী । তারাই আল্লাহর পরিজন ও আল্লাহর খাস ওলী ৷” হাদীসটি সহীহ ।*৫ 


২ মুসনাদে আহমদ ২/৩৪১; হাইসামী, ৮০১১৩ আলবানী, যায়ীফুল জামি, পৃ. 
৭৮০, তাফসীর ইবন কাসীর ২/২৮২; আর ৩/৩৭৩। মুসনাদে আহমাদের 
রা eds lele মারল বর্ণনা করেছেন। আব্বাদ কিছুটা 
দুর্বল রাবী । কিন্তু আব্দুর রাজ্জাকের বর্ণনায় আবান ইবনু সালেহ হাসান বসরী থেকে মুরসালভাবে 
হাদীসটি বর্ণনা করেছেন। এতে আব্বাদের বর্ণনার সমর্থন হয়। 

৬ সুনানুদ দারিয়ী ২/৫৩৬, মুসান্নাফু আব্দুর রাজ্জাক ৩/৩৭৩। 
সুনানুদ দারিমী ২/৫৩৬ । 
না ১৬-বাৰ মান তাআল্লামাল কুরআন) ১/৭৮ (ভা ১৯পৃ.) বৃীরী, মিসবাহুয 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ২১৭ 


মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া কুরআন কেন্দ্রিক হতে পারা । 
যাকে আল্লাহ রাতদিন কুরআন চর্চা ও পালন নিয়ে ব্যস্ত থাকার তাওফীক প্রদান 
করেছেন তিনিই সবচেয়ে বড় নিয়ামত পেয়েছেন। দুনিয়াতে কিছু চাওয়ার 
থাকলে এ ধরনের নিয়ামতই চাওয়া যায় ৷ হিংসা করার মতো কোনো নিয়ামত 
থাকলে তা এ নিয়ামত । ইবনু উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (8) বলেন: 


তে ক 154 78) 298 % 055 20 IT 0৮০ ওল ৬ NALS SY 

949 দা গা ০০০ ৬) 5447 ২৩ 1) ঠা 0599 5947 05 
“শুধু দু ব্যক্তিকেই হিংসা করা যায় (দু ব্যক্তি নিয়ামতের মতো নিয়ামত 

কামনা করা যায়): যাকে আল্লাহ কুরআন দান করেছেন আর সে রাত-দিন শুধু 


কুরআন তিলাওয়াত বা কুরআন পালনে ব্যস্ত থাকে এবং যাকে আল্লাহ সম্পদ 
দান করেছেন আর সে রাতদিন সম্পদ হক পথে ব্যয় করতে থাকে ।”৮৬ 


এবং সকল কাজে কুরআনকে সামনে রাখলে কুরআন তাকে জান্নাতে নিয়ে 
যাবেই। জাবের (রা) রাসূলুল্লাহ &%) থেকে বর্ণনা করেছেন : 
Ad) এ 253 LU) বু 25 Gia ৩3 ৫4545 07০ 
IE 2 45৩ ০০8৮ এক এ 2 
“কুরআন এমন একজন শাফা'আতকারী যার শাফা'আত কবুল করা 
হবে, আবার এমন একজন বিবাদী যার অভিযোগ সত্য বলে মেনে নেয়া হবে। 
যে ব্যক্তি কুরআনকে নিজের জীবনে সামনে রেখে চলবে কুরআন তাকে 
জান্নাতের দিকে নিয়ে যাবে । আর যে ব্যক্তি কুরআনকে নিজের পিছে রেখে দেবে 
কুরআন তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে ।” হাদীসটি সহীহ ৩৮৭ 
কুরআনের মানুষ হলে তার পিতামাতা ও আত্মীয়স্বজনের জন্য রয়েছে 
সুসংবাদ ৷ মু'আয ইবনু আনাস (রা) থেকে বর্ণিত যয়ীফ হাদসে বলা হয়েছে : 


এন্টি ৮: শালি তা Ld a Ed Ed পা পু রা রি চে রকি LL Aas 
১৮৮০ DUD 0 EL 9205 dl এও ০০৪০ 0৮2) কি ১5 


যুজাজাহ ১/২৯; হাকিম, আল-সুসতাদরাক ১/৭৪৩। 

৩৬ বুখারী (১০০-কিতাবুত তাওহীদ, ৪৫-বাব..আতাহুল্লাহুল কুরআন) ৬/২৭৩৭, নং ৭০৯১ (ভ ২/১১২৩); 
মুসলিম (৬-সালাতিল মুসাফিরীন, ৪৭-বাব... বিল কুরআন) ১/৫৫৮, নং ৮১৫ । (ভা ১/২৭২) 

৩৮৭ হাকিম, আল-সুসতাদরাক ২/৪১৩; হাইসামী, যামআন ৬/২০; মাজমাউয যাওয়াইদ ১/১৭১। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিকর ওযীফা ২১৮ 


“যে ব্যক্তি কুরআন পাঠ করবে এবং কুরআন অনুসারে কর্ম করবে তার 
পিতা-মাতাকে কিয়ামতের দিন এমন একটি মুকুট পরানো হবে যার জ্যোতি হবে 
পৃথিবীর সূর্যের জ্যোতির চেয়েও সুন্দরতর। তাহলে যে ব্যক্তি নিজে কর্ম করবে 
তার পুরস্কার কত হবে তা ভেবে দেখ!” হাদীসটির সনদ গ্রহণযোগ্য 1০৮৮ 

বুরাইদা আসলামী (রা) বলেন, রাসূলুল্লাহ (%) বলেছেন: 


2১৩০ ৩ La (9 4559 ০ + ০০০ 4 07০8 ১ 


5055 


:39552 Gi CS EE 9 ০৪৮ ০9 ০০৫৫) ৮১০১০ 4৯ 2৯৮ 
0০ ০৫54 it JES ৭4৩ ৩০৫ তে 


“যে ব্যক্তি কুরআন পাঠ করবে, কুরআনের ইলম অর্জন করবে ও সে 
অনুসারে কর্ম করবে, কিয়ামতের দিন তার পিতা-মাতাকে নূরের মুকুট পরানো 
হবে, যার আলো সূর্যের আলোর মতো এবং তার পিতা-মাতকে দুনিয়ার 
সবকিছুর চেয়ে মূল্যবান একপ্রস্ত পোশাক পরানো হবে। তারা বলবেন: কিসের 
জন্য আমাদের এসব পরানো হচ্ছে? তাদেরকে বলা হবে: তোমাদের সন্তানের 
কুরআন গ্রহণ করার কারণে ৷ হাকিম ও যাহাবী হাদীসটিকে সহীহ বলেছেন ।০৮৯ 


আলী (রা) থেকে খুবই দুর্বল সনদে বর্ণিত একটি হাদীসে বলা হয়েছে: 


4 dy ES > (০৮5 ৯৬ ০৮ £ 44527 0০ চি 
/৩। 19 BS বউ fp TAG এ 35 খু 
“যে ব্যক্তি কুরআন পাঠ করবে, মুখস্থ করবে, কুরআনের বিধান মেনে 
কুরআনের হালালকে হালাল হিসেবে পালন করবে ও কুরআনের হারামকে হারাম 
হয়ে গিয়েছিল ।” ইমাম তিরমিযী হাদীসটির দুর্বলতা ব্যাখ্যা করেছেন ।১৯০ 


৩৮ আবু দাউদ (কিতাবুস সালাত, বাব সাওয়াবি ক্রাতি) ২/৭১, নং ১৪৫৩ (ভা ১/২০৫পৃ.); আলবানী, 
যার ১/২১৫ আব্দুল্লাহ দুওয়াইশ, তাত্বীহুল কারী বিতাকবিয়াতি.. (শামিলা ৩.৫) পৃ. ৬-৭। 
আলবানী হাদীসটিকে দুর্বল বলেছেন, তবে আব্দুল্লাহ দুওয়াইশ হাদীসটির গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন। 

৩* মুসতাদরাক হাকিম ১/৭৫৬-৭৫৭। 
৩১০ তিরমিযী (৪৬-ফাযাইলিল কুরআন, ১৩- বাব ফাষলি কারিইল কুরআন) ৫/১৫৮, নং ২৯০৫ (ভা ২/১১৮)। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ২১৯ 


১. ১৭. ১০. কুরআন বুঝে বা না-বুঝে পড়ার অজাঁচিত বিতর্ক 

বর্তমানে আমরা আলিম ও বিদদ্ধ ধার্ষিকদের মধ্যে একটি অনাকাঙ্বিত 
বিতর্ক দেখছি। কেউ বলছেন, কুরআন না বুঝে পড়লে কোনো সাওয়াবই হবে 
না। এ মত খণ্ডন করতে যেয়ে অন্যরা না-বুঝে পড়াটাকেই ইসলামের মূল 
শিক্ষা বলে দাবি করছেন। এর পাশাপাশি অনেক আলিম বা ধার্মিক মুমিন 
কুরআন বুঝে পড়া নিরুৎসাহিত করছেন। তারা ভয় পান যে, কুরআন বুঝে 
পড়লে বোধহয় মুমিন বিভ্রান্ত হয়ে যাবে! এর বিপরীতের অনেকে কুরআনের 
তাফসীর-তরজমা পড়ার পরে নিজেকে ফকীহ বা বড় আলিম বলে গণ্য করতে 
থাকেন। আমরা এখানে এ চারটি বিষয় সংক্ষেপে পর্যালোচনা করতে চাই। 
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওফীক প্রার্থনা করছি। 


প্রথম বিষয়: কুরআন না বুঝে পড়লে কোনোরূপ সাওয়াব না হওয়ার 
দাবিটি সঠিক নয়। আমরা আগেই বলেছি যে, কুরআনকে অনুধাবন ও 
অনুসরণের জন্যই নাযিল করা হয়েছে। তবে ইসলামের নির্দেশনাগুলো সাহাবী- 
তাবিয়ীগণের মতামতের আলোকে অনুধাবন করতে হবে । কুরআনের কমবেশি 
কিছু কথা তৎকালীন সময়েও অনেকে বুঝতেন না। তারা আলিমদেরকে এ 
সকল বিষয়ে প্রশ্ন করতেন। আলিমগণ উত্তর দিতেন। তারা কুরআনের অর্থ 
বুঝতে উৎসাহ দিতেন। তবে না বুঝে তিলাওয়াত করলে তা তিলাওয়াত বলে 
গণ্য হবে না বলে কেউ বলেন নি। এছাড়া অগণিত অনারব ইসলাম গ্রহণ 
করেছেন। তারা সালাতের মধ্যে কুরআনের বিভিন্ন অংশ তিলাওয়াত করেছেন 
বা ইমামের পিছনে সালাত আদায় করেছেন। কুরআন বুঝতে না পারার কারণে 
তাদের সালাত বাতিল হয়েছে বলে কেউ বলেন নি। যুক্তি ও বিবেক দাবি করে 
যে, কেউ যদি কুরআনকে আল্লাহর বাণী হিসেবে বিশ্বীস করে আল্লাহর বাণী 
পাঠের আবেগ নিয়ে তা তিলাওয়াত করতে থাকেন তাহলে তার তিলাওয়াতে 
আল্লাহর যিকর ও তিলাওয়াতের সাওয়াব হবে। 

দ্বিতীয় বিষয়: কুরআন না বুঝে পড়লেও সাওয়াব হবে বলার অর্থ কী? 
একটি উদাহরণ বিবেচনা করি। এক ব্যক্তি বললেন: টুপি বা জামা ছাড়া সালাত 
আদায় করলে সালাত হবেই না । তা শুনে একজন আলিমকে আপনি প্রশ্ন করলেন: 
আমার যদি টুপি বা জামা না থাকে তাহলে আমি কি এগুলো ছাড়া শুধু লুঙ্গি পরে 
সালাত আদায় করতে পারব? তাকে কি আমার সালাত বৈধ হবে? আমার কি 
সাওয়াব হবে? উত্তরে আলিম বললেন: হ্যা। উক্ত আলিমের ফাতওয়া থেকে 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ £&)-এর যিকর ওযীফা ২২০ 


আপনি সিদ্ধান্ত নিলেন যে, জীবনে আর কখনো টুপি ও জামার পিছনে সময় নষ্ট 
করবেন না, সর্বদা এগুলো ছাড়া শুধু লুঙ্গি পরেই সালাত আদায় করবেন। 

কুরআনের বিষয়ে আমরা একই ভুল করছি। আমরা জানি, যে কোনো 
ইবাদত মুমিন সাধ্যমত পালন করলে কিছু সাওয়াবের আশা করতে পারেন। 
তবে সাওয়াবের নিশ্চয়তা ও পূর্ণতা মূলত সুন্নাত পদ্ধতিতে ইবাদত পালনের 
মধ্যে । আর যদি সুন্নাতের খেলাফ কোনো পদ্ধতিকে রীতি বানিয়ে নেয়া হয় বা 
সুন্নাত পদ্ধতিকে অবজ্ঞা করা হয় তাহলে তা বিদআত ও পাপে পরিণত হয়। 
সালাত, সিয়াম, ইফতার, সাহরী, ওযু, গোসল, যিকর, ওষীফা ইত্যাদি সকল 
ইবাদতরে ন্যায় কুরআন তিলাওয়াতের ক্ষেত্রেও একই বিধান । আমরা অন্যান্য 
ইবাদতের ক্ষেত্রে সুন্নাত বিবেচনা করলেও তিলাওয়াতের ক্ষেত্রে তা করছি না। 
কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে নিম্নের বিষয়গুলো লক্ষণীয়: 


(১) কুরআন বুঝে পাঠ করা আল্লাহর নির্দেশ । বুঝে তিলাওয়াত করাই 
হন্ধ তিলাওয়াত' এবং এরূপ তিলাওয়াতকারীই মুমিন। আল্লাহ বারবার 
বলেছেন যে, কুরআনকে অনুধাবন ও উপদেশ গ্রহণের জন্যই নাধিল করা 
হয়েছে। কুরআন পাঠ করলে শরীর রোমাঞ্চিত ও শিহরিত হয় এবং ঈমান বৃদ্ধি 
পায় । না বুঝে পাঠ করলে তা সম্ভব নয়। 

(২) কুরআন বুঝে পাঠ করা, প্রত্যেক আয়াতে থামা, চিন্তা করা ও 
দুআ করা রাসূলুল্লাহ ($)-এর নির্দেশ ও তার আচরিত সুন্নাত । 

(৩) এভাবে প্রত্যেক আয়াত বুঝে, থেমে, চিন্তা করে তিলাওয়াত করা 
সাহাবীগণের সুন্নাত ও তাদের নির্দেশ । 

তাহলে, কুরআন না বুঝে তিলাওয়াত করা আল্লাহ ও তার রাসূলের 
(&) নির্দেশের খেলাফ, রাসূলুল্লাহ (3%) ও তীর সাহাবীগণের সুন্নাতের 
খেলাফ। আমরা দস্তরখান, ওযু, মিসওয়াক, যিকর ইত্যাদি সকল ইবাদতের 
ক্ষেত্রে সুন্নাতের গুরুত্ব স্বীকার করলেও তিলাওয়াতের ক্ষেত্রে তা করছি না। 

এ কথা ঠিক যে, আমরা অনারব, আমাদের জন্য রাসূলুল্লাহ (8) ও 
সাহাবীগণের সুন্নাত মত কুরআন বুঝে পড়া কষ্টকর কিন্তু দুঃখজনক বিষয় 
সুন্নাতকে অবহেলা করা ও গুরুত্বহীন মনে করা । অনারব হওয়া সত্তেও আমরা 
আরবী নবী (8)-এর সুন্নাত পোশাক, দস্তরখান, পানাহার পদ্ধতি ইত্যাদি 
অনুসরণের আপ্রাণ চেষ্টা করি, অথচ তীর সুন্নাত মত কুরআন তিলাওয়াতের 
ন্যুনতম চেষ্টাও করি না। অথচ পোশাক, দস্তরখান, পানাহার পদ্ধতি, বসার 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ২২১ 


নিয়ম ইতাদি বিষয়ে রাসূলুল্লাহ (38) ও সাহবীগণের নির্দেশ ও তাকীদ পাওয়া 
যায় না, কিন্তু কুরআন বুঝে তিলাওয়াতের বিষয়ে তাদের অনেক নির্দেশ ও 
তাকীদ পাওয়া যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যে, আমরা তাকীদ বিহীন 
সুন্নাতগুলোকে অত্যন্ত গুরুত্ব দিলেও নির্দেশিত ও তাকীদ-কৃত এত গুরুত্বপূর্ণ 
সুন্নাতকে গুরুত্বহীন ভাবছি ও অপ্রয়োজনীয় প্রমাণ করার চেষ্টা করছি। 

কেউ যদি অপারগতার কারণে সুন্নাতের খেলাফ ইবাদত করে তাহলে 
তার ওজর গ্রহণযোগ্য, তবে সুযোগ থাকা সত্ত্বেও অপারগতা বহাল রাখা, 
খেলাফে সুন্নাত পদ্ধতিকে পূর্ণাঙ্গ ইবাদত বলে মনে করা, সুন্নাত পদ্ধতির চেয়ে 
উত্তম মনে করা বা সুন্নাত পদ্ধতিকে অপ্রয়োজনী মনে করা নিঃসন্দেহে নিন্দনীয় 
বিদআত বা বিদআতের রাজপথ । 

কুরআন বুঝে পড়া অপ্রয়োজনীয় বলে প্রমাণ করতে আমরা অনেক 
সময় উদ্ভট কিছু যুক্তি পেশ করি। আমরা বলি, অমুক ব্যক্তি বা লক্ষকোটি ব্যক্তি 
কুরআন না বুঝে তিলাওয়াত করে বা মুখস্থ করে কত বড় বড় “ফায়দা”, 
“বরকত”, “আসর” বা ফলাফল পেয়েছেন, কাজেই কুরআন বুঝে তিলাওয়াত 
করার দাবি অসার ও ভিত্তিহীন! 


সম্মানিত পাঠক, সমাজের সকল খেলাফে সুন্নাত কর্ম বা পদ্ধতির 
পক্ষেই এরূপ যুক্তি পেশ করা হয়। যেমন, দাড়িয়ে দাড়িয়ে, দলবদ্ধভাবে, 
নাচানাচি করে বা অন্য কোনো খেলাফে সুন্নাত পদ্ধতিতে দরুদ-সালাম পাঠ 
করে বা যিকির করে অনেকে অনেক “ফায়দা” বা বেলায়াত লাভ করেছেন বলে 
যুক্তি দিয়ে সুন্নাত পদ্ধতিতে যিকরকে গুরুত্বহীন প্রমাণ করা । দাড়ি না রেখে 
অন্যান্য ইবাদত করে কত “ফায়দা” ও তাকওয়া অর্জন করেছেন, দাড়ি রেখেও 
অনেকে বান্দার হক নষ্ট করে, অথচ দাড়ি বিহীন “মুত্তাকী” তার চেয়ে অনেক 
ভাল... ইত্যাদি যুক্তি দিয়ে দাড়ির গুরুত্ব অস্বীকার করা। অমুক ব্যক্তি বা 
ব্যক্তিবর্গ মাদ্রাসায় না পড়েও অনেক বড় মুত্তাকী বা ওলী হয়েছেন বলে যুক্তি 
দিয়ে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অস্বীকার করা। এরূপ হাজারো উদাহরণ দেওয়া 
যায়। এরূপ যুক্তিগুলো দীনদার মুত্তাকী মুমিনগণ আপত্তিকর বলে বুঝেন, কিন্তু 
কুরআন বুঝে পড়ার সুন্নাতের বিরুদ্ধে তারাই এরূপ যুক্তি উপস্থাপন করেন। 

তৃতীয় বিষয়: কুরআন বুঝা কঠিন বলে দাবি করা অথবা কুরআনের অর্থ 
পড়লে মুমিন বিভ্রান্ত হতে পারেন বলে দাবি করে কুরআন বুঝতে নিরুৎসাহিত 
করা ভয়ঙ্কর একটি মহামারি, যাতে অনেক ধার্মিক ও আলিম আক্রান্ত ৷ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &৯৪)-এর যিক্র ওযীফা ২২২ 


মহান আল্লাহ কুরআনে বলেছেন যে, তিনি কুরআন অনুধাবন করা 
সহজ করেছেন! এরপরও কি কোনো মুমিন কল্পনা করতে পারেন যে, কুরআন 
বুঝা কঠিন? মহান আল্লাহ বারবার বলেছেন যে, তিনি “মুত্তাকীদের” এবং 
“বিশ্বজগতের” হেদায়াত বা সুপথের দিশারী হিসেবে কুরআন নাযিল 
করেছেন। এরপরও কি কোনো মুমিন কল্পনা করতে পারেন যে, কুরআন পাঠ 
করলে কোনো মুমিন বা কোনো কাফির বিভ্রান্ত হতে পারে? 

মহান আল্লাহ প্রত্যেক মুমিনকে কুরআন বুঝে “হক্ব তিলাওয়াত” 
করতে নির্দেশ দিয়েছেন এবং রাসূলুল্লাহ (88)-ও কুরআন বুঝে তিলাওয়াত 
করতে নির্দেশ দিয়েছেন। এরপরও কি কোনো মুমিন কল্পনা করতে পারেন যে, 
কুরআন বুঝে তিলাওয়াত করলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে? 

দুর্ভাগ্যজনকভাবে আমরা প্রত্যেকে নিজ নিজ “মত”-কেই একমাত্র 
“ইসলাম” বলে মনে করি এবং নিজ মতের বাইরে গেলেই তা “বিভ্রান্তি” বলে 
দাবি করি। কুরআন অর্থবুঝে তিলাওয়াত করার পর কোনো মুমিন অন্য কারো 
সকল বক্তব্য নির্বিচারে গ্রহণ করতে চান না। এজন্য সম্ভবত আমরা সকলেই 
চাই যে, সাধারণ মুমিনগণ কুরআন-হাদীসের অর্থ না বুঝুন এবং আমরা 
আলিমগণ বা দায়ীগণ প্রত্যেকে আমাদের পছন্দসই মত বা পথ কুরআন- 
হাদীসের নামে তাদেরকে বুঝাতে থাকি! 

এখানে কয়েকটি বিষয় আমাদের চিন্তা করা প্রয়োজন: 

(১) কুরআনের অর্থ বুঝতে গেলে মুমিন ভুল বুঝে বিভ্রান্ত হতে পারেন 
বলে ধারণা করা কুরআন, সুন্নাহ, সাহাবীগণের নির্দেশ ও বাস্তব সত্যের বিপরীত । 

মহান আল্লাহ বারবার বলেছেন যে তিনি কুরআন থেকে উপদেশ গ্রহণ 
সহজ করেছেন। প্রত্যেক মুমিনকে অর্থ বুঝে তিলাওয়াত করতে নির্দেশ 
দিয়েছেন । প্রত্যেক মুমিনের জন্য সালাতে কুরআন পাঠের বিধান দিয়েছেন । 
রাসূলুল্লাহ (&) প্রত্যেক মুমিনের জন্য কুরআন শিক্ষা ও হিফজ করার নির্দেশ 
ও উৎসাহ দিয়েছেন। স্বভাবতই শিক্ষা ও হিফয করা বলতে অর্থ-হৃদয়ঙ্গম করা 
সহ শিক্ষা ও মুখস্থ করা বুঝানো হয়েছে। অর্থ না বুঝে শিখলে বা তিলাওয়াত 
করলে সাওয়াব হবে কিনা তা ভিন্ন প্রশ্ন । তবে অর্থ না বুঝে শিক্ষা ও হিফয 
করার কোনোরূপ নিয়ম সাহাবী, তাবিয়ী, তাবি-তাবিয়ী ও ইমামগণের যুগে 
ছিল না। আরব-অনারব সকলেই অর্থ বুঝেই শিক্ষা ও হিফজ করতেন । আরব, 
অনারব, শিক্ষিত, অশিক্ষিত, বুদ্ধিমান, নির্বোধ সকলেই তা কমবেশি অর্থ বুঝে 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ২২৩ 


পড়তেন বা শুনতেন। বর্তমান যুগে আরব দেশগুলোতে কুরআনের ভাষা বা 
“বিশুদ্ধ আরবী ভাষা’ মৃতপ্রায়। কোনো আরব দেশেই তা মাতৃভাষা নয়। যে 
মুর্খ বা অল্প শিক্ষিত মানুষটি বিশুদ্ধ আরবীতে একটি বাক্যও বলতে পারেন না 
তিনিও সালাতের মধ্যে বা যে কোনোভাবে কুরআন শুনতে মূল অর্থ বুঝতে 
পারেন এবং তার হৃদয়ে ব্যাপক আলোড়ন দেখা যায়। এ থেকে বুঝা যায় যে 
সত্যই কুরআন বুঝা আল্লাহ সহজ করেছেন। 

মহান আল্লাহ ও তার রাসূল (88) কুরআন তিলাওয়াত, শ্রবণ ও 
হিফজের ক্ষেত্রে কোথাও বলেন নি যে, নির্দিষ্ট পরিমাণ ইলম না শেখা পর্যন্ত 
কুরআন তিলাওয়াত ও হিফয করা বাবে না। অথবা সাধারণ সালাতগুলোতে 
নির্দিষ্ট সূরা ছাড়া কোনো সূরা পাঠ করা যাবে না; কারণ অর্থ ভুল বুঝে সাধারণ 
মুসন্লীরা বিভ্রান্ত হয়ে যেতে পারে। তাহলে কি আমরা মহান আল্লাহর দীনের 
বিষয়ে তার ও তার রাসূল (48)-এর চেয়েও বেশি সতর্ক হতে চেষ্টা করছি? 


(২) অনেক সময় আমরা ধারণা করি যে, কুরআনের অনুবাদ করার 
ক্ষেত্রে হয়ত অনুবাদক ভুল করতে পারে, কাজেই তরজমা কুরআন পাঠ করলে 
হয়ত মুমিন বিভ্রান্ত হয়ে যাবে । লক্ষণীয় যে, আমরা অন্যান্য গ্রন্থের তরজমা বা 
অনুবাদ পড়তে আপত্তি করি না। অথচ অনুবাদকের ভুলের সম্ভাবনা এ সকল 
গ্রন্থের ক্ষেত্রে বেশি। কুরআন অনুবাদের সময় অনুবাদক ব্যাপক সতর্কতা 
অবলম্বন করেন; কারণ সামান্য ভুল হলেই তাকে কঠিন প্রতিবাদের সম্মুখীন 
হতে হবে । তারপরও আমরা প্রত্যেক মুমিনকে পরামর্শ প্রদান করি, অজানা বা 
বিতর্কিত অনুবাদকের অনুবাদ না পড়ে প্রসিদ্ধ আলিমদের অনুদিত তরজমা 
কুরআন পাঠ করতে এবং সমস্যা অনুভব করলে আলিমদেরকে প্রশ্ন করতে । 
কিন্তু একটি অবাস্তব সম্ভাবনার অজুহাতে আমরা কুরআন ও হাদীস নির্দেশিত 
একটি গুরুত্বপুর্ণ ইবাদত থেকে মুমিনকে নিষেধ করতে পারি না। 

(৩) অনেক দীনদার মুমিন বা আলিম কুরআনের তাফসীর বা তরজমা 
পড়তে নিষেধ করে বলেন যে, তাফসীর করার জন্য অনেক প্রকার ইলম 
প্রয়োজন! তারা তাফসীর করা ও তাফসীর পড়ার মধ্যে পার্থক্য বুঝেন না। 
অথবা কুরআন বুঝার মহান ইবাদত থেকে মুমিনকে দূরে রাখার জিদের কারণে 
পার্থক্য স্বীকার করতে চান না! কুরআনের তাফসীর করার জন্য অনেক প্রকার 
ইলম প্রয়োজন, কিন্তু তাফসীর পড়তে কোনো প্রকার ইলমেরই প্রয়োজন নেই। 
কুরআনের তাফসীর বা তরজমা করার যোগ্যতা আছে এমন কোনো আলিমের 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিকর ওযীফা ২২৪ 


লেখা তাফসীর বা তরজমা পড়তে কোনো পূর্বশত নেই । দুঃখজনক যে, অনেক 
সময় আমরা একজন প্রসিদ্ধ আলিমের লেখা বইপত্র পড়তে পরামর্শ প্রদান 
করি, অথচ তারই লেখা অনুবাদ বা তাফসীর পড়তে নিষেধ করি! 

(8) কুরআনই সকল হেদায়াতের মূল উৎস । কুরআনকে মুত্তাকীগণের 
এবং বিশ্বজগতের হেদায়াত বলতে মূলত কুরআনের অর্থকেই বুঝানো হয়েছে। 
জ্ঞানী, মুর্খ, শিক্ষিত, অশিক্ষিত যে কোনো মানুষের হৃদয়ে কুরআনের অর্থ 
প্রবেশ করলে তিনি হেদায়াতের দিশা লাভ করেন। কুরআন ও হাদীস 
একথারই সাক্ষ্য দেয়৷ ইতিহাসের বাস্তবতাও তাই প্রমাণ করে। 

(৫) আল্লাহর ইবাদতে সর্বোচ্চ পর্যায়ে পৌছে বেলায়াত-কারামত 
লাভের পরেও কোনো কোনো ওলী বিভ্রান্ত হয়েছেন বলে আমরা কুরআন ও 
হাদীস থেকে জানতে পারি। এজন্য কি আমরা আল্লাহর বেলায়াত অর্জনের 
চেষ্টা ও বেশি বেশি ইবাদত করার প্রচেষ্টাকে নিরুৎসাহিত করব? না ইবাদাত 
ও বেলায়াত অর্জনের চেষ্টা সহ মুমিনকে সতর্কতার পরামর্শ প্রদান করব? 


(৬) কুরআন, হাদীস, ফিকহ, উসুল ইত্যাদি সকল ইসলামী জ্ঞান 
অধ্যয়নের পরেও অনেকে বিভ্রান্ত হয়েছেন। এজন্য কি আমরা কুরআন, হাদীস, 
ফিকহ ও অন্যান্য দীনী ইলম শিক্ষা অর্জনে মানুষদেরকে নিরুৎসাহিত করব? না 
ইলম অর্জনে উৎসাহ প্রদান-সহ বিভ্রান্তি বা দুর্নীতি থেকে সতর্ক করব? 

(৭) সমাজে অনেক মানুষ দু-চারজন আলিম বা তালিবুল ইলমের 
অন্যায়, দুর্নীতি বা ভুলভ্রান্তিকে বড় করে দেখিয়ে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা 
বলেন। অথচ অনুরূপ দুর্নীতি বা অন্যায়ের পরিমান যে অ-মাদ্ৰাসা শিক্ষিতদের 
মধ্যে অনেক অনেক বেশি তা বুঝতে চান না । অনেক আলিম বা দীনদার মানুষ 
কুরআনের ক্ষেত্রে একইরূপ আচরণ করেন। কুরআন বুঝে পড়ে দু-একজন 
বিভ্রান্ত হয়েছে বলে কুরআন বুঝে তিলাওয়াত করতে নিরুৎসাহিত করেন। 
অথচ কুরআন না বুঝে যে লক্ষলক্ষ মুসলিম শিরক, কুফর ও ভয়ঙ্কর সব হারামে 
লিপ্ত হচ্ছেন তা বুঝতে চান না। দু-চারজন আলিমের অন্যায়ের অজুহাতে কি 
আমরা মাদ্রাসা শিক্ষার অবমূল্যায়ন করব? না মাদ্রাসা শিক্ষায় উৎসাহ প্রদানের 
পাশাপাশি তালিবুল ইলমদেরকে সতর্কতার পরামর্শ দান করব? 

(৮) কুরআনের অর্থ বুঝে কেউ বিভ্রান্ত হন না। কুরআন অবশ্যই 
সঠিক পথের হেদায়াত। অর্থ বুঝে কুরআন তিলাওয়াতকারী বা কুরআনের 
তরজমা-অনুবাদ পাঠকারী কুরআনের সে হেদায়াত পেয়েছেন। তবে তার 
হৃদয়ের অসুস্থতা বা অন্য কোনো কারণে হেদায়াত ধরে রাখতে পারেন নি। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ২২৫ 


খাদ্যের মূল প্রভাব সুস্থতা ও পুষ্টি আনয়ন করা । এরপরও অনেক 
সময় খাদ্যের সাথে “অখাদ্য” বা “বিষ” মিশ্রিত হয়ে স্বাস্থ্য বা সুস্থতার ক্ষতি 
করতে পারে । কখনো কখনো খাদ্য অসুস্থতা সৃষ্টি করে- এ কারণে কি আমরা 
মানুষদেরকে খাদ্য গ্রহণে নিরুৎসাহিত করব? না খাদ্য গ্রহণ অব্যাহত রাখার 
পাশাপাশি সাবধানতা ও সমস্যা হলে চিকিৎসকের স্মরণাপন্ন হতে বলব? 

মানব আত্মার প্রধান খাদ্য আল্লাহর যিকর, আর আল্লাহর যিকরের 
প্রধান বিষয় কুরআন তিলাওয়াত । কুরআনের শব্দ, অর্থ ও মর্ম মানব-হদয়ের 
সুস্থতা ও পুষ্টি আনয়ন করে। তবে কখনো কখনো কোনো ব্যক্তির হৃদয়ের 
অহঙ্কার, বিভ্রান্তি, ওয়াসওয়াসা ইত্যাদি উক্ত ব্যক্তির জন্য ক্ষতিকর হতে পারে। 
এজন্য আমারা মুমিনকে সাবধান করতে পারি, আলিমদের কাছে প্রশ্ন করতে 
উৎসাহ দিতে পারি; কিন্তু কখনোই তাকে হেদায়াতের মূল উৎস কুরআন 
তিলাওয়াত ও অর্থ হৃদয়ঙ্গম থেকে নিরুৎসাহিত করতে পারি না। 


(৯) অর্থ হৃদয়ঙ্গম করে কুরআন তিলাওয়াত করার কারণে এক 
প্রকারের বিভ্রান্তি জন্ম নিয়েছিল খারিজীদের মধ্যে। কুরআনের অর্থ চিন্তা ও 
ব্যাপক অধ্যয়ন তাদের মধ্যে হেদায়াত ও তাকওয়ার জন্ম দিয়েছিল। কিন্তু 
তাদের হৃদয়ের অহঙ্কার, নেক আমলের আত্মতৃপ্তি ও প্রবৃত্তির অনুসরণের 
কারণে তারা সে তাকওয়ার প্রকৃত ফল ধরে রাখতে পারে নি। বরং ভয়ঙ্কর 
উগ্রতায় লিপ্ত হয়েছিল। সাহাবীগণ তাদের বিভ্রান্তি অপনোদনের চেষ্টা করেছেন, 
কিন্ত কখনোই কুরআনের অর্থ চিন্তা ও অধ্যয়নকে নিরুৎসাহিত করেন নি। 

(১০) কুরআনের অর্থ অনুধাবন কখনোই বিভ্রান্তির জন্ম দেয় না; তবে 
বিভিন্ন প্রশ্নের জন্ম দিতে পারে। এরূপ প্রশ্নের ক্ষেত্রে মুমিনের দায়িত্ব 
আলিমদেরকে প্রশ্ন করা এবং আলিমদের দায়িত্ব প্রশ্রের উত্তর দেওয়া। আমাদের 
সমাজে আলিমগণ অত্যন্ত বঞ্চনা ও কষ্টের মধ্যে থাকেন। ব্যাপক অধ্যয়ন তো 
দূরের কথা প্রয়োজনীয় খহু ক্রয়ের সামর্থ্যও অনেক আলিমের নেই । ফলে কুরআন 
কেন্দ্রিক অনেক প্রশ্নের তারা উত্তর দিতে পারেন না । তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা 
কুরআনের অনুবাদ পাঠকারী প্রশ্নকর্তাকে রাগ করেন এবং অনুবাদ পড়তে নিষেধ 
করেন। এ বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার। সকল সমস্যার মধ্যেই 
আলিমদেরকে অধ্যয়ন চালিয়ে যেতে হবে। আর কুরআনের অনুবাদ-পাঠকারীকে 
রাগ না করে তাকে উৎসাহ প্রদানের পাশাপাশি সতর্ক করতে হবে এবং প্রয়োজনে 
কোনো প্রাজ্ঞ আলিম থেকে জেনে তার প্রশ্নের উত্তর দিতে হবে। 

১৫ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%)-এর যিকর ওযীফা ২২৬ 


(১১) সর্বোপরি আমাদের বুঝতে হবে যে, উম্মাতের কোটি কোটি 
সদস্যের প্রত্যেকের বাড়িতে যেয়ে তাকে “সঠিক”, “হক্কানী” বা “বিশুদ্ধ” 
দীনের দাওয়াত প্রদানের ক্ষমতা আমাদের নেই। তবে ইচ্ছা করলে প্রত্যেকেই 
কুরআনের একটি নির্ভরযোগ্য অনুবাদ কিনে তা পড়ে দীনের মৌলিক 
বিষয়কগুলো জানতে পারেন। অন্যান্য সকল বিষয়ে মতভেদ থাকলেও 
কুরআনের বিষয়ে মুসলিমদের মধ্যে কোনো মতভেদ নেই। আমরা অস্ত 
সকলকে উৎসাহ প্রদান করি কুরআন পাঠ করতে ও তার অর্থ হৃদয়ঙ্গমের চেষ্টা 
করতে । পাশাপাশি “রিয়াদুস্সালিহীন” বা অনুরূপ কোনো প্রসিদ্ধ ছোট হাদীস 
গ্রন্থের অনুবাদ পাঠ করতে । এভাবে মুমিন তার মহান রব্ব সুবহানাহু ওয়া 
তাআলা ও তীর মহান রাসূলের (88) সান্নিধ্য লাভ করবেন। এতে তার মধ্যে 
যে ঈমান, তাকওয়া ও চেতনা সৃষ্টি হবে তার ভিত্তিতে তিনি নির্ভরযোগ্য 
আলিমদের থেকে দীনের বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবেন। 


চতুর্থ বিষয়: কুরআন মাজীদের অর্থ কিছুটা হৃদয়ঙ্গম করার পরেই 
নিজেকে “ফকীহ”, ইসলামী জ্ঞানের বিশেষজ্ঞ ও দিক-নির্দেশক বলে মনে করা 

এ বিষয়ক সর্বশেষ বিপর্যয় । বিষয়টি কুরআনের নির্দেশনার সাথে সাংঘর্ষিক । 

আমরা দেখেছি যে, মহান আল্লাহ প্রত্যেক মুমিনকেই অর্থ হৃদয়ঙ্গম করে “হক 

তিলাওয়াত” করতে নির্দেশ দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন: 

২০৬ ০ 3 5 ১৫ 75 ১ 1528 ০৮৮৭ OS 
১১০-০4 HED mal LP) BLES ED) ০201 ৪) ye 
“মু’মিনদের সকলের একসাথে বের হওয়া সংগত নয়, ওদের প্রত্যেক 

দলের এক অংশ বের হয় না কেন, যাতে তারা দীনের “ফিকহ” বা গভীর জ্ঞান 

অর্জন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে, যখন তারা 
তাদের কাছে ফিরে আসবে, যাতে তারা সতর্ক হয়।”১৯ 

এ আয়াত থেকে আমরা বুঝতে পারি যে, মুমিনদের সকলেই ফকীহ 
হবেন না; কিছু. মানুষ দীনের গভীর জ্ঞান: বা ফিকহ অর্জনের জন্য ব্যাপক 
অধ্যয়ন ও গবেষণায় ‘রত থাকবেন এবং অন্যদেরকে এ গভীর জ্ঞান বা 
ফিকহের মাধ্যমে সতর্ক করবেন। উভয় আয়াতের সমন্বিত নির্দেশনা যে, 
প্রত্যেক মুমিনই অর্থ হৃদয়ঙ্গম করে কুরআন “হক্ক তিলাওয়াত” করবেন; তবে 


৩৯ সূরা তাওবা: ১২২ আয়াত । 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ২২৭ 


প্রত্যেকেই ফকীহ হবেন না; কিছু মুমিন কুরআন, হাদীস ও প্রাসঙ্গিক সকল 
বিষয় গভীর অধ্যয়ন করে “ফকীহ” হবেন। “হক্ক তিলাওয়াত”-কারী মুমিনগণ 
তাদের থেকে প্রয়োজনীয় বিষয় শিক্ষা করবেন ও সতর্ক হবেন। 

বস্তুত সাধারণ জ্ঞান ও বিশেষ জ্ঞানের এ পার্থক্য সর্বজনীন । চিকিৎসা, 
আইন, বিজ্ঞান, প্রকৌশন ও অন্যান্য সকল বিষয়ে যে কোনো শিক্ষিত মানুষ 
সাধারণ অধ্যয়নের মাধ্যমে ‘সাধারণ’ জ্ঞান অর্জন করতে পারেন। তবে কোনো 
বিষয়ে বিশেষজ্ঞ হতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আজীবন গভীর 
অধ্যয়নে কাটাতে হয় । কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এ 
সকল বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন না করে কেউ যদি সাধারণ পড়াশোনার 
মাধ্যমে এ সকল বিষয়ে “তাত্ত্বিক গুরু” হতে চেষ্টা করেন তাহলে তা ক্ষতিকর 
ফল প্রদান করে । দীনী ইলমের বিষয়টিও একইরূপ। 

এক্ষেত্রে নিম্নের কয়েকটি বিষয়ের প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করছি: 

(১) অনেক মুমিন ব্যাপকভাবে কুরআন অধ্যয়ন করেন কিন্ত কুরআন 
বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন না। অবস্থাটি অত্যন্ত দুঃখজনক । 
সাময়িক ওজর গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু এরূপ অবস্থা অব্যাহত রাখা, 
অর্থাৎ বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা করার সর্বাত্মক প্রচেষ্টায় অবহেলা করে অশুদ্ধ 
তিলাওয়াত ও অর্থ অধ্যয়নকেই “হক্ব তিলাওয়াত” বলে মনে করা নিঃসন্দেহে 
খেলাফে সুন্নাত ও বিদআত ৷ 

(২) অর্থ-সহ কুরআন “হক তিলাওয়াত” করার মাধ্যমে মুমিন নিজের 
ঈমান, তাকওয়া, আখিরাতমুখিতা ও আল্লাহর সাথে সম্পর্ক শানিত করবেন। 
তবে আলিমগণের ভুল ধরা, ইসলামী ব্যবস্থার সংশোধন, সংস্কার বা 
সমালোচনা করা, কোন্‌ বিষয়টি ইসলাম সমর্থিত ও কোন্টি ইসলাম সমর্থিত 
নয় ইত্যাদি বিষয়ে মত দেওয়ার জন্য কুরআন অধ্যয়নের পাশাপাশি আরো 
অনেক ব্যাপক ও প্রাতিষ্ঠানিক অধ্যয়ন জরুরী । 

(৩) কুরআনের অনুবাদ পাঠ করে অর্থ শিক্ষা ও আরবী ভাষায় 
পারদর্ষিতার মাধ্যমে কুরআন অনুধাবন করা এক নয়। কুরআন একটি 
অলৌকিক গ্রন্থ । এর প্রতিটি শব্দ ও বাক্যের বিভিন্ন প্রকারের অর্থ, মর্ম, ব্যঞ্জনা 
ও ব্যাপকতা আছে। অনুবাদক তার অনুবাদে এ সকল অর্থ ও মর্মের একটিমাত্র 
দিক প্রকাশ করতে পারেন। এজন্য অনুবাদ পড়ার অর্থ কুরআন মাজীদের 
একটি অর্থের অনুবাদ পাঠ । এতে মুমিন মূল বিষয়টি জানতে পারেন। কিন্তু 
তাত্বিক কোনো বিষয় প্রতিষ্ঠা বা খণ্ডন করতে এতটুকুই যথেষ্ট নয়। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%)-এর যিক্র ওযীফা ২২৮ 


(8) সমকালীন আরবী ভাষায় পারদর্শিতা ও কুরআনের আরবী ভাষায় 
পারদর্শিতা এক.বিষয় নয়। অগণিত আরবী শব্দের অর্থের মধ্যে কমবেশি 
পরিবর্তন ঘটেছে। এছাড়া শাব্দিক অর্থ ও কুরআনের পরিভাষা ও ব্যবহারের 
মধ্যে অনেক ক্ষেত্রে পার্থক্য রয়েছে। এগুলো অনুধাবন ব্যতিরেকে ফিকহী বা 
তাত্বিক কোনো মতবাদ প্রদান বা খণ্ডন করা বাতুলতা মাত্র । 

(৫) আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কুরআনে বারংবার বলেছেন যে, 
তিনি তার মহান রাসূল (38)-কে দু প্রকারের ওহী প্রদান করেছেন: (১) কিতাব 
এবং (২) হিকমাহ। কিতাব গ্রন্থাকারে কুরআন হিসেবে সংকলিত। আর 
রাসূলুল্লাহ (3%) তাঁকে প্রদত্ত হিকমাহ বা প্রজ্ঞাকে কথা বা কর্মের মাধ্যমে 
প্রকাশ করে কুরআনের বাস্তব ব্যাখ্যা ও প্রয়োগ করেছেন যা “হাদীস” হিসেবে 
সংকলিত। হাদীস ও হাদীস: বিষয়ক সকল জ্ঞানের ব্যাপক অধ্যয়ন ছাড়া 
কুরআন বিষয়ে “বিশেষজ্ঞ” হওয়ার কল্পনা করা যায় না। 


(৬) কুরআন-সুন্নাহ অনুধাবনে সাহাবীগণ ও প্রথম প্রজন্মের 
মত ও ব্যাখ্যার গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ কুরআনে 
সাহাবীগণ, বিশেষত প্রথম অগ্রগামী মুহাজির ও আনসার সাহাবীগণের পরিপূর্ণ 
অনুসরণ পরবর্তী মুমিনদের নাজাত ও সফলতার মাপকাঠি হিসেবে উল্লেখ 
করেছেন। হাদীস শরীফে পরবর্তী প্রজন্মগুলোর গুরুত্ব উল্লেখ করা হয়েছে। 
কাজেই সাহাবীগণ ও পরবর্তী প্রজন্মগুলোর আলিমদের মত, কর্ম ও পন্থা 
সৰ্ম্পকে ব্যাপক অধ্যয়ন ছাড়া কেউ কুরআনের বিশেষজ্ঞ হতে পারেন না। 
উপরের বিষয়গুলোর আলোকে “হক্ব তিলাওয়াত” ও “ফকীহগণের 
মাধ্যমে সতর্ক হওয়ার” মধ্যে সমন্বয়ের 'জন্য প্রতিটি মুমিনের দায়িত্ব কুরআন 
কারীমের বিশুদ্ধ তিলাওয়াত-এর পাশাপাশি কোনো প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য 
আলিম বা প্রতিষ্ঠানের অনুবাদের উপর নির্ভর করে অর্থ অনুধাবন-সহ 
কুরআনের “হক তিলাওয়াত” আদায়ে সচেষ্ট থাকা । সম্ভব হলে কুরআন বুঝার 
মত আরবী শিখে কুরআনের অর্থ অনুধাবনের চেষ্টা করা । কুরআন অনুধাবনের 
ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা প্রশ্ন দেখা দিলে নির্ভরযোগ্য, বিশেষজ্ঞ “ফকীহ” 
আলিমদের মুখ বা গ্রন্থ থেকে উত্তর জেনে নেয়া। প্রাতিষ্ঠানিক ইসলামী 
শিক্ষাপ্রাপ্ত বিশেষজ্ঞ আলিম ছাড়া অন্য কারো মতকে চূড়ান্ত বা নির্ভরযোগ্য বলে 
মনে না করা। জ্ঞানের অহঙ্কারের বিষাক্ত ছোবল থেকে নিজেকে রক্ষা করা । 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ২২৯ 


১. ১৭. ১১. কুরআন তিলাওয়াতের আদব ও নিয়ম 
কুরআন তিলাওয়াত, গরুরষণা, আলোচনা ইত্যাদির অনেক মাসনূন 


আদব হাদীস ও সাহাবীগণের - বক্তব্যের আলোকে আলিমগণ বিভিন্ন গ্রন্থে 
লিপিবদ্ধ করেছেন। এখানে সংক্ষেপে কিছু প্রয়োজনীয় বিষয় লিখছি: 


১. 


২. 


যথাসম্ভব ওযূ-সহ আদবের সাথে তিলাওয়াত করা । 
সম্ভব হলে মিসওয়াক করে সুন্দর পোশাকে বসে তিলাওয়াত করা । তবে 
বসে শুয়ে দাড়িয়ে, হাটতে চলতে সর্বাবস্থায় কুরআন তিলাওয়াত করা যায়। 


৩. বিশুদ্ধ তিলাওয়াত করা। 


. তিলাওয়াতের সময় অর্থের দিকে খেয়াল রাখা এবং যথা সম্ভব অর্থকে 


হৃদয়ে জাগরুক করে হৃদয়কে নাড়া দেওয়া । 


. তাসবীহ পড়া, পুরস্কারের আয়াতে পুরস্কার চাওয়া ও আযাবের আয়াতে 


5. 


১০. 


১১. 


আযাব থেকে আশ্রয় চাওয়া । . 


. তিলাওয়াতের সময় মনকে যথাসম্ভব বিনীত ও আল্লাহর রহমতের জন্য 


ব্যাকুল রাখা । 


. তিলাওয়াতের সাথে সাথে সাধ্যমত বিনীত হৃদয়ে ক্রন্দন করা । রাসূলুল্লাহ 


£& কুরআন তিলাওয়াতের সময় চোখের পানি বইয়ে ক্রন্দন করতেন। 
মুখচাপা ক্ৰন্দনে তার বুকের মধ্যে শব্দ উঠত । আবু বকর (রা), উমার 
(রা) ও অন্যান্য সাহাবায়ে কেরামও সালাতে ও সালাতের বাইরে কুরআন 
তিলাওয়াতের সময় ক্রন্দন ঠেকাতে পারতেন না। 


. একান্ত প্রয়োজন ছাড়া তিলাওয়াতের সময় কারো সাথে কথা বলার জন্য 


তিলাওয়াত কেটে না দেওয়া ৷ যথাসম্ভব মনোযোগের সাথে তিলাওয়াত 
শেষ করে কথা বলা। 

রি যা শিরা কভাতি মালে রা) 
মাসে একবার খতম করা । 

ঘরের কুরআনকে ফেলে না রাখা। প্রতিদিন অন্তত কিছু সময় তা দেখে 
পাঠ করা। 

রমযান মাসে বেশি বেশি তিলাওয়াত করা 


১২. মুখস্থ থাকলেও যথাসম্ভব দেখে দেখে কুরআন তিলাওয়াত করা ; কারণ 


কুরআন শরীফের (মুসহাফের) পৃষ্ঠায় নজর বুলানোই একটি ইবাদত। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ঠ৪)-এর যিক্র ওযীফা ২৩০ 


১৩. প্রতি বছর অন্তত একবার উত্তম তিলাওয়াত করতে পারেন এমন কাউকে 
তিলাওয়াত করে শুনান।৩২ 


১. ১৮. যিকর বিষয়ক কয়েকটি বিধান 
১. ১৮. ১. যিকর গণনা ও তাসবীহ-মালা প্রসঙ্গ 


আমরা ৯ প্রকার যিক্রের আলোচনা শেষ করেছি। পরবর্তী অধ্যায়ে 
প্রবেশের পূর্বে আমরা তাসবীহ বা হাতে যিক্র গণনার বিষয়টি আলোচনা করতে 
চাই। আমরা বিভিন্ন হাদীসে দেখলাম যে, যিক্র দু'ভাবে আদায় করা যায় : বেশি 
বেশি পাঠ করে এবং নির্দিষ্ট সংখ্যক পাঠ করে। নির্দিষ্ট সংখ্যক যিক্রের জন্য 
গণনার প্রয়োজন । কিন্তু আমরা দেখি যে, কোনো কোনো সাহাবী ও পরবর্তী ইমাম 
যিক্র গণনা করতে নিষেধ করেছেন। তারা বলতেন, আল্লাহই তো গণনা করছেন, 
তুমি কেন গণনা করবে । তুমি কি আল্লাহর কাছে যেয়ে গুণে হিসেব বুঝে নেবে? 


ইমাম আবু হানীফা (রহ) ও হানাফী ইমামগণ যিক্র ও তাসবীহ- 
তাহলীল গণনা মাকরুহ বলে জেনেছেন। ইমাম তাহাবী ইমাম মুহাম্মাদ ও ইমাম 
আবু ইউসূফের সনদে ইমাম আবু হানীফা থেকে বিষয়টি উল্লেখ করেছেন ।৩৯৩ 

ইবনু মাসস্উদ (রো) যিক্র গণনা করতে দেখলে বলতেন, তোমাদের 
গোনাহগুলো গণনা করে হিসেব করে রাখ, সাওয়াব গণনার প্রয়োজন নেই।-৯৪ 

উকবা ইবনু সুবহান নামাক একজন তাবেয়ী বলেন, আমি আব্দুল্লাহ 
হিসাব করে রাখে তাহলে কী হবে? তিনি বললেন : 

81577219505 

“সুবহানাল্লাহ! তোমরা কি আল্লাহর হিসাব নেবে ?”-৯৫ 

এ সকল হাদীসের আলোকে ইমাম আবু হানীফা (রাহ) তাসবীহ 
তাহলীল গণনা মাকরুহ মনে করেছেন। ইমাম তাহাবী (রহ) বলেন, যে সকল 
যিক্র হাদীস শরীফে নির্দিষ্ট সংখ্যায় আদায়ের নির্দেশনা রয়েছে, সে সকল 
যিক্রের ক্ষেত্রে মুমিনের উচিত তা গণনা করে পাঠ করা । কারণ গণনা ছাড়া 
নির্দিষ্ট সংখ্যা পূরণ হয়েছে কিনা এবং আল্লাহর ওয়াদাকৃত সাওয়াবের পরিমাণ 
৩৯২ বাইহাকী, শু'আবুল ঈমান ২/৩১৯-৫৫৭। 
৩০ ইমাম তাহাবী, শারহু মুশকিলিল আসার ১০/২৯১। 


৪ বিস্তারিত দেখুন : লেখকের “এহ্ইয়াউস সুনান” পূ: ৬৬-৬৭। 
ও» হাদীসটির সনদ সহীহ ৷ ইমাম তাহাবী, শারহু আসার ১০/২৯১। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ২৩১ 


যিকর পালিত হয়েছে কিনা তা জানার উপায় নেই। এজন্য এ সকল যিক্র 
গণনা করে পালন করতে হবে । আর যেসকল যিক্র সাধারণভাবে পালন করার 
নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ সংখ্যার জন্য বিশেষ সাওয়াব বর্ণনা করা হয়নি, 
সেসকল যিক্র গণনা করা বাতুলতা । সেক্ষেত্রেই আল্লাহর হিসাব গ্রহণের প্রশ্ন 
আসে । নির্ধারিত সংখ্যক যিক্রের অতিরিক্ত সকল সাধারণ যিক্রের ক্ষেত্রে 
মুমিনের দায়িত্ব কোনো রকম গণনা বা হিসাব ছাড়া যথাসম্ভব বেশি বেশি এবং 
যথাসম্ভব মনোযোগ সহকারে এসকল যিক্রের বাক্য উচ্চারণ করবেন। 
হিসাবপত্রের দায়িত্ব রাব্বুল আলামীনের উপর ছেড়ে দেবেন ।৩৬ 

সাহাবী ও তাবেয়ীগণের কর্ম থেকে জানা যায় যে, সালাত, সালাম, 
তাসবীহ, তাকবীর, তাহলীল, তাহমীদ ইত্যাদি যিক্র, যা সাধারণভাবে বেশি 
বেশি আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে তা অনেকে নিজের সুবিধামতো 
নির্দিষ্ট সংখ্যায় ওযীফা হিসাবে নির্ধারণ করে নিয়েছেন। যেমন, কেউ কেউ 
সারাদিনে ১০০০ বার সালাত বা তাসবীহ বা তাহলীল করবেন বলে নিজের 
জন্য নির্ধারণ করে নিয়েছেন। এগুলো তারা গুণে আদায় করতেন। এর 
অতিরিক্ত অগণিত যিক্‌র তারা আদায় করতেন ১৯৭ 


এখন প্রশ্ন: সংখ্যা নির্ধারিত যিকর কিভাবে গণনা করব? ‘তাসবীহ’ 
ব্যবহার করে? না হাতের কর গণনা করে? তাসবীহ ব্যবহার বিদ“আত কি না? 
এ প্রশ্নের উত্তর, যিক্র গণনার জন্য দানা বা তাসবীহ ব্যবহার না-জায়েয বা 
বিদ“আত নয় । তবে হাতের আঙ্গুল দ্বারা গণনা করা উত্তম; কারণ রাসূলুল্লাহ #8 
নিজে যিক্র হাতে গণনা করতেন। আব্দুল্লাহ ইবনু আমর (রা) বলেন: 
[2] ৮5 ০51 4৩৬ He df, 
“আমি নবীজী (&8)-কে দেখলাম তিনি নিজের হাতে [ডান হাতে] 
তাসবীহের গিঠ দিচ্ছেন (গণনা করছেন) ৷” হাদীসটির সনদ সহীহ 1৩৮ 
এছাড়া রাসূলুল্লাহ £্ হাতে গণনা করতে উৎসাহ দিয়েছেন। মহিলা 
সাহাবী ইউসাইরাহ (রা) বলেন, রাসূলুল্লাহ &%) আমাদেরকে বলেছেন: 


টস রী 
আব্দুর রাজ্জাক সান আল. ২/২৩৮, ব্রাজাব, জামিউল ১/৪৪৬, মুবারাকপুরী, 
০ টহল আহওয়াহী ৯/৩২২, Re EES US মুনাবী, ফাইদুল কাদীর ৪/৩৫৫ । 
র €৪৯-কিতাবুদ দাআওয়াত, ৭২- বাব.. আকদীদ তাসবীহ) ৫/৪৮৬, নং ৩৪৮৬, (ভা 
২/১৮৬); আবু দাউদ ২/৮২ (ভা ১/২১০); মুসতাদরাক হাকিম ১/৭৩১, ৭৩২। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিকর ওযীফা ২৩২ 
LG hu 3390 dy 980 wid Ll 


১০2) ০১১ 
“তোমরা মহিলাগণ অবশ্যই তাসবীহ (সুবহানাল্লাহ), তাহলীল (লা- 
ইলাহা ইল্পল্লাহ), তাকদীস (সুব্বুহুন কুদ্দুসুন) করবে এবং আঙ্গুলের গিটে গণনা 
করবে ; কারণ এদেরকে কিয়ামতের দিন প্রশ্ব করা হবে এবং কথা বলানো 
হবে। (এরা যিক্রের সাক্ষ্য প্রদান করবে ।)” হাদীসটির সনদ সহীহ ।৩৯৯ 
পাশাপাশি দানা বা তাসবীহ-মালা ছারা যিক্র গণনা জায়েয ও সাহাবী- 
তাবেয়ীগণ কর্তৃক ব্যবহৃত । বিভিন্ন হাদীসে আমরা দেখি যে, রাসূলুল্লাহ £ু কোনো 
কোনো সাহাবীকে দানা বা বীচির দ্বারা তাসবীহ-তাহলীল বা িক্র গণনা করতে 
দেখেছেন। তিনি তাদেরকে এভাবে গণনা করতে নিষেধ করেননি, তবে সংক্ষিপ্ত ও 
উত্তম যিক্রের উপদেশ প্রদান করেছেন। এ সকল হাদীস থেকে স্পষ্টভাবে বুঝা 
যায় যে, কাকর, দানা, বীচি ইত্যাদির মাধ্যমে যিক্র গণনা সুন্নাহ-সম্মত জায়েয । 


* পরবর্তী যুগে কোনো কোনো সাহাবী ও তাবেয়ী থেকে জমা করা কাকর, 
দানা, গিরা দেওয়া সুতা বা ‘তাসবীহ’ ব্যবহারের কথা জানা যায়। আবু সাফিয়্যা 
(রা) নামক একজন সাহাবী পাত্র ভর্তি কাকর রাখতেন । ফজরের সালাতের পরে 
দ্বিপ্রহর পর্যন্ত তিনি এগুলো দিয়ে যিকর করতেন। আবার বিকালেও অনুরূপ 
করতেন। সা'দ ইবনু আবী ওয়াক্কাস কাকর দিয়ে তাসবীহ তাহলীল ও যিকর 
করতেন। ইমাম হুসাইনের কন্যা ফাতিমা গিঠ দেওয়া সুতা (তাসবীহের মতো) 
দ্বারা গণনা করে তাসবীহ তাহলীল করতেন। আবু হুরাইরা (রা)-এর ১০০০ টি 
গিরা দেওয়া একটি সুতা ছিল। তিনি এ সংখ্যক তাসবিহ-তাহলীল পাঠ না করে 
ঘুমাতেন না। এছাড়া তিনি কাকর জমা করে তা দিয়ে যিক্র করতেন বলে বর্ণিত 
আছে। আবু দারদা (রো) খেজুরের বীচি একটি থলের মধ্যে রাখতেন। ফজরের 
সালাতের পরে সেগুলো বাহির করে যিক্রের মাধ্যমে গণনা করে শেষ করতেন। 

আল্লামা শাওকানী, সযৃতী, আব্দুর রাউফ মুনাবী প্রমুখের আলোচনায় 
মনে হয় ইমাম আবু হানীফা (রা) ও তার সঙ্গীগণ বা মাযহাবের ইমামগণ ছাড়া 
পূর্বযুগের অধিকাংশ ফকীহ ও ইমাম যিকর গণনা বা তাসবীহ ব্যবহার করতে 
নিষেধ করেননি । ইমাম জালালুদ্দীন সুযৃতী (৯১১ হি) এ বিষয়ে একটি ছোট্ট 


তিরমিযী (৪৯-কিতাবুদ দাআওয়াত, ৭২- বাব.. আকদীদ তাসবীহ) ৫/৪৮৬, নং ৩৪৮৬, (ভা 
২/১৮৬); সহীহ ইবনু হিব্বান ৩/১২২, মুসতাদরাক হাকিম ১/৭৩২, মাওয়ারিদুয যামআন ৭/৩৩৯। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ২৩৩ 


বই লিখেছেন ।৪০০ সর্বাবস্থায় রাসূলুল্লাহ (8) -এর সুন্নাত ও নির্দেশনা সংখ্যা 
নির্ধারিত যিকর হাতের আঙ্গুলে গণনা করা । প্রয়োজনে, বিশেষত যারা ওবীফা 
হিসেবে দৈনিক বেশি সংখ্যক যিক্র নিজের জন্য নির্ধারিত করে নিয়েছেন তারা 
তাসবীহ, কাকর, বীচি, ছোলা, ইত্যাদি ব্যবহার করতে পারেন। 

১. ১৮. ২. সর্বদা আল্লাহর যিক্র করতে হবে 

সম্মানিত পাঠক, আমরা যিক্রের প্রকারভেদ ও ফযীলত আলোচনা 
শেষ করেছি। এখানে যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন, মুমিনের 
জীবনের অবিচ্ছেদ্য অংশ যিক্র। যিক্রের এমন কোনো সময় নেই বা অবস্থা 
নেই যে, সে সময়ে বা অবস্থায় যিক্র করতে হবে, অন্য সময় করতে হবে না। 
মুমিন সদা সর্বদা আল্লাহর যিক্রে রত থাকে । আয়েশা (রা) বলেছেন: 


sf ৫ ৬৮ HSN EB গে ৩৫ 
“নবীজী (8) সকল অবস্থায় আল্লাহর যিকর করতেন ।”৪০১ 


এখানে যিক্র বলতে মুখের উচ্চারণের মাধ্যমে যিক্র বুঝানো 
হয়েছে। মনের স্মরণ তো সর্বদায়ই থাকে। সকল অবস্থায় কোনো না কোনো 
কর্ম মুমিন করে। কিন্তু সকল অবস্থায় আল্লাহর যিক্র করা যাবে কিনা? নাপাক 
অবস্থায়? শুয়ে, বসে, দাড়িয়ে, হাটতে, চলতে? এ প্রশ্নের উত্তরেই আয়েশা 
(রা) এ কথা বলেছেন। আর এ থেকে মুসলিম উম্মার ইমাম, মুহাদ্দিস ও 
ফকীহগণ এ কথাই বুঝেছেন। এজন তারা এ হাদীস থেকে প্রমাণিত করেছেন 
যে, নাপাক অবস্থায়, শুয়ে, বসে, দাড়িয়ে, রাস্তাঘাটে, মাঠে এবং সর্বাবস্থায় 
মুমিন বান্দা মুখে মাসনূন বাক্যাদি উচ্চারণ করে আল্লাহর যিক্র করতে 
পারবেন। সালাত, সালাম, তাসবীহ, তাহলীল, দু'আ ও সকল প্রকার যিক্রের 
বিষয়েই একথা প্রযোজ্য ।*০২ শুধুমাত্র ইস্তিঞ্জা রত অবস্থায় ও স্বামী-স্ত্রী একান্ত 
অবস্থায় ছাড়া সর্বদা সকল অবস্থায় মুমিনের জিহ্বা বেপরোয়াভাবে আল্লাহর 
যিক্রে আর্দ্র থাকবে । রাসূলুল্লাহ &-এর নির্দেশ এটি এবং এটিই তার ও তার 
সাহাবীগণের জীবনের আদর্শ ও কর্ম ৷: 


Rnd SESS লাহে ৯/৩২২, শাওকানী, নাইলুল 'আউতার ২/৩৫৯, 
৪/৩৫৫, ইবনু রাজাব, জামিইল ওয়াল হিকাস. পৃ. 8৪৬। 
৯ জু, ৯৬ হাইয, ০৬১০৭ .) ১/২৮২, নং ৩৭৩, (ভা ১/১৬২); বুখারী (৬- 
কিতাবুল হাইয, ৭-বাব তাকদীল হায়িয, .) ১/১১৬ এবং ২২৭ (ভারতীয় ১/৮৮)। 
৪০২ গোসল ফরয থাকা অবস্থায় কুরআন তিলাওয়াতের যিক্র করা নিষেধ । 
*০* নাবাৰী, শারহু সাহীহি মুসলিম ৪/৬৮, আযকার পৃ. ৩৪, ইবনু হাজার, ফাতহুল বারী ১/৪০৮, ৪৩১। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &৪)-এর যিক্র ওবীফা ২৩৪ 


১. ১৮. ৩. কুরআন তিলাওয়াতের জন্য ওয ও গোসল 

উপরের হাদীস থেকে আমরা জানলাম যে, সর্বাবস্থায় যিকর করতে 
হবে। কুরআন তিলাওয়াতও কি এ বিধানের অন্তর্ভুক্ত? পাক-নাপাক সকল 
অবস্থায় কি কুরআন তিলাওয়াত করা যাবে? কুরআন হাতে নিয়ে কি পাঠ করা 
যাবে? এ বিষয়ে সাহাবীগণের যুগ থেকে মতভেদ বিদ্যমান । এখানে কয়েকটি 
বিষয় রয়েছে: (১) অযুবিহীন অবস্থায় কুরআন তিলাওয়াত, (২) গোসলবিহীন 
অবস্থায় কুরআন তিলাওয়াত, (৩) ওঝু বা গোসলবিহীন অবস্থায় কুরআন 
স্পর্শ । আমরা নিচে বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করছি। 

প্রথম ও তৃতীয় বিষয়ে তেমন কোনো মতভেদ নেই। বিভিন্ন সহীহ 
হাদীসের ভিত্তিতে উম্মাতের সকল আলিম একমত যে, ওযু বিহীন অবস্থায় 
কুরআন কারীম স্পর্শ না করে মুখস্থ বা দেখে দেখে তিলাওয়াত করা জায়েয । 
অনুরূপভাবে বিভিন্ন সহীহ হাদীসের আলোকে উম্মাতের প্রায় সকল ইমাম ও 
ফকীহ একমত যে, ওযূ বা গোসল বিহীন অবস্থায় কুরআন কারীম সরাসারি 
স্পর্শ করা বৈধ নয়। তবে বর্তমান সময়ে কতিপয় ফকীহ ওযু-বিহীন অবস্থায় 
কুরআন স্পর্শ বৈধ বলছেন। এজন্য সংক্ষেপে বিষয়টি আলোচনা করছি। 


নাপাক অবস্থায় বা ওযু-বিহীন অবস্থায় কুরআন স্পর্শ করার নিষেধাজ্ঞায় 
সহীহ হাদীস বর্ণিত। ইবন উমার (রা) বলেন, রাসূলুল্লাহ 2% বলেন: 


PL 31 0০2৮3 
“পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে না ।” হাদীসটি সহীহ ।৪০5 
অন্য হাদীসে তাবিয়ী আব্দুল্লাহ ইবন আবু বাকর ইবন মুহাম্মাদ ইবন 
আমর ইবন হাযম আনসারী (৬৫-১৩৫ হি) বলেন, আমার দাদা সাহাবী আমর 
ইবন হাযমকে (রা) রাসূলুল্লাহ 3% যে পত্র লিখেছিলেন, তাতে তিনি লিখেছিলেন: 
EU SALAS! 
“পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে না।” এ হাদীসটি 
অনেককগুলো সনদে বর্ণিত । প্রত্যেক সনদেই কিছু দুর্বলতা বিদ্যমান। তবে 
সবগুলি সনদের ভিত্তিতে ইমাম আহমদ ইবন হাম্বাল, ইমাম ইসহাক ইবন 


£০৪ হাইসামী, মাজমাউয যাওয়ায়িদ ১/৬১৬; আলবানী, সহীহুল জামি ২/১২৮৪, নং ৭৭৮০। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ২৩৫ 


রাহওয়াইহি, ইমাম হাকিম, ইমাম যাহাবী, শাইখ নাসিরুদ্দীন আলবানী ও অন্যান্য 
প্রাচীন ও সমকালীন মুহাদ্দিস হাদীসটিকে সহীহ বলে নিশ্চিত করেছেন ।2০৫ 
উপরের হাদীসগুলোর ভিত্তিতে “অপবিত্র”- অর্থাৎ গোসল ফরয থাকা 
অবস্থায় অথবা অযু-বিহীন- অবস্থায় কুরআন মাজীদ স্পর্শ করা নিষিদ্ধ হওয়ার 
বিষয়ে চার মাযহাবের ইমামগণ-সহ মুসলিম উম্মাহর প্রায় সকল ফকীহ এ 
বিষয়ে একমত ৷£% প্রসিদ্ধ হাম্বালী ফকীহ ইবন কুদামা (৬২০ হি) বলেন: 
৯৯১, HCE 2: দা 


551৯৫ 


চলত 
নয়। ... আর এটি অন্য তিন ইমাম- মালিক, শাফিয়ী ও হানাফীগণেরও মত। 
একমাত্র (তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধ ফকীহ) দাউদ যাহিরী (২০১-২৭০ হি) 
ছাড়া আর কেউ এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন বলে আমাদের জানা নেই। 
একমাত্র তিনিই অপবিত্র (ওযু বা গোসল ছাড়া) কুরআন স্পর্শ বৈধ বলেছেন।”?০+ 
সাহাবীগণের মধ্যে আলী, ইবন মাসউদ, সা'দ ইবন আবী ওয়াক্কাস, 
সায়ীদ ইবন যাইদ, সালমান ফারিসী, আব্দুল্লাহ ইবন উমার ($) ও অন্যান্য 
ফকীহ সাহাবী ওযু বা গোসল বিহীন অবস্থায় কুরআন স্পর্শ করা নিষেধ 
করেছেন।£ ইবন তাইমিয়া (রাহ) বলেন, এদের বিপরীতে কোনো সাহাবী ওযু 
বিহীন অবস্থায় কুরআন স্পর্শ করা বৈধ বলেছেন বলে জানা যায় না।৪০৯ 
উল্লেখ্য যে, ফকীহগণ শিশু-কিশোর ছাত্র-ছাত্রীর জন্য ওযু ছাড়া কুরআন 
স্পর্শ বৈধ বলেছেন। কারণ শিক্ষার জন্য বারবার কুরআন স্পর্শ করা তাদের জন্য 
প্রযোজ্য নয়। এছাড়া কুরআনের তাফসীর, হাদীসগ্রন্থ, ও কুরআন সম্বলিত অন্যান্য 
সকল গ্রন্থ ওযূ ও গোসলবিহীন অবস্থায় স্পর্শ করা বৈধ বলে তারা একমত 1৪১০ 
গোসল ফরয থাকা অবস্থায় ও মহিলাদের স্বাভাবিক রক্তস্রাব অবস্থায় 
কুরআন স্পর্শ না করে শুধু তিলাওয়াতের বৈধতার বিষয়ে সাহাবীগণের যুগ থেকে 


নি নিন আল-মুআত্তা ১/১৯৯; আলবানী, ইরওয়াউল গালীল ১/১৫৮-১৬১, নং ১২২। 
৪০১ আল ফিকহিয়্যাতুল কুওয়াইতিয়্যা ১৬/২৪০; ২৩/২১৬; ৩৫/৩৩৩; ৩৮/৬। 
৭০৭ ইবন , আল-সুগনী ১/২৫৬ ৷ 

রে , তাফসীর (জামিউ আহকামিল কুরআন) ১/২২৫-২২৭। 

৪০৯ ইবন তাইমিয়া, মাজমৃউল ফাতাওয়া ২১/২৬৬। 


5 ড. ওয়াহবাহ , আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহ ১/৩৯৫; আল-মাউসূৃআতুল 
ফিকহিয়্যাতুল 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%ু)-এর যিক্র ওযীফা ২৩৬ 


ফকীহগণ কিছু মতভেদ করেছেন। ইমাম শাফিয়ী, ইমাম আবূ হানীফা এবং ইমাম 

আহমদের প্রসিদ্ধ মতে এ সকল অবস্থায় কুরআন তিলাওয়াত নিষিদ্ধ বলে গণ্য 

করেছেন। ইমাম মালিক-এর মতে ‘গোসল ফরয’ অবস্থায় তিলাওয়াত নিষিদ্ধ; 

তবে মহিলাদের রক্তস্বাবের সময়ে তিলাওয়াত বৈধ । হাম্বালী মাযহাবের এটি 

দ্বিতীয় মত। কয়েকটি হাদীসের ভিত্তিতে তারা এ অভিমত পোষণ করেছেন ।৪১১ 
(১) আলী (রা) বলেন: 


tt EAH IS J এ 2০ ৫০৪ BH এ) 9১০ ০৬ 

“রাসূলুল্লাহ % ‘জানাবাত’ বা গোসলের নাপাক অবস্থা ছাড়া সকল 
অবস্থায় আমাদেরকে কুরআন পড়াতেন ৷” 

হাদীসটির মূল বর্ণনাকারী আব্দুল্লাহ ইবন সালিমা-এর বিষয়ে ইমাম 
বুখারী ও অন্যান্য মুহাদ্দিস আপত্তি করেছেন। এজন্য হাদীসটির গ্রহণযোগ্যতার 
বিষয়ে মতভেদ রয়েছে। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন ।৪১২ 
গ্রহণযোগ্য বা হাসান বলে উল্লেখ করেছেন।১৩ পক্ষান্তরে ইমাম শাফিয়ী, ইমাম 
নববী, আলবানী ও অন্যান্য মুহাদ্দিস হাদীসটিকে দুর্বল বলেছেন ।৪১৪ 


(২) ইবন উমার বলেন, রাসূলুল্লাহ 8) বলেন: 
0 ০4০ ০৬৭ 9 LACIE এ 


“নাপাক ব্যক্তি এবং খতুবতী মহিলা কুরআনের কিছুই পাঠ করবে না।” 
হাদীসটি দুর্বল। ৪১৫ 
(৩) তাবির্ী আবীদাহ সালমানী বলেন: 


72575175518 ০০৪) ০৮০৮ ৩৬ 
“উমার ইবনুল খাত্তাব (রা) নাপাক অবস্থায় কুরআন পাঠ মাকরূহ বা 
অপছন্দনীয় বলে গণ্য করতেন ।” হাদীসটি সহীহ 1৪৯৬ 


৯ ৰবী, আল-মাজমূ ২/১৫৮। 

৪১২ তিরমিযী, আস-সুনান (১১১ বাবুররাজুলি ইয়াকরাউল কুরআন...) ১/২৬৩ (নং ১৪৬) 

৪১ হাইসামী, মাজমাউষ যাওয়ায়িদ ১/৬১৫; আরনাউত, মুসনাদ আহমদ (টীকা) ১/১১০ 

৪১৪ নববী, আল-মাজমূ ২/১৫৯; আলবানী, যায়ীফ আবী দাউদ ১/৭৯ ৷ 

৪১৫ তিরমিযী (কিতাবুস সালাত, ৯৮-বাব মা জাআ.ফিল জুনুবি...) ১; ২৩৬ (নং ১৩১) (ভারতীয়: ১/৩৪); 
বাইহাকী, আস-সুনানুল কুবরা ১/৩০৯; যাইলায়ী, নাসবুর রায়াহ ১/১৯৫ । 

৪১৬ আব্দুর রায্যাক, আল-মুসারাফ ১/৩৩৭; হুকমু কিরাআতিল জুনুবি (শামিলা ৩.৫), পল্লা ১০) 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিক্র ২৩৭ 


(8) তাবিয়ী আবুল আরীফ বলেন, আলী (রা) বলেন: 

“নাপাক ব্যক্তি কুরআনের কিছুই পাঠ করবে না ।” হাদীসটি সহীহ ।”১* 

এর বিপরীতে কোনো কোনো সাহাবী, তাবিয়ী ও পরবর্তী ফকীহ গোসল 
ফরযের নাপাক অবস্থায় কুরআন তিলাওয়াত বৈধ বলেছেন। তাদের মধ্যে 
রয়েছেন সাহাবী আব্দুল্লাহ ইবন আব্বাস (রা), তাবিয়ী সায়ীদ ইবনুল মুসাইয়িব, 
সায়ীদ ইবনু জুবাইর, ইমাম বুখারী, ইমাম তাবারী ও অন্যান্য ফকীহ 1৭১৮ 

সামপ্বিক বিচারে এরূপ নাপাক অবস্থায় কুরআন তিলাওয়াত নিষিদ্ধ 
হওয়ার মতটিই সঠিক। নিষেধাজ্ঞা বিষয়ে রাসূলুল্লাহ £%- থেকে বর্ণিত দুটি 
হাদীসের মধ্যে একটি হাদীসকে অনেক মুহাদ্দিসই গ্রহণযোগ্য বলে গণ্য করেছেন। 
এছাড়া খুলাফায়ে রাশেদীনের দু'জন থেকে সহীহ সনদে নিষেধাজ্ঞা বর্ণিত। এর 
বিপরীতে সাহাবীগণের মধ্যে শুধু ইবন আব্বাস (রা) থেকে বৈধতার মত বর্ণিত। 
আর এজন্যই চার ইমাম-সহ অধিকাংশ ফকীহ এ মতটিই গ্রহণ করেছেন। 


নিম্নের দু'টি সহীহ হাদীস এ মত সমর্থন করে: 

(১) আবুল জুহাইম ইবনুল হারিস আনসারী (রা) বলেন, রাসূলুল্লাহ 3% 
বি'র জামাল-এর দিক থেকে আগমন করছিলেন। এমতাবস্থায় একব্যক্তি তাকে 
দেখে সালাম দেয়। তিনি তার সালামের উত্তর না দিয়ে একটি দেওয়ালের নিকট 
যেয়ে তায়াম্মুম করেন এবং তারপর সালামের উত্তর দেন ।৯১৯ 

(২) মুহাজির ইবন কুনফুষ (রা) বলেন, তিনি রাসূলুল্লাহ (8)-এর নিকট 
গমন করেন। তখন তিনি প্রস্রাব করছিলেন। তিনি তাকে সালাম দেন। তিনি 
সালামের উত্তর না দিয়ে ওযু করেন এবং এরপর বলেন: 

০১৬০) 78৮ ৬৩ ১০৮০ HUSH CAS জা 

“আমি পবিত্র অবস্থায় ছাড়া আল্লাহর ধিকরকে মাকরূহ-অপছন্দনীয় বলে 
মনে করলাম (এজন্য তোমার সালামের উত্তর দিলাম না)। হাদীসটি সহীহ ।৪২০ 
৪৮ বৰ লি (০০১২০ ক তি? ৪ ইবনুল 

মুনযির, আল-আউসাত ২/৯৮, ২/৩০৯-৩১৭) আব্দুর রায্যাক, আল-মুসান্নাক ১/৩৩৭; ইবন হায্ম, 


আল-মুহাল্লা ১/৯৬; আইনী, উমদাতুল কারী, ৫/৪০৭-৪০৯। 


৯১৯ বুবারী, (৭-কিতাবুত তায়াম্মুম, ২-বাবুত তায়াম্মুম ফিল হাদার...) ১/১২৯; মুসলিম (কিতাবুল হায়য, 
বাবুত তায়াম্মুম (ভারতীয়: ১/১৬১) 
2 ৯৮০৯4১৫৮718 একার হাকিম, আল-মুসতাদরাক ১/২৭২। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &)-এর যিকর ওযীফা ২৩৮ 


এ প্রসঙ্গে শাইখ আলবানী বলেন, এ হাদীসটি সুস্পষ্টভাবে প্রমাণ করে 
যে, নাপাক ব্যক্তির জন্য কুরআন তিলাওয়াত মাকরূহ । কারণ ওযু বিহীন অবস্থায় 
সালাম যদি মাকরূহ বা অপছন্দনীয় হয়; তবে নাপাক অবস্থায় কুরআন তিলাওয়াত 
আরো বেশি মাকরূহ বা অছন্দনীয় হওয়া উচিত... 1৪২৯ 

১. ১৮. ৪. সাজদার কুরআনের দুআ পাঠ 


বিভিন্ন হাদীসে রুকু-সাজদার মধ্যে কুরআন পাঠ নিষেধ করা হয়েছে। 
একটি হাদীসে আলী (রা) বলেন: 
৯০ 95 চি 9০9 cb dh এত ৬৮ ৮৩ 
“আমার প্রিয়তম (3%) আমাকে রুকু-রত অবস্থায় অথবা সাজদা-রত 
অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন ।”২২ 


অনেকের মনেই প্রশ্ন জাগে যে, সাজদায় কুরআনের কোনো বক্তব্য দুআ 
হিসেবে পাঠ করা যাবে কি না? বস্তুত, দুআ তিলাওয়াত নয়; বরং মহান আল্লাহর 
সাথে প্রার্থনাকারীর কথা । তিনি শুধু কুরআনের বাক্যগুলো ব্যবহার করে মহান 
মালিকের সাথে কথা বলছেন। এজন্যই নাপাক অবস্থায় কুরআন তিলাওয়াত নিষিদ্ধ 
হলেও এ সময়ে কুরআনের দুআগুলো পাঠের বৈধতার বিষয়ে ফকীহগণ একমত । 

আবূ যার (রা) বলেন: 
Me ৮) ৬ ET শপ এ মু চি খত এ॥। ০৮০০ এ 
জিন 5৪ ৩ ৬ 88 চু Oy ৬৩ FG এ ৯ 

AY Gin 0৮০ প এ) শো 

রাসূলুল্লাহ একরাতে (তাহাজ্জুদের) সালাত আদায় করেন। তিনি একটি 
আয়াতই পাঠ করছিলেন এবং রুকুতে ও সাজদায়ও আয়াতটি (সূরা মায়িদা: 
১১৮) পাঠ করছিলেন: “আপনি যদি তারেদকে শাস্তি দেন তবে তারা তো 
আপনারই বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি তো 


মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় ।৮... তিনি বলেন, আমি আমার রব্বের কাছে আমার 
উম্মাতের জন্য শাফাআত প্রার্থনা করছিলাম....। হাদীসটি হাসান ।৯২৩ 


৪২১ আলবানী, ইরওয়াউল গালীল ২/২৪৫। 
৪২২ মুসলিম (৪-কিতাবুস সালাত, ৪১-বাবুন নাহয়ি আন কিরাআতিল কুরআন...) (ভারতীয়: ১/১৯১) 
৪২০ নাসায়ী, (১১-কিতাবুল ইফতিভাহ, ৭৯-তারদীদুল আয়াত???) ২/১৭৭; আহমদ, মুসনাদ ৫/১৪৯। 


www.pathagar.com 


প্রথম অধ্যায় : বেলায়াত ওসীলাহ ও যিকর ২৩৯ 


এ হাদীসটি নিশ্চিতভাবে প্রমাণ করে যে, সাজদায় কুরআন তিলাওয়াত 
নিষিদ্ধ হলেও, কুরআনের বাক্য ব্যবহার করে মহান আল্লাহর সাথে কথোপকথন 
করা বা দুআ করা নিষিদ্ধ নয়; বরং সুন্নাহ নির্দেশিত 1২৪ 


১. ১৮. ৫. মাতৃভাষায় যিকর ও দুআ পাঠ 

রাসূলুল্লাহ (38)-এর শেখানো যিকর ও দুআগুলি অর্থ হৃদয়ঙ্গম করে মূল 
আরবীতে পাঠ করলেই মহান আল্লাহর যিকর ও দুআর প্রকৃত স্বাদ, তৃপ্তি, আনন্দ 
ও আধ্যাতিকতা লাভ করা যায়। কারণ তীর ভাষার যে অপূর্ব কাঠামো ও পূর্ণতা 
তা কোনোভাবে অন্যভাষায় ভাষান্তর করা যায় না। মালিকী, শাফিয়ী ও হাম্বালী 
মাযহাবের ফকীহগণ সাধারণভাবে আরবীতে অক্ষম ব্যক্তির জন্য অনারব ভাষায় 
সালাতের মধ্যে যিকর ও দুআ পাঠ বৈধ বলেছেন। হানাফী মাযহাবের ইমামাগণ 
আরবীতে অপারগের জন্য সালাতের মধ্যে অনারব ভাষা ব্যবহার বৈধ বললেও 
পরবর্তী ফকীহগণ তা মাকরূহ বলেছেন। এ প্রসঙ্গে ইমাম সারাখসী বলেন: 


de 0৯539 ০ এএ ০০২৬০ পর Se ৩৯ Bl TE, 
WB Ls DS এ. Bd ০০০৪5 9 YA ৯) ৩৯৮১ ০০৪ 
(রাহ)-এর মতে তা জায়েয হবে ।...আবূ ইউসুফ ও মুহাম্মাদের মতে তা 


জায়েয হবে না, তবে আরবীতে পারঙ্গম না হলে জায়েয হবে। সালাতের মধ্যে 
তাশাহহ্দ ফারসীতে পাঠ করা ... ক্ষেত্রেও একই মতভেদ ”৪২৫ 
সালাতের মধ্যে অনারব ভাষায় যিকর-দুআ প্রসঙ্গে আল্লামা শামী বলেন: 
ib ০৯৪ sc 5 Jah All Re 2512] 1১০ 0৯ 
se 59 5 MSU, .. ৫2) 438 251) 09 cl ০৪৬৬ 
০৩ Gey Hal ০১ ০০৯ ১০০০ Lally 

(44 সৌদী আরবীয় স্থায়ী ফাতওয়া পরিষদ, ফাতওয়া সংকলন: ফাতওয়াল লাজনাতিদ 

দায়িমাহ, ১ম ভলিউম (শামিলা ৩.৫) ৬/৪৪১। 

“' আৰু ৰাকর সারাধী ৪ রর বানর রহ 


সানাইয় ১/১১২-১১৩। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (স)-এর যিকর ওযীফা ২৪০ 


“হানাফী মাযহাবের বর্ণিত মত যে তা মাকরূহ । ... বাহ্যত প্রতীয়মান 
হয় যে, তা অনুত্তম বা অনুচিত পর্যায়ের এবং মাকরূহ তানযীহী | ... অনারব 
ভাষায় দুআ করা সালাতের মধ্যে মাকরূহ তাহরীমী এবং সালাতের বাইরে 
মাকরূহ তানযীহী হওয়াও অসম্ভব নয় ।”৪২৬ 


সামঘিক বিচারে প্রত্যেক আগ্রহী মুমিনের উচিত মাসনূন দুআ ও 
ধিকরগুরি অর্থ-সহ আরবীতে মুখস্থ করা এবং সালাতের মধ্যে তা পাঠ করা। 
একান্ত অক্ষম হলে যতদিন আরবী দুআ মুখস্থ না হয় ততদিন নফল বা 
তাহাজ্জুদের সালাতের মধ্যে ও সাজদায় মাসনূন দুআগুলির অর্থ মাতৃভাষায় পাঠ 
করা অনুচিত হলেও নিষিদ্ধ হবে না বলেই আমরা আশা করি। মাসনূন দুআগুলো 
মুখস্থ না হওয়া পর্যন্ত সালাতের বাইরে বই হাতে দেখে দেখে আরবী দুআ পাঠ 
করা যায়। প্রয়োজনে শুধু বাংলা অর্থ পাঠ করেও দুআ করা যায়। তবে চেষ্টা 
করতে হবে মাসনূন আরবী দুআ মুখস্থ করার । আল্লাহই ভাল জানেন। 


৪২১ ইবন আবিদীন; রাদ্দুল মুহতার হোশিয়াতু ইবন আবিদীন) ১/৫২১। 


www.pathagar.com 


ছিতীয় অধ্যায় 


বেলায়াতের পথে যিকরের সাথে 

আমরা দেখলাম, আল্লাহর বেলায়াত অর্জন মুমিনের অন্যতম কাম্য ও 
জীবনের অন্যতম লক্ষ্য । আর এ লক্ষ্য অর্জনে যিক্র অন্যতম অবলম্বন । তবে 
অনেক কর্ম করতে হয়। যেগুলোর অবর্তমানে সকল যিক্র অর্থহীন ও 
ভশ্তামিতে পরিণত হতে পারে। এ অধ্যায়ে আমরা এ সকল বিষয় আলোচনা 
করব। এছাড়া যিক্রের ন্যুনতম বা পরিপূর্ণ ফযীলত অর্জনের জন্য প্রয়োজনীয় 
কিছু বিষয় আলোচনা করতে চাই। আল্লাহর নিকট তাওফীক প্রার্থনা করছি। 
২. ১. বিশুদ্ধ ঈমান 

আল্লাহ তার বেলায়াতের জন্য দুটি বিষয় উল্লেখ করেছেন: ঈমান ও 
তাকওয়া । ঈমানের পরিচয় 'কুরআন-সুন্নাহের আলোকে ইসলামী আকীদা' গ্রন্থে 
বিস্তারিত আলোচনা করেছি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা এ বইয়ের কলেবর 
বৃদ্ধি করবে। আবার এ বিষয়ে সার্বক্ষণিক সচেতনতা ছাড়া সকল ইবাদতই 
অর্থহীন। এজন্য এখানে সংক্ষেপে তথ্যসূত্র ব্যতিরেকে কয়েকটি বিষয় আলোচনা 
করছি। ঈমান, শিরক, কুফর ইত্যাদি বিষয়ক বিস্তারিত আলোচনা, তথ্যা ও 
তথ্যসূত্রের জন্য পাঠককে উপরের বইটি পাঠ করতে অনুরোধ করছি। 

২. ১. ১. তাওহীদের ঈমান 

ঈমানের প্রথম অংশ (লো ইলাহা ইল্লাল্লাহ) সাক্ষ্য প্রদান করা। “ইলাহ' 
শব্দের অর্থ উপাস্য, পূজ্য, ইবাদত-কৃত বা মাবুদ । আরবী ভাষায় সকল পূজিত 
ব্যক্তি, বস্তু বা দ্রব্যকেই ‘ইলাহ’ বলা হয়। এজন্য সূর্যের আরেক নাম “ইলাহাহ' 
(৯১31) বা ‘দেবী’; কারণ কোনো কোনো সম্প্রদায় সূর্যের উপাসনা করত । 

আরবীতে “ইলাহাহ' ও “ইবাদাহ' শব্দদুটি সমার্থক । ‘ইবাদত’ অর্থ (৬ 
4059) চুড়ান্ত বিন্ম্রতা-ভক্তি। শব্দটি ‘আবদ’ বা ‘দাস’ থেকে গৃহীত। দাসত্ব বলতে 
উবৃদিয়্যাত' ও ‘ইবাদত’ দুটি শব্দ ব্যবহৃত হয়। উবুদিয়্যাত (518৬০) অর্থ 
লৌকিক বা জাগতিক দাসত্ব । আর ‘ইবাদত’ (worship, veneration) অর্থ 
অলৌকিক, অজাগতিক বা অপার্থিব দাসত্ব । সকল যুগে সকল দেশের মানুষই 
জীবন, মৃত্যু ইত্যাদি অতিপরিচিত শব্দের মত ‘ইবাদত’, উপাসনা, worship, 


১৬ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ৫&)-এর যিকর ওযীফা ২৪২ 


veneration ইত্যাদি শব্দের অর্থ স্বাভাবিকভাবেই বুঝে । মানুষ অন্য মানুষের 
দাসত্ব করতে পারে, তবে সে অন্য যে কোনো মানুষ বা সত্তার ‘ইবাদত; বা 
উপাসনা করে না। শুধু যার মধ্যে অলৌকিক বা অপার্থিব ক্ষমতা আছে, 
করলেই মঙ্গল করার বা অমঙ্গল করার বা তা রোধ করার অলৌকিক শক্তি বা 
অতিপ্রাকৃতিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করে তারই ‘ইবাদত’ করে। 

এভাবে আমরা দেখছি যে, “লা ইলাহা ইল্লাল্লাহু’ বাক্যটির অর্থ আল্লাহ 
ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই। অর্থাৎ ইবাদত, উপাসনা, আরাধনা, চূড়ান্ত 
ভক্তি পাওয়ার যোগ্য উপাস্য বা মাবৃদ একমাত্র তিনিই। এজন্য এ বিশ্বাসের 
নাম তাওহীদ বা একত্র বিশ্বাস। 

এখানে উল্লেখ্য যে, কুরআন-হাদীসের আলোকে তাওহীদের ন্যুনতম 
দুটি পর্যায় রয়েছে: (১) জ্ঞান পর্যায়ের তাওহীদ ও (২) কর্ম পর্যায়ের তাওহীদ । 


প্রথম প্রকারের তাওহীদকে “তাওহীদুর রুবৃবিয়্যাহ' বা প্রতিপালনের 
একত্ব বলা হয়। এ পর্যায়ে মহান আল্লাহর কর্ম ও গুণাবলিতে তাকে এক ও 
অদ্বিতীয় বলে বিশ্বাস করা হয়। বিশ্বাস করা হয়-যে, আল্লাহই এ মহাবিশ্বের 
একমাত্র স্রষ্টা, প্রতিপালক, পরিচালক, সংহারক, রিযিকদাত, পালনকর্তা, 
বিধানদাতা... ইত্যাদি। এ সকল কর্মে তার কোনো শরীক বা সমকক্ষ নেই। 

দ্বিতীয় প্রকারের তাওহীদকে “তাওহীদুল ইবাদাত’ বা ইবাদাতের 
তাওহীদ বলা হয়। এ পর্যায়ে বান্দার কর্মে আল্লাহকে এক বলে বিশ্বাস করা 
হয়। অর্থাৎ বান্দার সকল প্রকার ইবাদাত: সাজদা, প্রার্থনা, জবাই, উৎসর্গ, 
মানত, তাওয়াক্কুল, ইত্যাদি একমাত্র আল্লাহরই প্রাপ্য বলে বিশ্বাস করা । 

তাওহীদের এ দু'টি পর্যায় একে অপরের সম্পূরক । একটিকে বাদ 
দিয়ে অন্যটির উপর ঈমান এনে মুসলিম হওয়া যায় না। তবে ইসলামী বিশ্বাসে 
বা (লা ইলাহা ইল্লান্পাহ)-তে মূলত দ্বিতীয় পর্যায় বা “তাওহীদুল উলুহিয়্যাহ্‌"_ 
র সাক্ষ্য দেওয়া হয়েছে। কারণ কুরআন ও হাদীসের বর্ণনানুসারে মক্কার 
কাফিরগণ এবং সকল যুগের কাফির-মুশরিকগণ অধিকাংশ ক্ষেত্রে “তাওহীদুর 
রুবৃবিয়্যাহ' ৰা প্রথম পর্যায়ের তাওহীদ বিশ্বাস করত। তারা একবাক্যে স্বীকার 
করত যে, আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিষিকদাতা, তিনিই 
সর্বশক্তিমান এবং সকল কিছুর একমাত্র মালিক তিনিই ৷” এ বিশ্বাস নিয়ে তারা 


১ সূরা ইউনুস: ৩১; সূরা মুমিনুন: ৮৪-৮৯; সুরা আনকাবৃত: ৬১- ৬৩, সূরা লুকমান: ২৫, সূরা যুখরুফ: ৯। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৪৩ 


তার কাছে প্রার্থনা করত, সাহায্য চাইত, তাকে খুশি করতে হজ্জ, উমরা 
কুরবানী ইত্যাদি আমল করত । তবে তারা এর পাশাপাশি অন্যান্য দেবদেবী, 
নবী, ফিরিশতা, ওলী, পাথর, গাছগাছালি ইত্যাদির পূজা উপাসনা করত। 

আল্লাহ ছাড়া কোনো রাব্বুল আলামীন নেই, সর্বশক্তিমান নেই ইত্যাদি 
বিশ্বাস করলেও আল্লাহ ছাড়া কোনো মাবৃদ নেই, আল্লাহ ছাড়া অন্য কারো 
ইবাদত বা ‘চূড়ান্ত ভক্তি’ করা যাবে না- এ কথাটি তারা মানতো না। তাদের 
দাবি ছিল, কিছু মানুষ, জিন ও ফিরিশতা আছেন যারা মহান আল্লাহর খুবই 
প্রিয়। তাদের ডাকলে বা তাদের ভক্তি করলে আল্লাহ খুশি হন ও তার নৈকট্য, 
প্রেম ও সন্তুষ্টি অর্জন করা যায়। এছাড়া তারা বিশ্বাস করত যে, এ সকল প্রিয় 
সৃষ্টির সুপারিশ আল্লাহ শুনেন। কাজেই এদের কাছে প্রার্থনা করলে এরা 
আল্লাহর নিকট থেকে সুপারিশ করে ভক্তের মনোবাঞ্চনা পূর্ণ করে দেন। এজন্য 
তারা এ সকল ফিরিশতা, জিন, মানুষ, নবী, ওলী বা কল্পিত ব্যক্তিত্বের মূর্তি, 
সমাধি, স্মৃতিবিজড়িত বা নামজড়িত স্থান বা দ্রব্যকে সম্মান করত এবং 
সেখানে তাদের উদ্দেশ্যে সাজদা, মানত, কুরবানী ইত্যাদি করত ।২ 

একারণে ইসলামে “ইবাদতের তাওহীদের’ উপর মূল গুরুত্ব আরোপ 
করা হয়েছে। মূলত এর মাধ্যমেই ঈমান ও শিরকের মধ্যে পার্থক্য সূচিত হয়। 

তাওহীদের বিশ্বাসের ৬টি দিক রয়েছে, যেগুলোকে আরকানুল ঈমান 
বলা হয়। (১) আল্লাহর প্রতি বিশ্বাস, (২) আল্লাহর ফিরিশতাগণে বিশ্বাস, (৩) 
আল্লাহর গ্রন্থসমূহে বিশ্বাস, (৪) আল্লাহর প্রেরিত নবী-রাসূলগণে বিশ্বাস, (৫) 
আখেরাতের বিশ্বাস, (৬) আল্লাহর জ্ঞান ও নির্ধারণ বা তাকদীরে বিশ্বাস। 
“ইসলামী আকীদা’ বইটি থেকে এগুলি জানতে পাঠককে অনুরোধ করছি । 


২. ১. ২. রিসালাতের ঈমান 


ঈমানের দ্বিতীয় অংশ (মুহাম্মাদুর রাসূলুল্লাহ) অথবা (মুহাম্মাদান 
আবৃদুহ ওয়া রাসূলুহ) অর্থাৎ মুহাম্মাদ (ঞ)-কে আল্লাহর বান্দা ও রাসূল হিসেবে 
বিশ্বাস করা । সংক্ষেপে একে "রিসালাত”-এর ঈমান বলা হয়। 

(আবদ) অর্থ বান্দা, “দাস বা ‘ক্রীতদাস’ আরবীতে প্রতিটি মানুষকেই 
আল্লাহর আবৃদ বা বান্দা বলা হয়। এভাব আব্দ অর্থই মানুষ এবং মাখলৃক বা 
সৃষ্ট । পূর্ববর্তী নবীগণের উম্মাতদের ঈমান বিনষ্ট হয়ে শিরকে নিপতিত হওয়ার মূল 
কারণ ছিল নবীগণ বা ওলীগণের বিষয়ে অতিভক্তি করা, তাদেরকে আল্লাহ সত্তা বা 


২ সূরা যুমার ২-৩; ৩৮; সূরা ইউনুস: ১৮ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিক্র ওযীফা ২৪৪ 


যাতের অংশ, প্রকাশ, আল্লাহর সাথে একীভূত বা ফানা ও বাকা প্রাপ্ত, ইলাহীয় বা 
এশ্বরিক ক্ষমতার অধিকারী ইত্যাদি মনে করা । সর্বশেষ উম্মাতকে এ সকল শিরক 
থেকে রক্ষা করার জন্য মুহাম্মাদ (৯)-এর রিসালাতের বিশ্বাসের সাথে তার 
“আবদিয়্যাত'-এর বিশ্বাসকে অবিচ্ছেদ্যভাবে জুড়ে দেওয়া হয়েছে। তিনি আল্লাহর 
রাসূল, তবে তিনি তার বান্দা (দাস), মাখলুক (সৃষ্ট) ও মানুষ। তিনি 
কোনোভাবেই আল্লাহর যাত (সত্তা) বা সিফাত (বিশেষণ)-এর অংশ বা প্রকাশ 
নন। মহান আল্লাহ সৃষ্টকর্তা, মালিক ও উপাস্য । মুহাম্মাদ 3 তার মাখলূক (সৃষ্ট), 
বান্দা (দাস) ও উপাসক রাসূল ৷ 

(রাসূল) অর্থ বার্তাবাহক (14৩550722)। আল্লাহ মানুষকে জ্ঞান, বিবেক, 
স্বাধীন ইচ্ছা ও বিচার শক্তি দান করেছেন; যেন মানুষ ভাল-মন্দ, ন্যায়-অন্যায় 
নির্ধারণ করে ন্যায় ও ভালর পথে চলে এবং মন্দ ও অন্যায়ের পথ থেকে নিজেকে 
দূরে রাখে। উপরস্ত মানুষকে ন্যায়ের পথের সন্ধান ও তাকওয়ার বাস্তব মডেল 
দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে প্রত্যেক জাতি, সমাজ বা জনগোষ্ঠির মধ্য থেকে 
কিছু মানুষকে মনোনীত করে তাদের কাছে ওহী বা প্রত্যাদেশের মাধ্যমে তার বাণী 
ও নির্দেশ প্রেরণ করেছেন। যেন তারা মানুষদেরকে তা শিক্ষা দান করেন এবং 
নিজেদের জীবনে তার বাস্তব ও পরিপূর্ণ প্রয়োগের মাধ্যমে মানুষের সামনে বাস্তব 
আদর্শ তুলে ধরেন। এদেরকে ইসলামের পরিভাষায় নবী ও রাসূল বলা হয়। 


কুরআন ও হাদীসের বিস্তারিত দিকনির্দেশনার আলোকে মুহাম্মাদ %%-কে 
আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস করার অর্থ অতি-সংক্ষেপে নিম্নরূপ: 

১. মুহাম্মাদ 4 আল্লাহর মনোনীত নবী ও রাসূল । মানবজাতির মুক্তির 
পথের নির্দেশনা দানের জন্য তাদের ইহলৌকিক সকল কল্যাণ ও অকল্যাণের 
পথ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাকে মনোনীত করেছেন। মানবজাতির মুক্তির 
পথ, কল্যাণ ও অকল্যাণের সকল বিষয় আল্লাহ তাকে জানিয়েছেন এবং তা 
মানুষদেরকে শিক্ষা দেওয়ার দায়িত্ব তাকে দান করেছেন! 

২. তিনি আল্লাহর মনোনীত সর্বশেষ নবী ও রাসূল, তার পরে আর 
কোনো ওহী নাযিল হবে না, কোনো নবী বা রাসূল আসবেন না। 

৩. মুহাম্মাদ (৯) বিশ্বের সকল দেশের সকল জাতির সব মানুষের 
জন্য আল্লাহর মনোনীত রাসূল । তার আগমনের দ্বারা পূর্ববর্তী সকল ধর্ম রহিত 
হয়েছে। তার রিসালাতে বিশ্বাস ছাড়া কোনো মানুষই মুক্তির দিশা পাবে না। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৪৫ 


8. মুহাম্মদ % পরিপূর্ণ বিশ্বস্ততার সাথে তার নবুয়তের ও রিসালাতের 
দায়িত্ব পালন করেছেন। আল্লাহর সকল বাণী, শিক্ষা ও নির্দেশ তিনি পরিপূর্ণভাবে 
তার উম্মতকে শিখিয়ে গিয়েছেন, কোন কিছুই তিনি গোপন করেননি । 

৫. মুহাম্মাদ (%) যা কিছু উম্মতকে জানিয়েছেন সবকিছুই তিনি সত্য 
বলেছেন। তার সকল শিক্ষা, সকল কথা সন্দেহাতীতভাবে সত্য । 

৬. আল্লাহকে ডাকতে, উপাসনা করতে, তার নৈকট্য বা সন্তুষ্টি অর্জন 
করতে অবশ্যই মুহাম্মাদ 9%-এর শিক্ষা অনুসরণ করতে হবে। তার শিক্ষার 
বাইরে ইবাদত করলে তা কখনো আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। 

৭. জীবনের সকল ক্ষেত্রে সার্বিকভাবে তার আনুগত্য করা । জীবনের 
সকল বিষয়ে তার শিক্ষা, বিধান ও নির্দেশ দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া । সকল 
মানুষের কথা ও সকল মতের উর্দ্ধে তার শিক্ষা ও কথাকে স্থান দেওয়া । 


৮. তীর শিক্ষা অনুসারে সকল মতবিরোধের নিষ্পত্তি করা । মুসলমানদের 
শিক্ষার আশ্রয় নিতে হবে। কুরআনের বা হাদীসে নির্দেশনভ সর্বাস্তঃকরণে মেনে 
নিতে হবে। তার মতকে সকল মতের উর্ধ্বে স্থান দিতে হবে। 

৯. জীবনের সকল পর্যায়ে তার অনুসরণ ও অনুকরণ করা এবং তার 
সুন্নাত (জীবনপদ্ধতি) অনুসারে নিজেকে পরিচালিত করা। তার সুন্নাত বা 
জীবনাদর্শ ই মুসলিমের জন্য সর্বোত্তম আদর্শ বলে সুদৃঢ়ভাবে বিশ্বাস করা। 

১০. মুহাম্মদ (88)-কে সর্বোচ্চ সম্মান করা । একথা বিশ্বাস করা যে, 
তিনি সর্ব কালের সর্বশ্রেষ্ঠ মানুষ, মানবজাতির নেতা, নবী-রাসূলদের প্রধান । তিনি 
সকল মানুষের নেতা । তিনি নিম্পাপ। নবুয়ত প্রাপ্তির আগে ও নুবুওয়াতের পরে 
সর্ব অবস্থায় আল্লাহ তাকে সকল পাপ, অন্যায় ও অপরাধ থেকে রক্ষা করেছেন। 
প্রথম মানব আদম (আ)-এর সৃষ্টির সময়েই আল্লাহ তার জন্য নবুয়ত নির্ধারণ 
করে রাখেন এবং তাকে সর্বশেষ নবী হিসাবে মনোনীত করেন। 

১১. মুহাম্মাদ $%-এর মর্যাদা ও সম্মানের ব্যাপারে পবিত্র কুরআন ও 
সহীহ হাদীসের উপর নির্ভর করা। রাসূলুল্লাহ 3%-এর প্রতি বিশ্বাস সম্মান 
ঈমানের মৌলিক বিষয় এবং ঈমানের মৌলিক বিষয়গুলি প্রত্যেক মানুষের জন্য 
দ্যর্থহীন ও সহজবোধ্যভাবে বর্ণনা করাই ওহীর মূল কাজ। এখানে ঘোরপ্যাচ, 
ব্যাখ্যা ও ইজতিহাদের অবকাশ রাখার অর্থ ঈমান ও নাজাতকে কঠিন করা । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (৪)-এর যিকর ওযীফা ২৪৬ 


অত্যন্ত সুস্পষ্টভাবে বলা হয়েছে। মুসলিমের দায়িত্ব তার বিষয়ে কুরআন 
কারীম বা সহীহ হাদীসে যা বলা হয়েছে তা পরিপূর্ণভাবে বাহ্যিক ও সহজ অর্থে 
সর্বান্তঃকরণে বিশ্বাস করা । নিজের থেকে কোন কিছু বাড়িয়ে বলা যাবে না, 
কারণ তা আমাদেরকে মিথ্যা ও বাড়াবাড়ির পথে ঠেলে দেবে, যা কুরআন ও 
হাদীসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। এ জাতীয় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়: 

ক. কুরআন কারীম ও সহীহ হাদীসের আলোকে একজন মুমিন দৃঢ়ভাবে 
বিশ্বাস করেন যে, সকল মর্যাদা ও সম্মান সহ তিনি আল্লাহর একজন বান্দা 
(দাস) ও একজন মানুষ । সৃষ্টির উপাদানে, মানবীয় প্রকৃতি ও স্বভাবে তিনি 
একজন মানুষ । তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ । তার মূল বৈশিষ্ট্য তার মহান কর্মে, তার 
মহোত্তম চরিত্রে। উপাদানে, সৃষ্টিতে ও প্রকৃতিতে অন্য সবার মত হয়েও তিনি 
পূর্ণতম নিদর্শন ও আদর্শ ছিলেন তিনি। এটিই ছিল তার অন্যতম মু*জিজা। তিনি 
মানবতার পূর্ণতার শিখরে উঠেছিলেন, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ 

এগুলির পাশাপাশি মহান আল্লাহ তাকে অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য দান 
করেছিলেন, যেগুলি কোন মানুষকে দেন নি। যেমন সাধারণ মানুষের মত তার 
ঘামে কোন দুর্গন্ধ ছিলনা, বরং তার শরীরের ঘাম ছিল অত্যন্ত সুগন্ধ । তার ঘুম 
সাধারণ মানুষের মত ছিল না; তিনি ঘুমালেও আর তার অন্তর সজাগ ও 
সচেতন থাকত । তিনি সালাতের মধ্যে তার পিছন দিকেও দেখতে পেতেন। 
অনুরূপ যত বৈশিষ্ট সহীহ হাদীসে বর্ণিত হয়েছে সবই মুমিন কোনরূপ 
অপব্যাখ্যা, বাড়াবাড়ি, তুলনা বা সন্দেহ ছাড়া বিশ্বাস করেন। 


খ. আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের অতীত-ভবিষ্যৎ অনেক কিছু 
জানিয়েছিলেন। সাধারণ মানুষের জ্ঞানের উধ্র্বে অনেক গোপনীয় ও ভবিষ্যতের 
জ্ঞান তাকে আল্লাহ দান করেন । সাথেসাথে কুরআন ও হাদীসে বারবার ঘোষণা 
দেওয়া হয়েছে যে, সার্বিক গাইব ও ভবিষ্যতের কথা আল্লাহ ছাড়া কেউ জানেন 
না। আল্লাহর জানানো বিষয় ছাড়া কোন ভবিষ্যৎ কথা, মনের গোপন কথা, 
বর্তমানের লুক্কায়িত কথা, গোপনকৃত তথ্য ইত্যাদি তিনি জানতেন না বলে 
তিনি আমাদেরকে কুরআন ও হাদীসের মাধ্যমে বারবার জানিয়েছেন। আমরা 
তার সকল কথা সরলভাবে বিশ্বাস করি। এক আয়াত দ্বারা আরেক আয়াতকে 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৪৭ 


বা এক হাদীস ছারা অন্য হাদীসকে বাতিল বা অপব্যাখ্যা করি না, কোন 
একটির জন্য বাড়াবাড়ি করি না বা অতিভক্তি করি না। আল্লাহ ও তার রাসূল 
(%)-এর সকল কথা সরলভাবে হুবহু মেনে নেওয়াই সবেচ্চ ভক্তি। 

গ. আল্লাহর আবদ (দাস) ও রাসূল হিসাবে তাকে আল্লাহ 
মানবজাতিকে সতর্ক করা ও সুসংবাদ প্রদান করার দায়িত্ব দান করেন। বিশ্ব 
জগতের পরিচালনা, কারো মঙ্গল বা অমঙ্গল করার দায়িত্ব বা ক্ষমতা আল্লাহ 
তাকে দেন নি। তাকে আল্লাহ অনেক মুজিষা বা অলৌকিক নিদর্শন দান 
করেছেন। তার দু'আয় আল্লাহ অগণিত অলৌকিক কর্ম সম্পন্ন করেছেন। 
এসকল আয়াত (অলৌকিক নিদর্শন) বা মুঁজিযা সবই আল্লাহর ইচ্ছায় ও 
ক্ষমতায় সংঘটিত হয়েছে। তিনি আল্লাহর কাছে দুআ করতেন, আর দু'আ কবুল 
করা বা না করা পুরোপুরিই আল্লাহর এখতিয়ার । তিনি আল্লাহর প্রিয়তম 
বান্দা। তার অনেক দুআ আল্লাহ কবুল করেছেন। আবার কখনো কখনো কবুল 
করেননি । তিনি বদদুআ করলে আল্লাহ তাকে নিষেধ করেছেন। তার দুআয় 
আল্লাহ অসংখ্য মানুষের গোনাহ মাফ করেছেন। আল্লাহর অনুমতিতে তিনি 
শাফায়াত করবেন এবং তার শাফায়াতে অসংখ্য পাপী মুসলিমকে আল্লাহ 
জাহান্নাম থেকে মুক্তি দেবেন। তবে তার দুআ ও শাফায়াত কবুল করা আল্লাহর 
ইচ্ছা । আল্লাহর রহমত ও তার রাসূলের দুআর কল্যাণ পাওয়ার যোগ্য কে তা 
আল্লাহ জাল্লা জালালুহু-ই ভাল জানেন। 


ঘ. তিনি অন্যান্য সকল মানুষের মত মরণশীল। তিনি যথা সময়ে মৃত্যু 
বরণ করেছেন। হাদীস শরীফে বলা হয়েছে, আল্লাহ তাকে মৃত্যুর পরে বিশেষ 
বারযাখী হায়াত বা জীবন দিবেন যাতে তিনি নামায পড়বেন, উম্মতের দরুদ 
সালাম ফিরিশতাগণ তার কাছে পৌছাবেন, তিনি জবাব দিবেন ও দুআ করবেন। 
হাদীসে বর্ণিত এসকল বিষয় আমরা সরলভাবে বিশ্বাস করি। এগুলির উপর নির্ভর 
করে বাড়িয়ে অন্য কিছু বলি না। আমরা বলি না যে, যেহেতু তার বিশেষ জীবন 
আছে, সেহেতু তিনি খাওয়া দাওয়া করেন, অথবা ঘুরে বেড়ান, ইত্যাদি । তিনি 
তার নামে আন্দাষে মিথ্যা কথা বলা, যা কঠিনতম পাপ ও জাহান্নামের কারণ | 

ঙ. তিনি নিজে তার বিষয়ে বাড়াবাড়ি অপছন্দ করতেন। তিনি বলেন: 
“তোমরা আমার প্রশংসায়-ভক্তিতে বাড়াবাড়ি করবে না, যেমনভাবে খৃষ্টানরা 
ঈসা (আ)-কে নিয়ে বাড়াবাড়ি করেছিলে । আমি তো একজন বান্দা (দাস) 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিক্র ওযীফা ২৪৮ 


মাত্র, কাজেই তোমরা বলবে: আল্লাহর দাস (বান্দা) ও রাসূল ।”* একদা এক 
ব্যক্তি তাকে বলেন: “আল্লাহর মর্জিতে এবং আপনার মর্জিতে ..।” তিনি তাকে 
ধমক দিয়ে বলেন: “তুমি আমাকে আল্লাহর সমতুল্য বানিয়ে দিচ্ছ? বরং 
একমাত্র আল্লাহর মর্জিতেই।”* এক ব্যক্তি বলে: ‘ইয়া মুহাম্মাদ, ইয়া 
সাইয়েদানা, ইবনা সাইয়েদানা, খাইরানা, ইবনা খাইরানা: হে মুহাম্মাদ, হে 
আমাদের নেতা, আমাদের নেতার পুত্র, আমাদের শ্রেষ্ঠতম ব্যক্তি ও শ্রেষ্ঠ 
মানুষের সন্তান ৷’ তখন রাসূলুল্লাহ ৯ বলেন: “হে মানুষেরা, তোমরা তাকওয়া 
(আল্লাহ ভীতি) অবলম্বন কর। শয়তান যেন তোমাদেরকে বিপথগামী না করে। 
আমি মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ: আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদ, আল্লাহ্‌র বান্দা (দাস- 
চাকর) ও রাসূল। আল্লাহর কসম! আল্লাহ জাল্লা শানুহু আমাকে যে স্থানে 
রেখেছেন, যে মর্যাদা প্রদান করেছেন তোমরা আমাকে তার উপরে উঠাবে তা 
আমি পছন্দ করি না।” 


১২. “মুহাম্মাদুর রাসূলুল্লাহ” বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ মুহাম্মাদ 
(38)-কে সকল মানুষের উর্ধ্বে, নিজের সম্পদ, সন্তান, পিতামাতা ও নিজের 
জীবনের চেয়ে অধিক ভালবাসা । তার মহান সাহাবীগণ ও তার আত্মীয় 
স্বজনকে ভালবাসা ও শ্রদ্ধা করা তার ভালবাসার অবিচ্ছেদ্য অংশ। 

রাসূলুল্লাহ %%-এর ভালবাসা মুখের দাবীর ব্যাপার নয়। তার নির্দেশিত 
পথে চলা, জীবনের প্রতিটি ক্ষেত্রে তার পদাঙ্ক অনুসরণ করে চলা, তার শরীয়তকে 
পুঙ্বানুপুঙ্খরূপে পালন করা এবং তিনি যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকাই 
তার মহব্বতের প্রকাশ। তার আনুগত্য, অনুসরণ ও শরীয়ত পালন ব্যতিরেকে 
তালিব-এর মত তাকে ভালবাসেন। এরূপ ভালবাসা মুক্তির পথ নয়। 

প্রেম বা ভালবাসার স্বাভাবিক প্রকাশ কোনোভাবে 'প্রেমকৃতকে' কষ্ট না 
দেওয়া; প্রাণপনে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করা। এজন্য প্রকৃত ভালবাসা পরিপূর্ণ 
আনুগত্য ও অনুকরণে ধাবিত করে। আর আনুগত্য ও অনুকরণ ভালবাসাকে 
গভীর থেকে গভীরতর করে। যে যত বেশী তার শরীয়তকে মেনে চলবেন এবং 
তার সুন্নাত মত জীবন যাপন করবেন, তার ভালবাসা তত বেশী অর্জন করবেন। 
সাহাবী-তাবিয়ীগণ ও বুজুর্গগণ কর্ম ও অনুসরণের মাধ্যমেই তাকে ভালবেসেছেন। 
ও সহীহ বুখারী, ফাতহুল বারী ৬/৪৭৮, নং ১৩৪৪৫, মুসনাদে আহমাদ ১/২৩, ২৪, 8৭, ৫৫, ৬০। 

৪ মুসনাদে আহমাদ ১/২১৪, ২৮৩। 
* মুসনাদে আহমদ, নং ১২১৪১, ১৩১১৭, ১৩১৮৪ 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৪৯ 


সবকিছুর উধ্রে, সকল মানুষের উর্ধ্বে, এমনকি নিজের জীবনের চেয়েও তাকে 
ভালবাসতে সক্ষম হয় একজন মুসলিম । আমার আল্লাহর দরবারে সকাতরে প্রার্থনা 
করি, তিনি যেন আমাদেরকে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রকৃত 
অনুসরণের ও প্রকৃত ভালবাসার তাওফীক দান করেন। আমীন। 
২. ২. ফরয ও নফল ইবাদত পালন 

পূর্ববর্তী অধ্যায়ে আমরা দেখেছি যে, বেলায়াতের পথে চলার ক্ষেত্রে 
কর্ম দুই প্রকার : (১) ফরয বা অত্যাবশ্যকীয় কর্ম, ও (২) ফরযের অতিরিক্ত 
নফল বা সুন্নাত ইবাদত। ফরয ইবাদত পালনই আল্লাহর বেলায়েত, নৈকট্য, 
সাওয়াব ও সন্তুষ্টি অর্জনের অন্যতম কর্ম। ফরযের পরে অনবরত নফল ইবাদত 
পালন বান্দাকে আল্লাহর বন্ধুত্ব বা বেলায়েতের পর্যায়ে পৌছে দেয়। 

অন্যান্য ইবাদতের ন্যায় যিক্রেরও দু'টি পর্যায় আছে : (১) ফরয 
যিক্র, যেমন, সালাতের মাধ্যমে আল্লাহর যিক্র ও (২) নফল যিক্র, যা মূলত 
আমাদের আলোচনার বিষয় । যদি কোনো মুমিন অন্যান্য ফরয ইবাদত আদায় 
করার পরে নফল যিক্র আদায় করেন তাহলে তার যিক্র হবে অত্যন্ত 
ফলদায়ক ৷ কিন্তু তিনি যদি ফরয যিকর ও অন্যান্য ফরয ইবাদতে অবহেলা 
করেন, অথচ নফল যিক্র বেশি বেশি করেন তাহলে তা নিঃসন্দেহে বাতুলতা । 

অনেকে ফরয ইবাদত পালন করেন না। ফরয ইল্ম, আকীদা, 
সালাত, যাকাত, সিয়াম, হজ, হালাল উপার্জন, সাংসারিক দায়িত্ব, পিতা-মাতা, 
সন্তান ও স্ত্রীর দায়িত্ব, সামাজিক দায়িত্ব, সংকাজে আদেশ, অসৎকাজ থেকে 
নিষেধ ইত্যাদি সকল ফরয ইবাদত (যার ক্ষেত্রে যতটুকু প্রযোজ্য) পালন না 
করে নফল ইবাদত পালন করা, নফল যিক্র ইত্যাদি পালন বিশেষ কোনো 
উপকারে লাগবে না। অবস্থা বিশেষে হয়ত নফল ইবাদত কোনো কোনো ফরয 
ইবাদতের ঘাটতি পূরণ করতে পারে । কিন্তু কোনো অস্থাতেই তা আল্লাহর 
নৈকট্য বা বেলায়েতের মাধ্যম নয়। ফরয পরিত্যাগ করলে হারামের গোনাহ 
হয়। হারামের গোনাহে রত অবস্থায় নফল ইবাদতের অর্থ হলো সর্বাঙ্গে মলমূত্র 
লাগানো অবস্থায় নাকে আতর মাখা । 

এছাড়া, ফরয ইবাদতের মধ্যে যে সকল নফল ইবাদত থাকে তাও 
ফরযের বাইরের নফল ইবাদতের চেয়ে উত্তম । সালাতের মধ্যে অসংখ্য ফরয, 
সুন্নাত ও নফল যিক্র আযকার রয়েছে। এগুলি বিশুদ্ধভাবে পালন করা 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (48)-এর যিকর ওযীফা ২৫০ 


সালাতের বাইরে সারাদিন বিশুদ্ধ মাসনূন যিক্রের চেয়ে অনেক উত্তম । নফল 
যিক্র আযকারে রত হওয়ার আগে সালাত ইত্যাদি ফরয যিকর ও তৎসং 
নফল যিক্র বিশুদ্ধ ও সুন্দরভাবে আদায় করতে হবে। 

ফরয-নফল যে কোনো ইবাদত পালনের ক্ষেত্রে ইবাদত কবুলের 
পূর্বশর্তগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে । কুরআন কারীম ও সুন্নাতের আলোকে 
যিক্রসহ সকল ইবাদত আল্লাহর দরবারে কবুল বা গৃহীত হওয়ার পূর্বশত: 

(১) বিশুদ্ধ ঈমান: শির্ক, কুফ্র ও নিফাক-মুক্ত তাওহীদ ও 
রিসালাতের বিশুদ্ধ ঈমান সকল ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত । 

(২) ইবাদতের ইখলাস: ইখলাস অর্থ বিশুদ্ধকরণ। ইবাদতটি একান্তই 
আল্লাহর সন্তষ্টির জন্য হতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো সন্তষ্টি বা অন্য কোনো 
উদ্দেশ্যর সামান্যতম সংমিশ্রণ থাকলে সে ইবাদত আল্লাহ কবুল করবেন না। 

(৩) অনুসরণের ইখলাস: কর্মটি অবশ্যই রাসূলুল্লাহ %&-এর সুন্নাতের 
অনুসরণে পালিত হতে হবে। সুন্নাতের ব্যতিক্রম কর্ম ইবাদত বলে গণ্য নয়। 

(8) হালাল ভক্ষণ: ইবাদত পালনকারীকে অবশ্যই হালাল-জীবিকা-নির্ভর 
হতে হবে। হারাম ভক্ষণকারীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। 


ফরয ও নফলের দু'টি দিক রয়েছে , - পালন ও বর্জন। কোনো কাজ 
করা যেরূপ ফরয, তেমনি কিছু কাজ বর্জন করা ফরয । এসকল কাজ করাকে 
হারাম বলা হয়। অনুরূপভাবে কিছু কর্ম করা নফল-মুসতাহাব বা সুন্নাত। 
আবার কিছু কাজ বর্জন করাও নফল-মুসতাহাব বা সুন্নাত। এ ধরনের কাজ 
করা মাকরুহ বা অপছন্দনীয় । মাকরুহ কখনো হারামের নিকটবর্তী হয়, যাকে 
মাকরুহ তাহরীমি বলা হয় । কখনো তা মাকরুহ তানযিহী বা অনুচিত পর্যায়ের 
হয়, যা বর্জন করা উত্তম তবে করলে গোনাহ হবে না। 

আল্লাহর নৈকট্যের পথে কর্মের চেয়ে বর্জনের গুরুত্ব বেশি। যা করা 
ফরয তা করতেই হবে। আর যা বর্জন করা ফরয তা বর্জন করতেই হবে। যে 
ব্যক্তি তার উপরে ফরয এরূপ কোনো কর্ম পালন করছেন না, বা তার জন্য 
হারাম এরূপ কোনো কার্যে রত রয়েছেন, অথচ বিভিন্ন নফল মুসতাহাব কর্ম 
পালন করছেন তার কাজকে আমরা ইসলামের শিক্ষা বিরুদ্ধ বলতে বাধ্য। 
তিনি জেনে অথবা না জেনে ভণ্তীমীতে রত রয়েছেন। 

নফল পর্যায়ে বর্জনীয় নফলের গুরুত্ব করণীয় নফলের থেকে অনেক 
বেশি। সাজানোর পূর্বে পরিচ্ছন্নতা । নিজেকে নোংরা, অপরিচ্ছন্নতা থেকে মুক্ত 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৫১ 


করে এরপর যতটুকু সম্ভব সাজগোজ করতে হবে। এজন্য সকল প্রকার 
মাকরুহ বর্জন করা নফল ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ । রাসূলুল্লাহ ক বলেছেন : 
১20০ 4519 PE CA LEST 259 লে ১ PEO El 

“আমি তোমাদেরকে কোনো কিছু থেকে নিষেধ করলে তা বর্জন 
করবে; আর কোনো কিছু করতে নির্দেশ দিলে সাধ্যমত তা করবে।”* 

আমরা এ গ্রন্থে মূলত নফল যিক্র সম্পর্কে আলোচনা করছি। এ 
সকল নফল যিক্র পালনের চেয়ে মাকরুহ বর্জন অনেক গুরুত্বপূর্ণ । এজন্য 
জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। কখনো কোনো মাকরুহ করে ফেললে বেশি 
বেশি তাওবা করতে হবে। ইচ্ছাপূর্বক নিজেকে নিয়মিতভাবে বিভিন্ন মাকরুহের 
মধ্যে নিয়োজিত রেখে পাশাপাশি এ সকল যিক্র আযকারে রত থাকা 
রাসূলুল্লাহ (3 ন্ত) -এর শিক্ষা, সুন্নাত ও রীতির ঘোর বিরোধী ও বিপরীত । 


২. ৩. কবীরা গোনাহ বর্জন 


এভাবে মুমিন সর্বদা মাকরূহ বা অপছন্দনীয় কর্ম পরিহার করতে চেষ্টা 
করবেন । আর হারাম ও কবীরা গোনাহ-সমূহ থেকে শত যোজন দূরে থাকতে 
সদা সচেষ্ট থাকবেন। আমরা জানি যে, সকল চেষ্টা সত্তেও কিছু অপরাধ হবেই। 
তবে ছোটখাট পাপ ও ভুলভ্রান্তি আল্লাহ নেক কর্মের কারণে ক্ষমা করে দেন। 
এজন্য কঠিন পাপগুলো থেকে দূরে থাকার জন্য সর্বদা সজাগ থাকতে হবে। 

কবীরা গুনাহের সংজ্ঞা, সংখ্যা ও পরিচয় সম্পর্কে উলামায়ে কিরাম 
অনেক কথা লিখেছেন। যে সকল পাপের বিষয়ে কুরআন কারীম বা হাদীস শরীফে 
কঠিন গজব, শাস্তি বা অভিশাপের উল্লেখ করা হয়েছে বা যে সকল কর্মকে কুরআন 
বা হাদীসে কঠিন পাপ বলে উল্লেখ করা হয়েছে সেগুলোকে কবীরা গুনাহ হিসেবে 
গণ্য করা হয়। এছাড়াও অনেক পাপকে কবীরা বলা হয়েছে। এছাড়া যে কোনো 
সাধারণ পাপও সর্বদা করলে তা বড় পাপে পরিণত হয়। 

ইমাম যাহাবী “আল-কাবাইর” গ্রন্থে কবীরা গুনাহ বিষয়ক আয়াত ও 
হাদীস সমূহ সংকলিত করেছেন। যে সকল পাপকে কুরআন বা হাদীসে বড় পাপ 
বা কঠিন শাস্তি, গজব বা অভিশাপের কারণ বলে উল্লেখ করা হয়েছে তিনি 
সেগুলির তালিকা প্রদান করেছেন৷ আমি এখানে সেগুলো সংক্ষেপে উল্লেখ করছি। 


৬ বুখারী (৯৯-কিতাবুল ই'তিসাম, ২-বাবুল ইকতিদা বিসুনানি রাস্লিল্লাহ) ৬/২৬৫৮, নং ৬৮৫৮ (ভাঃ 
২/১০৮২); মুসলিম (১৫-কিতাবুল হাজ্জ, ৭৩-বাব ফারদিল হাজ্জি) ২/৯৭৫, নং ১৩৩৭ (ভা ১/৪৩২) 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%)-এর যিক্র ওযীফা ২৫২ 


পরে এগুলোর মধ্য থেকে বিশেষ কতগুলো পাপ যা আমাদের নেক কাজগুলোকে 

এ সকল পাপ বা অপরাধকে আমরা দুইভাগে ভাগ করতে পারি: 
ব্যক্তিগত বা হন্ধুল্লাহ বিষয়ক ও সামাজিক বা হনুল ইবাদ বিষয়ক। যদিও 
উভয় প্রকার পাপই আল্লাহর অবাধ্যতা ও পরস্পর সম্পৃক্ত, তবুও সংক্ষেপে 
বুঝার জন্য দু'ভাগ করে আলোচনা করছি: 


২. ৩. ১. হকুল্লাহ বিষয়ক কবীরা গুনাহসমূহ 

১. ঈমান বিষয়ক: শিরক, কুফর, নিফাক, বিদ'আত, আল্লাহর শাস্তি থেকে 
নিরাপত্তা-বোধ করা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, তকদীরে 
অবিশ্বাস করা, গনক বা জ্যোতিষীর কথা সত্য মনে করা, অশুভ, অমঙ্গল বা 
অযাত্রায় বিশ্বাস করা, মক্কার হারামে যে কোনো প্রকার অন্যায় করার ইচ্ছা, 
যাদু শিক্ষা বা ব্যবহার, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য জবাই করা, নিজের 
জীবন, সম্পদ, ও সকল মানুষের চেয়ে রাসূলুল্লাহ প্ঁ-কে বেশি ভালবাসায় 
ক্ৰটি থাকা, রাসূলুল্লাহ £&-এর নামে মিথ্যা হাদীস বলা, নিজের পছন্দ- 
অপছন্দ রাসূলুল্লাহ £-এর সুন্নাত ও শরীয়তের অনুগত না হওয়া, 
বিদ“আতে লিপ্ত হওয়া, আত্মহত্যা করা ৷ 

২. ফরয ইবাদত পরিত্যাগ বিষয়ক: সালাত পরিত্যাগ, যাকাত প্রদান থেকে 
সালাত পরিত্যাগ করা, সুযোগ থাকা সত্তেও হজ্ব আদায় না করা, ধর্ম 
পালনে অতিশয়তা বা সুন্নাতের অতিরিক্ত বাড়াবাড়ি ইবাদত করা, 
সালাতরত ব্যক্তি সামনে দিয়ে গমন করা। 

৩. হারাম খাদ্য ও পানীয়: মদপান, মৃত প্রাণী, প্রবাহিত রক্ত ও শুকরের 
গোশত ভক্ষণ করা, স্বর্ণ বা রৌপ্যের পাত্রে পান করা । 

৪. পবিত্রতা ও অন্যান্য অভ্যাস বিষয়ক: পেশাব থেকে পবিত্র না হওয়া, মিথ্যা 
বলার অভ্যাস, প্রাণীর ছবি তোলা বা আঁকা, কৃত্রিম চুল লাগান, শরীরে 
খোদাই করে উল্কি লাগান। পুরুষের জন্য মেয়েলী পোশাক বা চাল চলন, 
টাখনুর নিচে ঝুলিয়ে পোশাক পরা, সোনা ও রেশমের ব্যবহার, গোফ বেশি 
বড় করা, দাড়ি না রাখা । মেয়েদের জন্য পুরুষালী পোশাক বা আচরণ, 
সৌন্দর্য প্রকাশক পোশাক পরিধান করে, মাথা, মাথার চুল বা শরীরের 
কোনো অংশ অনাবৃত রেখে বা সুগান্ধি মেখে বাইরে যাওয়া। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৫৩ 


৫. অন্তরের বা মনের পাপ: অহংকার, গর্ব করা, নিজেকে বড় ভাবা, নিজের 
মতামত বা কর্মের প্রতি পরিতৃপ্ত থাকা, রিয়া, হিংসা, কোনো মুসলিমকে হেয় 
বা ছোট ভাবা, ক্রোধ, প্রশংসা ও সম্মানের লোভ, সম্পদের লোভ, কৃপণতা, 
নিষ্ঠুরতা, দ্বীনী ইল্ম পার্থিব উদ্দেশ্যে শিক্ষা করা, ইল্‌ম গোপন করা । 

এগুলোর মধ্যে কিছু পাপের সাথে মানুষের অধিকার জড়িত। মিথ্যা 
হাদীস বলা এমনিতেই ভয়ঙ্করতম পাপ। সাথে সাথে এ মিথ্যা দ্বারা যারা 
বিপথগামী হয় তাদের সকলের পাপের ভাগ পেতে হয় মিথ্যাবাদীকে । যাকাত 
প্রদানে অবহেলা করলে একদিকে আল্লাহর অবাধ্যতা ও ইসলামের রুকন নষ্ট 
করা হয়। সাথে সাথে সমাজের দরিদ্রদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত 
করা হয়। ইল্ম গোপন করলে সাধারণত সমাজের মানুষেরা অজ্ঞতার কারণে 
ক্ষতিগ্রস্ত হন এবং এ আলিম তাদের অপরাধের জন্য দায়ী থাকেন। 

যাদু ও মিথ্যা বলার অভ্যাস যদি কারো কোনো ক্ষতি না করে 
তাহলেও কবীরা গোনাহ। পক্ষান্তরে কারো কোনো প্রকার ক্ষতি করলে তা 
দ্বিতীয় একটি কবীরা গুনাহে পরিণত হয়। অনুরূপভাবে অহংকার, হিংসা, 
কাউকে হেয় ভাবা ইত্যাদি ব্যক্তিগত কবীরা গোনাহ হলেও সাধারণত এগুলোর 
অভিব্যক্তি ব্যক্তির বাইরে প্রকাশিত হয়ে অন্যদের কষ্ট দেয়। তখন তা আরো 
অনেক হন্ধুল ইবাদ সংশ্লিষ্ট কবীরা গোনাহের মধ্যে ব্যক্তিকে নিপতিত করে। 
কৃপণতা যদিও মানসিক পাপ ও ব্যাধি, কিন্ত সাধারণত এ ব্যধি মানুষকে 
বান্দার হক নষ্ট বা ক্ষতি করার অনেক পাপের দিকে প্ররোচিত করে। 


২. ৩. ২. সৃষ্টির অধিকার সংক্রান্ত কবীরা গোনাহসমূহ 

কুরআন-হাদীসের আলোকে মানুষের মূল দায়িত্ব দুটি ও পাপের সূত্রও 
দুটি। প্রথম দায়িত্ব, মানুষ তার মহান প্রভুর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, অগাধ ভালবাসা 
ও আস্থা পোষণ করবে এবং এ আস্থা, বিশ্বাস ও ভালবাসা বৃদ্ধিপায় এমন সকল 
কর্ম আল্লাহর মনোনীত রাসূলের শিক্ষা অনুসারে পালন করবে । আর এ দায়িত্বে 
অবহেলা সৃষ্টি করে এমন সকল কর্ম বা চিন্তা-চেতনাই প্রথম পর্যায়ের পাপ। 

মানুষের দ্বিতীয় দায়িত্ব, এ পৃথিবীকে সুন্দর বসবাসযোগ্য করতে তার 
আশেপাশের সকল মানুষ ও জীবকে তারই মতো ভালভাবে বাচতে সাহায্য 
করা। আর এ দায়িত্বের অবহেলাজনিত কর্মই দ্বিতীয় পর্যায়ের পাপ। আল্লাহর 
সৃষ্টির কষ্ট প্রদান, ক্ষতি করা, শান্তি বিনষ্ট করা বা অধিকার নষ্ট করাই মুলত 
সবচেয়ে কঠিন অপরাধ। এ জাতীয় পাপগুলো কুরআন-হাদীসে বেশি 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%)-এর যিক্র ওযীফা ২৫৪ 


আলোচনা করা হয়েছে। একই জাতীয় পাপের শাখা প্রশাখাকে বিশেষভাবে 

বারবার উল্লেখ করা হয়েছে । ফলে এর তালিকাও অনেক বড় হয়ে গিয়েছে। 

১. ইসলাম নির্ধারিত শাস্তিযোগ্য অপরাধে অপরাধীর (চুরি, ডাকাতি, খুন, 
ধর্ষণ ইত্যাদি) শাস্তি মওকুফের জন্য সুপারিশ বা চেষ্টা করা। 

২. আইনের মাধ্যমে বিচার ছাড়া কোনো মানুষকে হত্যা করা। এমনকি 
ডাকাতী, খুন, ধর্মদ্রোহিতা ইত্যাদি ইসলামী বিধানে যে অপরাধের শাস্তি 
মৃত্যুদণ্ড বলে নির্ধারিত সে অপরাধে লিপ্ত ব্যক্তিকেও কোনো ব্যক্তি নিজের 
হাতে শাস্তি দিলে তা হত্যা । একমাত্র উপযুক্ত আদালতের বিচারের 
মাধ্যমেই অপরাধীর অপরাধ, তার মাত্রা ও শাস্তি নির্ধারিত হবে। যথাযথ 
বিচারে অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী মনে করা বা 
শাস্তি দেওয়া ইসলামের দৃষ্টিতে সৃষ্টির অধিকার নষ্টকারী কঠিন অপরাধ । 


৩. রাষ্ট্রপ্রধান, প্রশাসক বা বিচারক কর্তৃক জনগণের দায়িত্ব, সম্পদ বা 
আমানত আদায়ে অবহেলা করা বা ফাকি দেওয়া । 

৪. নাগরিক কর্তৃক রাষ্ট্রপ্রধান, শাসক, প্রশাসক বা প্রধানকে ধোকা দেওয়া বা 
রাষ্ট্রের ক্ষতিকর কিছু করা। 

৫. রাষ্ট্র বা সমাজের বিরুদ্ধে বিদ্রোহ বা সশস্ত্র বিদ্রোহ । 

৬. অন্যায় দেখেও সাধ্যমতো প্রতিকার বা প্রতিবাদ না করা। 

৭. “বাইয়াত” অর্থাৎ 'রাষ্ত্রীয় আনুগত্যের শপথের’ বাইরে থেকে 'রাষ্ট্রদ্রোহী’ বা 
‘অবাধ্য’ অবস্থায় মৃত্যুবরণ করা। 

৮. রাষ্ট্র প্রশাসনের অন্যায় বা জুলুম সমর্থন বা সহযোগিতা করা। 

৯. সমাজের মানুষদেরকে কবীরা গোনাহের কারণে কাফির বলা বা মনে করা। 

১০. বিচারকের জন্য ন্যায় বিচারে একনিষ্ঠ না হওয়া বা বিচার্য বিষয়ের বাইরে 
কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে বিচার করা। 

১১. আইন প্রয়োগকারীর জন্য আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা ও 
আপনজনদের জন্য হালকাভাবে শাস্তি প্রয়োগ করা । 

১২. মিথ্যা সাক্ষ্য প্রদান বা প্রয়োজনের সময় সত্য সাক্ষ্য প্রদান না করা। 

১৩. রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে ভক্ষণ বা ভোগ করা, তা যত সামান্যই হোক । 

১৪. মুনাফিককে নেতা বলা । 

১৫. জিহাদের মাঠ থেকে পালিয়ে আসা । 

১৬. মুসলিমগণকে কষ্ট প্রদান ও গালি দেওয়া । 


www.pathagar.com 


১৭. 
১৮, 
১৯. 


২০. 


২১. 
২২. 
২৩, 


২৪. 
২৫. 
২৬. 
২৭. 
২৮. 
২৯. 
৩০. 
৩১. 
৩২. 
৩৩. 
৩৪. 
৩৫. 
৩৬. 
৩৭. 
৩৮. 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৫৫ 


যবরদস্তি, মিথ্যা মামলা বা অবৈধভাবে কোনো মানুষ থেকে কিছু গ্রহণ করা । 
হাটবাজার, রাস্তাঘাটে টোল আদায় করা বা চাদাবাজী করা। 

মুসলিম সমাজে বসবাসরত অমুসলিম নাগরিককে কষ্ট প্রদান বা তার 
অধিকার নষ্ট । যে কোনো মানুষকে কষ্ট দেওয়াই কঠিন পাপ। তবে হাদীস 
শরীফে বিশেষ করে অমুসলিম ও সমাজের দুর্বল শ্রেণীগুলোর কথা উল্লেখ 
করা হয়েছে। এছাড়া সাধারণ নির্দেশনা তো আছেই। 

কোনো মহিলা বা এতিমের সম্পদ ভক্ষণ করা। যে কোনো মানুষের 
সামান্য সম্পদ অবৈধভাবে গ্রহণ অন্যতম কবীর গোনাহ । তবে মহিলা ও 
এতিম যেহেতু দুর্বল এজন্য হাদীসে তাদের দুর্বলতার কথা উল্লেখ করে 
তাদের সম্পদ অবৈধ ভোগকারীর কঠিন শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। 
আল্লাহর প্রিয় ধার্মিক বান্দাগণকে কষ্ট প্রদান বা তাদের সাথে শত্রুতা করা ।. 
প্রতিবেশীর কষ্ট প্রদান। 

কোনো মাজলিসে এসে খালি জায়গা দেখে না বসে ঠেলাঠেলি করে 
অন্যদের কষ্ট দিয়ে মাজলিসের মাঝে এসে বসে পড়া বা এমনভাবে মাঝে 
বসা যাতে অন্য মানুষদের অসুবিধা হয় । 


কারো স্ত্রী বা চাকর বাকর ফুসলিয়ে সরিয়ে দেওয়া । 

কর্কশ ব্যবহার ও অশ্রীল- অশ্রাব্য কথা বলা । 

অভিশাপ বা গালি দানে অভ্যস্ত হওয়া । 

কোনো মুসলিমের দুর্বলতার সুযোগ গ্রহণ করে কিছু অর্থলাভ করা । 
তিন দিনের অধিক কোনো মুসলিমের সাথে কথাবার্তা বন্ধ রাখা । 
মুসলিমগণের একে অপরকে ভাল না বাসা বা ভালবাসার অভাব থাকা। 
মুসলিমদের গোপন দোষ খোঁজা, জানা ও বলে দেওয়া । 

নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তা পছন্দ না করা। 
কোনো ব্যক্তিকে তার বংশের বিষয়ে অপবাদ দেওয়া । 
পিতামাতার অবাধ্য হওয়া বা তাদের কষ্ট প্রদান করা। 

সুদ গ্রহণ করা, প্রদান করা, সুদ লেখা বা সুদের সাক্ষী হওয়া ৷ 
ঘুষ গ্রহণ করা, প্রদান করা ও ঘুষ আদান প্রদানের মধ্যস্থতা করা । 
মিথ্যা শপথ করা। 

হীলা বিবাহ করা বা করানো। 

আমানতের খেয়ানত করা। 


www.pathagar.com 


৬৩ 
৬৪ 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ()-এর যিক্র ওযীফা ২৫৬ 


, কোনো মানুষের উপকার করে পরে খোটা দেওয়া। 
, মানুষের গোপন কথা শোনা বা জানার চেষ্টা করা। 


, স্ত্রীর জন্য স্বামীর অবাধ্য হওয়া । 
. স্বামীর জন্য স্ত্রীর টাকা বা সম্পদ তার ইচ্ছার বাইরে ভোগ বা দখল করা। 
. চোগলখুরী করা বা একজন মানুষের কাছে অন্য মানুষের নিন্দামন্দ ও 


শক্রতামূলক কথা বলে উভয়ের মধ্যে সুসম্পর্ক নষ্ট করা। 


. গীবত বা পরচর্চা করা । অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার মধ্যে বিরাজমান 


বাস্তব ও সত্য দোষগুলো উল্লেখ করা। 


. অসত্য দোষারোপ করা । অর্থাৎ কারো মধ্যে যে দোষ বিরাজমান নেই 


অনুমানে বা লোকমুখে শুনে তার সম্পর্কে সে দোষের কথা উল্লেখ করা । 


, জমির সীমানা পরিবর্তন করা। 


, মহান সাহাবীগণকে গালি দেওয়া । 
, আনসারগণকে গালি দেওয়া । 


. পাপ বা বিভ্রান্তির দিকে বা খারাপ রীতির দিকে আহ্বান করা। 


. কারো প্রতি অস্ত্র জাতীয় কিছু উঠান বা হুমকি প্রদান । 


. নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলা। 
. জেদাজেদি ঝগড়া, বিতর্ক কলহ বা কোন্দল। 


, ওজন, মাপ বা দ্রব্যে কম দেওয়া বা ভেজাল দেওয়া। 

. কোনো উপকারীর উপকার অস্বীকার করা বা অকৃতজ্ঞতা প্রকাশ করা। 
, নিজের প্রয়োজনের অতিরিক্ত পানি অন্যকে প্রদান থেকে বিরত থাকা । 
. কোনো প্রাণীর মুখে আগুনে পুড়িয়ে বা কেটে দাগ বা মার্কা দেওয়া । 
. জুয়া খেলা। 

. অবৈধ ঝগড়া বা গোলযোগে সহযোগিতা করা । 

. কথাবার্তায় সংযত না হওয়া ৷ 

, ওয়াদা ভঙ্গ করা। 


. উত্তরাধিকারীকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা। 


, স্বামী বা স্ত্রী কর্তৃক তাদের একান্ত গোপনীয় কথা অন্য কাউকে বলা। 
. কারো বাড়ি বা ঘরের মধ্যে অনুমতি ছাড়া দৃষ্টি করা। 


, কেউ আল্লাহর নামে শপথ করে সাহায্য বা ক্ষমা চাইলে আর তার প্রতি 


বিরক্ত থাকা অথবা তাকে ক্ষমা বা সাহায্য না করা। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৫৭ 


৬৫. যা কিছু শোনা হয় বিচার বিশ্লেষণ ও সত্যাসত্য নির্ধারণ না করে তা বলা। 
৬৬. বঞ্চিত ও দরিদ্রদেরকে খাদ্য প্রদানে ও সাহায্য দানে উৎসাহ না দেওয়া ৷ 
৬৭. ব্যভিচার, সমকামিতা বা যৌন অনাচার ও অশ্লীলতা । 

৬৮. নিরপরাধ মানুষকে, বিশেষত মহিলাকে ৪ জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর সুস্পষ্ট 
সাক্ষ্য ছাড়া ব্যভিচার বা অনৈতিকতার অপবাদ দেওয়া । 

৬৯. সমাজে অশ্রীলতা প্রসার করতে পারে এমন কোনো গল্পগুজব বা কথাবার্তা 
বলা বা প্রচার করা । এর মধ্যে সকল পর্নোগ্রাফি, ছবি, অশ্লীল উপন্যাস ও 
গল্প অন্তর্ভুক্ত । এগুলোর প্রচার, বিক্রয়, আদান প্রদান সবই কবীরা গোনাহ। 

উপরের সকল পাপই অত্যন্ত ক্ষতিকর । কুরআন ও হাদীসে এগুলোর 
ভয়ঙ্কর শাস্তি ও খারাপ পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। তবে কোনো 
কোনো পাপ নেক আমলের ফলে আল্লাহ ক্ষমা করতে পারেন। আবার কোনো 
কোনো পাপ সকল নেক আমলকে বিনষ্ট করে দেয়। এ সকল ইবাদত 
বিনষ্টকারী পাপের অন্যতম শিরক, কুফর, অহঙ্কার, হিংসা, অপরের অধিকার 
নষ্ট করা, গীবত করা ইত্যাদি। 

২. ৪. আল্লাহর পথের পথিকদের পাপ 

এখানে বিশেষভাবে লক্ষণীয় যে, আল্লাহর পথে চলতে সচেষ্ট ও ধর্ম- 
সচেতন অনেক মানুষ অনেক সময় এসব ইবাদত বিধ্বংসী পাপের মধ্যে লিপ্ত 
হয়ে যান। অনেক সচেতন মুসলিম ব্যভিচার, মিথ্যা, মদপান, সালাত বা সিয়াম 
পরিত্যাগ ইত্যাদি পাপে কখনোই লিপ্ত হন না। কখনো এরূপ কিছু করলে 
সকাতরে তাওবা-ইসতিগফার করতে থাকেন। কিন্তু জেনে অথবা না জেনে 
তারা শির্ক, কুফ্র, বিদ“আত, হিংসা, অহঙ্কার, লোভ, আত্মতুষ্টি, গীবত 
ইত্যাদি পাপের মধ্যে লিপ্ত হচ্ছেন। 

এর কারণ, কোনো মানুষের ক্ষেত্রেই শয়তান কখনো নিরাশ হয় না। 
প্রত্যেক মানুষকেই কোনো না কোনোভাবে বিভ্রান্ত করতে সে সদা সচেষ্ট । সকল 
শ্রেণীর মানুষের জন্য তার নিজস্ব পাঠ্যক্রম ও পাঠ্যসূচী রয়েছে। সবাইকেই সে 
পরিপূর্ণ ধর্মহীন অবিশ্বাসী করতে চায় । যাদের ক্ষেত্রে সে তা করতে সক্ষম না হয় 
তাদেরকে সে ‘ধর্মের আবরণে" পাপের মধ্যে লিপ্ত করে । অথবা বিভিন্ন প্রকার ‘অস্ত 
রের পাপে’ লিপ্ত করে, যেগুলো নেককার মানুষের নেক-আমল নষ্ট করে দেয়, 
অথচ সেগুলোকে অনুধাবন করা অনেক সময় ধার্ষিক মানুষের জন্যও কষ্টকর হয়ে 
যায়। আমরা এখানে এ জাতীয় কিছু পাপের কথা আলোচনা করতে চাই। 

১৭ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (৪)-এর যিকর ওযীফা ২৫৮ 


২. ৪. ১. শিরক, কুফর ও নিফাক 

শিরক অর্থ অংশ। আল্লাহর কোনো কর্ম, গুণ, নাম বা ইবাদতে কোনো 
সৃষ্টিকে অংশীদার বানানো, তার সমকক্ষ মনে করা, কোনো ফিরিশতা, জিন, 
নবী, ওলী, তাদের স্মৃতি বিজড়িত স্থান, দ্রব্য বা অন্য কিছুর মধ্যে “ঈশ্বরত' বা 
অলৌকক ক্ষমতা আছে বলে মনে করা শিরক। কুফর অর্থ অবিশ্বাস। তাওহীদ 
ও রিসালাত বিষয়ক ঈমানের কোনো বিষয় অবিশ্বাস করা কুফর । শিরক ও 
কুফর পরস্পর জড়িত ও অবিচ্ছেদ্য । মনের মধ্যে শিরক-কুফর গোপন রেখে 
জাগতিক প্রয়োজনে মুখে ঈমানের দাবী করা নিফাক বা মুনাফিকী। 

শিরক ধার্মিকদের পাপ। ধার্মিক মানুষদের ধ্বংস করতে শয়তানের মূল 
অস্ত্র ৫টি: শিরক, কুফর, বিদআত, হিংসা-বিদ্বেষ ও বান্দার হক নষ্ট করা। এর 
মধ্যে প্রথম চারটিকে শয়তান একেবারে ধর্মের লেবাস পরিয়ে পেশ করে। বিশ্বাসী 
মানুষ ধর্ম পালনের নামেই এ সকল পাপ করেন। কোনো নাস্তিক কখনো শিরকে 
লিপ্ত হয় না। বিশ্বাসী মানুষ আল্লাহর করুণা লাভের আবেগে আল্লাহর কোনো 
সৃষ্টিকে অতিভক্তি করে শিরকে লিপ্ত হন। কুরআনে বলা হয়েছে যে, কাফিরগণ শুধু 
আল্লাহর বেলায়াত অর্জনের জন্যই শিরক করত (সূরা ৩৯-যুমার: আয়াত ৩)। 

নাস্তিকতা পর্যায়ের কুফর ধার্মিকদের মধ্যে থাকে না। তবে অনেক 
ধার্মিক মানুষ তাওহীদ ও রিসালাতের ঈমান বিষয়ক অনেক কিছু অস্বীকার বা 
অবিশ্বাস করে কুফরীতে লিপ্ত হন। এজন্য বেলায়াত অর্জনের পথে শিরক-কুফর 
সম্পর্কে সচেতনতা অতীব জরুরী। এখানে শিরক-কুফর বিষয়ক কিছু তথ্য 
সংক্ষেপে উল্লেখ করছি, বিস্তারিত আলোচনা, তথ্য ও তথ্যসূত্রের জন্য “কুরআন 
সুন্নাহর আলোকে ইসলামী আকীদা’ বইটি পড়তে বিশেষভাবে অনুরোধ করছি। 


২. ৪. ১. ১. শিরক-কুফরের বৈশিষ্ট্যাবলি 

কুরআন-হাদীসের অগণিত বর্ণনায় আমরা দেখি যে, শিরক-কুফর 
জীবনের ভয়ঙ্করতম পাপ। অন্যান্য পাপ থেকে এর বিশেষত: 

(ক) এর শাস্তি ভয়ঙ্কতম ও কঠিনতম। 

(খ) সকল পাপ আল্লাহ ইচ্ছা করলে তাওবা ছাড়া নিজ করুণায়, নেক 
আমলের বরকতে বা কারো শাফাআতে ক্ষমা করবেন কিন্ত শিরক-কুফরের পাপ 
পরিপূর্ণ তাওবা ও শিরক-কুফর বর্জন ছাড়া আল্লাহ ক্ষমা করেন না। 

(গ) শিরক-কুফরের ফলে মানুষের অন্যান্য সকল নেক কর্ম বিনষ্ট হয়ে 
যায়। যেমন কেউ যদি নামায, রোযা, হজ্জ, যাকাত, যিক্র, দোয়া, সুন্নাত 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৫৯ 


পালন, মানব সেবা ইত্যাদি অগণিত নেক আমল করেন, এরপর তিনি একটি 
শিরকমূলক কর্ম করেন, তাহলে তার সকল নেক কর্মের সাওয়াব বিনষ্ট ও ধ্বংস 
হয়ে যাবে৷ আল্লাহর কাছে তার কিছুই থাকবে না। অন্য কোন পাপের ফলে 
এভাবে নেককর্ম নষ্ট হয় না। 

(ঘ) শিরক-কুফরে লিপ্ত ব্যক্তির জন্য জান্নাত হারাম । তাকে অনন্তকাল 
জাহান্নামেই থাকতে হবে। 


২. ৪. ১. ২. সমাজে প্রচলিত কিছু শিরক-কুফর 
মুসলিম সমাজে অগণিত মানুষ বিভিন্ন প্রকার শিরক ও কুফরীর মধ্যে 

নিপতিত । ইসলাম সম্পর্কে অজ্ঞতা, প্রচলিত কুসংস্কার, মাজারের খাদেম ও 

প্রচারকদের কথায় বিশ্বাস, ওলী ও বুজুর্গগণ সম্পর্কে অতিভক্তি, তাদের 

কারামতকে তাদের নিজস্ব ক্ষমতা বলে মনে করা ইত্যাদি কারণে তারা বহুবিধ 
শিরক-কুফরে লিপ্ত । এখানে সুস্পষ্ট কিছু শিরক ও কুফরের উল্লেখ করছি: 

১. তাওহীদ বা রিসালাতের কোনো বিষয় অবিশ্বাস করা । যেমন আল্লাহর একত্তে 
বিশ্বাস না করা। মুহাম্মাদ (&&)-কে তার বান্দা, দাস ও মানুষ রূপে বিশ্বাস না 
করা । অথবা তাকে আল্লাহর অবতার, আল্লাহ তার সাথে মিশে গিয়েছেন, “যে 
আল্লাহ সে-ই রাসূল" ইত্যাদি মনে করা । অথবা তাকে আল্লাহর নবী ও রাসূল 
রূপে না মানা । তাকে কোনো বিশেষ যুগ, জাতি বা দেশের নবী মনে করা। 
তার কোনো কথা বা শিক্ষাকে ভুল বা অচল মনে করা। আল্লাহর নৈকট্য, 
সন্তুষ্টি ও মুক্তি পাওয়ার জন্য তার শিক্ষার অতিরিক্ত কোনো শিক্ষা, মত বা 
পথ আছে, থাকতে পারে বা প্রয়োজন হতে পারে বলে মনে করা। 

২. আল্লাহ ছাড়া অন্য কেউ এ বিশ্বের প্রতিপালন বা পরিচালনায় শরীক 
আছেন বলে বিশ্বাস করা । অন্য কোনো সৃষ্টি, প্রাণী, ফিরিশতা, জীবিত বা 
মৃত মানুষ, নবী, ওলী সৃষ্টি, পরিচালনা, অদৃশ্য জ্ঞান, অদৃশ্য সাহায্য, 
রিযিক দান, জীবন দান, সুস্থতা বা রোগব্যাধি দান, বৃষ্টি দান, বরকত 
দান, অনাবৃষ্টি প্রদান, অমঙ্গল প্রদান ইত্যাদি কোনো প্রকার কল্যাণ বা 
অকল্যাণের কোনো ক্ষমতা রাখেন বা আল্লাহ কাউকে অনুরূপ ক্ষমতা দিয়ে 
রেখেছেন বলে বিশ্বাস করা । 

৩. আল্লাহ ছাড়া কোনো নবী, ওলী, জিন বা ফিরিশতা সকল প্রকার অদৃশ্য 
জ্ঞানের অধিকারী, গায়েব বা দূরের ডাক শুনতে পারেন, সাড়া দিতে 
পারেন, সদাসর্বদা সর্বত্র বিরাজমান বা হাজির নাধির বলে বিশ্বাস করা । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিকর ওযীফা ২৬০ 


. রাসূলুল্লাহ ৯, ঈসা (আ) বা অন্য কাউকে আল্লাহর যাত (সত্তা) বা সিফাত 
(বিশেষণ)-এর অংশ, আল্লাহর সত্তা, বিশেষণ বা নূর থেকে (Same 
Substance/ Light from Light) সৃষ্ট বা জন্মদেওয়া বলে বিশ্বাস করা । 

. অশুভ বা অযাত্রা বিশ্বাস করা। কোনো বস্তু, প্রাণী, কর্ম, বার, তিথি, মাস 
ইত্যাদিকে অশুভ, অমঙ্গল বা অযাত্রা বলে মনে করা স্পষ্ট শিরক । 
আমাদের দেশে অনেক মুসলিমও ‘কী করলে কী হয়’ জাতীয় অনেক বিষয় 
' লিখেন বা বিশ্বাস করেন। এগুলি সবই শিরক । জন্মদিনে নখ-চুল কাটা, 
ভাঙ্গা আয়নায় মুখ দেখা, রাতে নখ কাটা, পিছন থেকে ডাকা, কাক ডাকা 
ইত্যাদি অগণিত বিষয়কে অমঙ্গল বা অশুভ মনে করা হয়, যা নিতান্তই 
কুসংস্কার, মিথ্যা ও শিরকী বিশ্বাস। পাপে অমঙ্গল ও পুণ্যে কল্যাণ । সৃষ্টির 
সেবায় সকল মঙ্গল নিহিত ও সৃষ্টির ক্ষতি করা বা অধিকার নষ্ট করার 
মধ্যে নিহিত সকল অমঙ্গল । এছাড়া অমঙ্গল বা অশুভ বলে কিছুই নেই। 


. আল্লাহ ছাড়া কারো ইবাদত করা। আল্লাহ ছাড়া কোনো দৃশ্য বা অদৃশ্য, 
জীবিত বা মৃত প্রাণী বা বস্তুকে; যেমন মানুষ, জিন, ফিরিশতা, মাযার, 
কবর, পাথর, গাছ ইত্যাদিকে সাজদা করা, অলৌকিক সাহায্য, ত্রাণ, 
দীর্ঘায়ু, রোগমুক্তি, বিপদমুক্তি, সন্তান ইত্যাদি প্রার্থনা করা। তাদের নামে 
মানত, কুরবানি বা উৎসর্গ (5০7০০) করা শিরক । আল্লাহ ছাড়া কারো 
জন্য- জীবিত বা মৃত, বিমূর্ত, মূর্ত, প্রস্তরায়িত বা সমাধিত, নবী, ওলী, 
ফিরিশতা বা যে কোনো নামে বা প্রকারে কারো জন্য- এগুলি করা হলে তা 
শিরক। মূর্তিতে ভক্তিভরে ফুলদান, মূর্তির সামনে নীরবে বা ভক্তিভরে 
দাড়ানো ইত্যাদি এজাতীয় শিরকী বা শিরকতুল্য কর্ম। 

. আল্লাহর জন্য কোনো ইবাদত করে সে ইবাদত দ্বারা আল্লাহর সাথে অন্য 
কারো সম্মান প্রদর্শন বা সন্তুষ্টি কামনাও শিরক। যেমন আল্লাহর জন্য 
সাজদা করা তবে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে সামনে রেখে সাজদা 
করা, যেন আল্লাহর সাজদার সাথে সাথে তাকেও সম্মান করা হয়ে যায়। 
অথবা আল্লাহর জন্য মানত করে কোনো জীবিত বা মৃত ওলী, ফিরিশতা, 
জিন, কবর, মাযার, পাথর, গাছ ইত্যাদিকে মানতের সাথে সংযুক্ত করা। 
. আল্লাহ, তার রাসূল বা তীর দ্বীনের মৌলিক কোনো বিষয় অস্বীকার করা, 
অবিশ্বাস করা, অবজ্ঞা করা বা অপছন্দ করা কুফর। এ জাতীয় প্রচলিত 
কুফরীর মধ্যে অন্যতম আল্লাহর বিভিন্ন বিধান, যেমন - নামায, পর্দা, 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৬১ 


বিভিন্ন অপরাধের শাস্তি, ইসলামী আইন ইত্যাদির প্রতি অবজ্ঞা প্রকাশ বা 
এগুলিকে বর্তমানে অচল বা মধ্যযুগীয় মনে করা । 

৯. ইসলামকে শুধু ব্যক্তি জীবনে পালন করতে হবে এবং সমাজ, বিচার, 
শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে ইসলাম চলবে না বলে মনে করা, ইসলামের কোনো 
বিধান বা রাসূলুল্লাহ (%)-এর কোনো সুন্নাতের প্রতি অবজ্ঞা বা ঘৃণা 
মসজিদ, বোরকা, পর্দা ইত্যাদির প্রতি অবজ্ঞা বা ঘৃণা অনুভব করা, 
রাসূলুল্লাহ 3% বা পূর্ববর্তী অন্য কোনো নবী-রাসূলের প্রতি সামান্যতম 
অবজ্ঞা প্রকাশ করা। 


১০. মুহাম্মাদ £%-এর সর্বশেষ নবী হওয়ার বিষয়ে সামান্যতম সন্দেহ পোষণ 
করা, তার পরে কারো কাছে কোনো প্রকার নুবুওয়াত বা ওহী এসেছে বা 
আসা সম্ভব বলে বিশ্বাস করা। 

১১. সামাজিক, অর্থনৈতিক, পারিবারকি, রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে 
রাসূলুল্লাহ ()-এর শেখানো নিয়ম, পদ্ধতি, রীতি, নীতি, আদর্শ, আইন 
ইত্যাদি ছাড়া অন্য কোনো নিয়ম, নীতি, মতবাদ বা আদর্শ বেশী কার্যকর, 
উপকারী বা উপযোগী বলে মনে করা । যুগের প্রয়োজনে তার শেখানো 
পদ্ধতিতে কিছু পরিবর্তন প্রয়োজন বলে মনে করা । 

১২. যে কোনো প্রকার কুফরীর প্রতি সন্তুষ্ট থাকাও কুফরী । উপরে বর্ণিত কোন 
কুফুর বা শিরকে লিপ্ত মানুষকে মুসলিম মনে করা বা তাদের আকীদার প্রতি 
সন্তুষ্ট থাকাও কুফরী । যেমন যারা রাসূলুল্লাহ 3% কে সর্বশেষ নবী বলে মানেন 
না বা তার পরে কোনো নবী থাকতে পারে বা ওহী আসতে পারে বলে বিশ্বাস 
করেন তাদেরকে কাফির মনে না করা কুফরী। অনুরূপভাবে ইসলাম ছাড়া 
অন্য কোনো ধর্মকে সঠিক বা পারলৌকিক মুক্তির মাধ্যম বলে মনে করা, সব 
ধর্মই ঠিক মনে করা কুফর। অন্যান্য ধর্মের শিরক বা কুফরমূলক অনুষ্ঠানে 
অংশঘহণ করা, সেগুলির প্রতি মনের মধ্যে ঘৃণাবোধ না থাকা, অন্য 
ধর্মাবলম্বীগণকে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করা, তাদের ধর্মীয় আচার 
অনুষ্ঠানের অনুকরণ করা, ক্রিসমাস (বড়দিন), পূজা ইত্যাদিতে আনন্দ- 
উদ্যাপন করা ইত্যাদি বর্তমান যুগে অতি প্রচলিত কুফরী কর্ম ও বিশ্বাসের 
স্বীকৃতি দিয়েছে। প্রত্যেকেই তাদের ধর্ম পালন করবেন। তাদের ধর্ম পালনে 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিকর ওষীফা ২৬২ 


বাধা দেওয়া বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নিষিদ্ধ । তবে আল্লাহর সম্তষ্টি 
ও মুক্তি একমাত্র ইসলামের মধ্যে বলে বিশ্বাস ঈমানের অবিচ্ছেদ্য অংশ। 
সকল ধর্মই সঠিক বলার অর্থ সকল ধর্মকে মিথ্যা বলা এবং সকল ধর্মকে 
অবিশ্বাস করা; কারণ প্রত্যেক ধর্মেই অন্য ধর্মকে বেঠিক বলা হয়েছে। 

১৩. আরেকটি প্রচলিত কুফরী গণক, জ্যোতিষী, হস্তরেখাবিদ, রাশিবিদ, জটা 
ফকির বা অন্য কানো ভাগ্যগণনা, ভবিষ্যৎ গণনা বা গোপন জ্ঞান দাবি 
করা অথবা এসকল মানুষের কথায় বিশ্বাস করা। এ ধরনের কোনো 
কোনো কর্ম ইসলামের নামেও করা হয়। যেমন, “এলেম দ্বারা চোর ধরা’ । 
যে নামে বা যে পদ্ধতিতেই করা হোক গোপন তথ্য, গায়েব, অদৃশ্য, 
ভবিষ্যৎ বা ভাগ্য গণনা বা বলা জাতীয় সকল কর্মই (কাহানা)-র অন্তর্ভুক্ত 
ও কুফরী কর্ম। অনুরূপভাবে কোনো দ্রব্য, পাথর, ধাতু, অষ্টধাতু, গ্রহ বা 
এ জাতীয় কোনো কিছু মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে অথবা 
দৈহিক বা মানসিক ভালমন্দ করতে পারে বলে বিশ্বাস করা শিরক। 


১৪. রাসূলুল্লাহ ৪&-এর শেখানো কোনো কর্ম, পোষাক, আইন, বিধান, রীতি, 
সুন্নাত, কর্মপদ্ধতি বা ইবাদত পদ্ধতিকে অবজ্ঞা বা উপহাস করা। 

১৫..কোন মানুষকে রাসুলুল্লাহ %-এর শরীয়তের উর্ধ্বে মনে করা বা কোনো 
কোনো মানুষের জন্য শরীয়তের বিধান পালন করা জরুরী নয় বলে বিশ্বাস 
করা কুফরী । যেমন, মারিফাত বা মহব্বত অর্জন হলে, বিশেষ মাকামে 
পৌছালে আর শরীয়ত পালন করা লাগবে না বলে মনে করা। 
অনুরূপভাবে নামায, রোযা, হজ্জ, যাকাত, হালাল উপার্জন, পর্দা ইত্যাদি 
শরীয়তের যে সকল বিধান প্রকাশ্যে পালন করা ফরয তা কারো জন্য 
গোপনে পালন করা চলে বলে বিশ্বাস করাও কুফরী। এ ধরণের মত 
পোষণ কারী মূলত নিজেকে বা নিজের ধারণার উক্ত বুজুর্গকে রাসূলুল্লাহ 
৯% ও তার মহান সাহাবীগণের চেয়েও বড় বুজুর্গ মনে করে। এ ব্যক্তি 
কাফির বলে গণ্য হবেন, যদিও তিনি ইসলামের বিধান পালন করেন। 

১৬. যাদু, টোনা, বান ইত্যাদি ব্যবহার করা বা শিক্ষা করা। 

১৭. ইসলাম ধর্ম জানতে-বুঝতে আগ্রহ না থাকা । ইসলামকে জানা ও শিক্ষা 
করাকে গুরুত্বপূর্ণ বলে মনে না করা বা এ বিষয়ে মনোযোগ না দেয়া । 
১৮. আল্লাহ ও বান্দার মাঝখানে কোনো মধ্যস্থ আছে বা মধ্যস্থতা ছাড়া আল্লাহর 
নিকট ক্ষমালাভ, করুণালাভ বা মুক্তিলাভ সম্ভব নয় বলে বিশ্বাস করা শিরক। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৬৩ 


২. ৪. ২. বিদ'আত 

আমরা দেখেছি, যে কর্ম বা বিশ্বাস রাসূলুল্লাহ ৯ ও তার সাহাবীগণ দীন 
বা ইবাদত হিসেবে পালন করেননি তাকে দীন, ইবাদত বা সাওয়াবের কর্ম বলে 
মনে করা বিদ'আত । এখানে সংক্ষেপে বিদআতের কিছু বৈশিষ্ট্য তথ্যসূত্র বাদে 
উল্লেখ করছি। বিস্তারিত আলোচনা, তথ্য, তথ্যসূত্রের জন্য পাঠককে আমার লেখা 
'এহইয়াউস সুনান’ গ্রন্থ পাঠ করতে সনির্বন্ধ অনুরোধ করছি। 

(ক) বিদআত একান্তই ধার্মিকদের পাপ। ধার্মিক ছাড়া কেউ বিদআতে 
লিপ্ত হয় না। বিদআতই একমাত্র পাপ যা মানুষ পুণ্য মনে করে পালন করে। 

(খ) কোনো কর্ম বিদআত বলে গণ্য হওয়ার শর্ত তাকে ইবাদত মনে 
করা। যেমন একজন মানুষ দাড়িয়ে, লাফিয়ে বা নর্তনকুর্দন করে যিকর বা দরুদ- 
সালাম পড়ছেন। এরূপ দাড়ানো, লাফানো বা নর্তন-কুর্দন শরীয়তে মূলত নিষিদ্ধ 
নয়। কেউ যদি জাগতিক কারণে এরূপ করেন তা পাপ নয়। দাড়ানো বা নর্তন 
কুর্দনের সময় যিকর বা দরুদ-সালাম পাঠ পাপ নয়। দরুদ-সালাম বা যিকরের 
সময় কোনো কারণে বা অনিয়ন্ত্রিত আবেগে দীড়ানো বা লাফানো পাপ নয়। কিন্তু 
যখন কেউ ‘দাড়ানো’, 'লাফানো' বা “নর্তন-কুর্দন'-কে দীন, ইবাদত বা ইবাদতের 
অংশ হিসেবে বিশ্বাস করেন তখন তা বিদআতে পরিণত হয়। 

ইবাদত মনে করার অর্থ: (১) যিকর বা দরুদ-সালাম দীড়ানো বা 
লাফানো ব্যতিরেকে পালন করার চেয়ে দীড়ানো বা লাফানো-সহ পালন করা 
উত্তম, অধিক আদব, অধিক সাওয়াব বা অধিক বরকত বলে মনে করা বা (২) 
দাড়ানো বা লাফানো ছাড়া যিকর বা দরুদ-সালাম পালন করতে অস্বস্তি অনুভব 
করার কারণে এপদ্ধতিতে এ সকল ইবাদত পালনকে রীতিতে পরিণত কর। 

(গ) আমরা দেখছি যে, সাধারণভাবে বিদআতকে পাপ বলে বুঝা যায় 
না; কারণ অধিকাংশ ক্ষেত্রে কর্মটি ইসলামে নিষিদ্ধ নয়। তাকে ইবাদত বানানো বা 
ইবাদত বলে বিশ্বাস করাই পাপ। অনেক সময় শরীয়ত নিষিদ্ধ কর্মও বিদআতে 
পরিণত হয়। যেমন মদপান, ব্যভিচার, গানবাদ্য, আল্লাহ ছাড়া কাউকে সাজদা 
করা, কবর পাকা করা, কবরে বাতি দেওয়া ইত্যাদি। কেউ যদি সাধারণভাবে 
মদপান, ব্যভিচার, গানবাদ্য ইত্যাদি করে তবে তা হারাম । আর যদি কেউ এ 
সকল কর্মকে ইবাদত বা আল্লাহর নৈকট্য লাভের কর্ম হিসেবে পালন করে তা 
হারাম ও বিদআত ৷ বাস্তবেও অনেক ফকীর, মারফ্কতী বা সুফী নামধারী ব্যক্তি ধর্ম 
বা ইবাদতের নামে এ সকল মহাপাপে লিপ্ত হন। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিক্র ওষীফা ২৬৪ 


(ঘ) বিদআতের পাপ কয়েকটি পর্যায়ের: (১) তা প্রত্যাখ্যাত । অর্থাৎ এ 
কর্ম আল্লাহ কবুল করছেন না এবং এজন্য কোনো সাওয়াব হচ্ছে না। (২) তা 
বিভ্রান্তি। কারণ তিনি জেনে বা না-জেনে রাসূলুল্লাহ 3% ও সাহাবীগণের ইবাদতকে 
অপূর্ণ বলে মনে করছেন। (৩) বিদআত অন্যান্য ইবাদত কবুল হওয়ার পথে 
প্রতিবন্ধক। (8) গানবাদ্য, মদপান, কবর সাজদা ইত্যাদি মহাপাপকে ইবাদতের 
সাথে সংযুক্ত করলে তাতে এ সকল মহাপাপের শাস্তি এবং বিদআতের শাস্তির 
পাশাপাশি ঈমান বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। 

(ও) বিদআতের সবচেয়ে ভয়ঙ্কর দিক তা সুন্নাতের প্রতি অবজ্ঞা সৃষ্টি 
করে। বিদআতে লিপ্ত ব্যক্তি নিজেকে সুন্নী বা আহলূস সুন্নাত মনে করেন। যে 
সুন্নাতগুলো তার বিদআতের প্রতিপক্ষ নয় সেগুলি তিনি পালন বা মহব্বত করেন। 
তবে তার পালিত বিদআত সংশ্লিষ্ট সুন্নাতকে তিনি গ্রহণ করতে পারেন না। 

উপরের উদাহরণটি বিবেচনা করুন যে ব্যক্তি দাড়িয়ে বা লাফিয়ে যিকর 
বা সালাম পালন করছেন তিনি স্বীকার করবেন যে, রাসূলুল্লাহ 3% বা সাহাবীগণ 
দীড়িয়ে বা লাফিয়ে যিকর, দরুদ বা সালাম পালন করেছেন বা করতে উৎসাহ 
দিয়েছেন বলে তিনি কোথাও দেখেন নি। তিনি স্বীকার করবেন যে, রাসূলুল্লাহ ৯ 
ও সাহাবীগণ বসেবসে যিকর, দরুদ ও সালাম পাঠ করতেন বলে তিনি অনেক 
হাদীস থেকে জেনেছেন। তারপরও তিনি বসে যিকর বা দরুদ-সালাম পালনে 
অন্বস্তিবোধ করবেন। বিভিন্ন ‘দলীল’ দিয়ে এ সকল ইবাদত বসে পালনের চেয়ে 
দীড়িয়ে বা নেচে পালন করা উত্তম বলে প্রমাণের চেষ্টা করবেন। 

তার বিদআতকে প্রমাণ করতে তিনি অনেক অপ্রাসঙ্গিক দলীল পেশ 
করবেন এবং সুন্নাত-প্রমাণিত পদ্ধতিকে অবজ্ঞা করতে তিনি বলবেন: “সবকিছু কি 
সুন্নাত মত হয়? ফ্যান, মাইক... কত কিছুই তো নতুন। ইবাদতটি একটু নতুন 
পদ্ধতিকে করলে সমস্যা কী? উপরস্ত সুন্নাতের হুবহু অনুসরণ করে বসেবসে 
দরুদ, সালাম ও যিকর পালনকারীর প্রতি কম বা বেশি অবজ্ঞা অনুভব করবেন। 

চে). তাওহীদের বিশ্বাসের ঘাটতি থেকে শিরকের উৎপত্তি এবং 
রিসালাতের বিশ্বাসের ঘাটতি থেকে বিদআতের উৎপত্তি। বিদআত মূলত মুহাম্মাদ 
&-এর. রিসালাতের সাথে অন্য কাউকে শরীক করা বা রিসালাতের পূর্ণতায় 
অনাস্থা । শিরকে লিপ্ত ব্যক্তি যেমন শিরক সংশ্লিষ্ট বিষয়ে “গাইরুল্লাহ' (আল্লাহ ছাড়া 
অন্য)-এর প্রতি হৃদয়ের আস্থা অধিক অনুভব করেন তেমনি বিদআতে লিপ্ত ব্যক্তি 
বিদআতের ক্ষেত্রে ‘গাইরুন্নবী’ (নবী ছাড়া অন্য)-এর অনুসরণ-অনুকরণে অধিক 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৬৫ 


স্বস্তি বোধ করেন। তিনি সর্বদা সংশিষ্ট বিষয়ে ‘সব কিছু কি নবীর তরীকায় হয়?' 
বলে এবং নানাবিধ ‘দলীল’ দিয়ে ইন্তিবায়ে রাসূল 3% গুরুত্বহীন বা কম গুরুত্বপূর্ণ 
প্রমাণ করতে সচেষ্ট থাকেন। পাশাপাশি তার ‘বিদআত’ আমল বা পদ্ধতিকে উত্তম 
প্রমাণ করতে “গাইরুন্ববী’ অর্থাৎ বিভিন্ন বুজুর্সের কর্মের প্রমাণ প্রদান করেন। 

(ছ) মুশরিকগণ আল্লাহর প্রতিপালনের একত্বে বিশ্বাস করত এবং তার 
ইবাদত করত, তবে তীর একার বন্দনায় তৃপ্তি পেত না। তার যিকর বা বন্দনার 
পাশাপাশি “গাইরুল্লাহ'-এর ধিকর-বন্দনা হলে তাদের হৃদয় তৃপ্ত হতো। আল্লাহ 
বলেন: “যখন শুধু আল্লাহর একার যিকর হয় তখন আখিরাতে অবিশ্বাসীদের হৃদয় 
বিতৃষ্ঠায় সংকুচিত হয়। আর তিনি ছাড়া অন্যদের যিকর হয় তখন তারা 
আনন্দে উল্লসিত হয়।” (সূরা ৩৯-যুমার: আয়াত 8৫) আমরা দেখি যে, 
বিদআতে লিপ্ত মানুষদের হৃদয়ের অবস্থা মুহাম্মাদ (৯)-এর ক্ষেত্রে ঠিক 
একইরূপ হয়ে যায়। তারা তাকে মানেন। কিন্তু যখন শুধু তারই অনুসরণ 
অনুকরণের কথা বলা হয় তখন তারা বিরক্তি অনুভব করেন। কিন্তু তার 
পাশাপাশি অন্যান্য বুজুর্গের কথা বলা হলে তারা তৃপ্তি বোধ করেন। 

অনেকেই বলেন: “আমি শুধু অমুক বুজুর্গকে অনুসরণ করব । অন্য 
কারো বিষয়ে আমার অভিযোগ নেই। তবে আমি অনুসরণ করব শুধু 
তাকেই। তিনি যা করেছেন তা করব এবং যা করেন নি তা করব না। তিনি 
জান্নাতে গেলে আমিও যাব । ...।" বর্তমান যুগ থেকে অতীতের যে কোনো 
“গাইরুন্নবী' আলিম, ইমাম বা বুজুর্গের নামে এ কথাটি বলা হলে তাতে 
সাধারণত আপত্তি করা হয় না। কিন্তু যদি এ কথাটিই মুহাম্মাদ %-এর 
বিষয়ে বলা হয় তবে বিদআতে আক্রান্ত মুমিনগণ তা পছন্দ করবেন না। 

সকল বিদআতের ক্ষেত্রেই এটি সুস্পষ্ট । মুমিনের জন্য এর চেয়ে বড় 
অধঃপতন তো আর কিছুই হতে পারে না যে, তার হৃদয় রাসূলুল্লাহ 3-এর সুন্নাত 
গ্রহণ করতে অস্বস্তি বা অবজ্ঞা বোধ করে। বিভিন্ন হাদীসে রাসূলুল্লাহ % বারবার 
বলেছেন: “তীর সুন্নাত যে অপছন্দ বা অবজ্ঞা করবে সে তার উম্মাত নয় ।” 

(জ) অন্যান্য পাপ যতই ভয়ঙ্কর হোক, মুমিন সাধারণত এগুলো থেকে 
তাওবা করতে পারেন, কিন্তু বিদআত থেকে তাওবা করা খুবই কঠিন। কারণ 
সকল পাপের ক্ষেত্রে মুমিন জানেন যে তিনি পাপ করছেন; ফলে তাওবার একটি 
সম্ভাবনা থাকে। পক্ষান্তরে বিদআত পালনকারী তার বিদআতকে নেক আমল মনে 
করেই পালন করেন। কাজেই এর জন্য তাওবার কথা তিনি কল্পনাও করেন না। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (৪)-এর যিক্র ওযীফা ২৬৬ 


এজন্য তাবিয়ীগণ বলতেন: কাউকে সাধারণ পাপে লিপ্ত করার চেয়ে 
বিদআতে লিপ্ত করতে পারলে ইবলীস অনেক বেশি খুশি হয়। সম্ভবত একারণেই 
বিদআত যত সাধারণই হোক তার প্রতি আকর্ষণ সর্বদা খুবই বেশি হয়। যেমন 
দীড়িয়ে, লাফিয়ে বা নেচে যিকর, দরুদ বা সালাম পালনকারী দাবি করবেন যে, 
দাড়ানো, লাফানো বা নর্তন-কুর্দন মুসতাহাব বা মুসতাহসান; জরুরী নয়। কিন্তু 
অন্য অনেক ফরয-ওয়াজিব থেকে এর প্রতি তার আকর্ষণ বেশি থাকে । এ থেকে 
তাওবা তো দূরের কথা এর জন্য তিনি জীবন দিতে প্রস্তুত থাকেন। 

(ঝ) বিদআতের অন্য অপরাধ তা সুন্নাত হত্যা করে। সুন্নাত বহির্ভূত 
কোনো কর্ম বা পদ্ধতি ইবাদতে পরিণত হওয়ার অর্থ সংশ্লিষ্ট মাসনূন ইবাদত বা 
পদ্ধতির মৃত্যু। যিনি দাড়িয়ে বা লাফিয়ে যিকর বা সালাম পাঠ উত্তম বলে গণ্য 
করছেন রাসূলুল্লাহ 3% ও সাহাবীগণের পদ্ধতিতে বসে যিকর বা সালম তার জীবন 
থেকে হারিয়ে যাবে। এভাবে সমাজের অন্যান্য মানুষেরা যখন এভাবে ইবাদতটি 
পালন করতে থাকবেন তখন সমাজ থেকেও সুন্নাতটি অপসারিত হবে। 


সম্মানিত পাঠক, বিদআত শিরকের পথ উন্মুক্ত করে এবং শিরক আল্লাহর 
বেলায়াতের পথ চিররুদ্ধ করে। মক্কার কাফিরগণ ইবরাহীম (আ)-এর উম্মাত 
ছিল। তারা প্রথমে ইস্তিবায়ে রাসূল অবহেলা করে। দীনের বিভিন্ন বিষয়ে ইবরাহীম 
(আ)-এর হুবহু অনুসরণ না করে যুক্তি দিয়ে নতুন কর্ম করতে শুরু করে। যেমন 
হজ্জের সময় আরাফাতে না যেয়ে মুষদালিফায় অবস্থান, তাওয়াফের সময় উলঙ্গ 
হওয়া, তালি বাজিয়ে যিকর করা ইত্যাদি। এর ধারাবাহিকতায় যুক্তি ও দলীলের 
পথ ধরে তাদের মধ্যে শিরক প্রবেশ করে। উম্মাতে মুহাম্মাদীর শিরকে লিপ্ত 
মানুষগুলোর দিকে দৃষ্টিপাত করলে আপনি একই অবস্থা দেখবেন। 

পাঠক, আল্লাহর বেলায়াত বা নৈকট্য অর্জনের অর্থ তো সর্বদা তারই 
শুধু তারই কথা মনে পড়া, তারই সাথে কথা বলা, তিনি সাথে আছেন এবং তাঁর 
রহমতময় দৃষ্টি আমাকে ঘিরে রয়েছে বলে সর্বদা অনুভব কর। শিরকে লিপ্ত ব্যক্তির 
অবস্থা সম্পূর্ণ ভিন্ন। তিনি আল্লাহর ইবাদত করেন। তবে আনন্দ-বেদনায় তার 
মনে পড়ে “গাইরুল্লাহ' কথা । অর্থাৎ যে বুজুর্গকে তিনি “ভক্তি' করেন তারই কথা 
আনন্দে তারই প্রতি কৃতজ্ঞতা এবং বিপদে তারই প্রতি আকুতি তার হৃদয় 
আলোড়িত করে । শিরকের এ বৃত্ত আল্লাহর বেলায়াতের পথ চিরতরে রুদ্ধ করে। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৬৭ 


২. ৪. ৩. অহঙ্কার বা তাকাব্বুর 

নিজেকে অন্য কোনো মানুষ থেকে কোনো দিক থেকে উন্নত, উত্তম বা 
বড় মনে করা, অথবা কাউকে কোনোভাবে নিজের চেয়ে হেয় মনে করাই অহঙ্কার । 
এটি মূলত একটি মানসিক অনুভূতি, তবে কর্মের মধ্যে কিছু প্রকাশ থাকে। 
অহঙ্কার একমাত্র আল্লাহর অধিকার । কোনো মানুষের অহঙ্কার করা মূলত আল্লাহর 
অধিকারে হস্তক্ষেপ কারণ, আল্লাহর নিয়ামত নিয়েই মানুষ অহঙ্কারে লিপ্ত হয়। 

পৃথিবীর সকল নিয়ামত আল্লাহ সবাইকে সমানভাবে প্রদান করেন না । 
কাউকে দেন, কাউকে দেন না অথবা কমবেশি প্রদান করেন। যিনি নিয়ামত 
পেয়েছেন তার দায়িত্ব কৃতজ্ঞতা প্রকাশ করা। কিন্তু যদি তিনি এ নিয়ামতকে 
আল্লাহর দয়ার দান বা ভিক্ষা হিসেবে গ্রহণ না করে নিজের উপার্জন ও সম্পদ 
মনে করেন তখনই অহঙ্কারের শুরু হয়। এতে প্রথমেই আল্লাহর সাথে বান্দার 
সম্পর্ক ছিন্ন হয়ে যায়। 

পাঠক হয়ত প্রশ্ব করবেন-বাস্তবে আমরা দুনিয়াতে বড় ছোট রয়েছি। 
কাজেই তা অস্বীকার করব কিভাবে ? কেউ বেশি জ্ঞানী , ডিগ্রিধারী, 
সম্পদশালী, শক্তিশালী, ... কেউ কম। কাজেই যার বেশি আছে তিনি কিভাবে 
যার কম আছে তাকে সমান ভাববেন ? 


বিষয়টি এখানে নয়। আপনার জ্ঞান, সম্পদ, সৌন্দর্য, প্রভাব, শক্তি, 
বাকপটুতা, ডিঘি, পদমর্যাদা, ইত্যাদি হয়ত আপনার আরেক ভাই থেকে বেশি। 
এখন প্রশ্ন , আপনার নিকট যে সম্পদটি বেশি আছে তা আপনার নিজস্ব উপার্জন 
না আল্লাহর দয়ার দান? যদি আল্লাহর দয়ার দান বলে আপনি বিশ্বাস করেন 
তাহলে আপনি কখনই নিজেকে তার চেয়ে বড় বলে বা তাকে আপনার চেয়ে হেয় 
বলে ভাবতে পারবেন না। আপনি ভাববেন - আল্লাহর কত দয়া! আমাকে দয়া 
করে এ নিয়ামতটি দিয়েছেন অথচ তাকে দেননি । ইচ্ছা করলে তিনি এর বিপরীত 
করতে পারতেন। একান্ত দয়া করেই তিনি আমাকে নিয়ামত দিয়েছেন । আমার 
কাজ , বেশি বেশি শুকরিয়া আদায়ের মাধ্যমে নিয়ামতের স্থায়িত্বের জন্য আল্লাহর 
দরবারে আকুতি জানানো । এ অনুভূতি মুমিনের । এ অনুভূতি থাকলে কোনো 
মানুষ নিজেকে কারো চেয়ে বড় ভাবতে পারে না। বড়জোর নিজেকে ‘বেশি 
দয়াপ্রাপ্ত' বলে মনে করতে পারে । এই মানুষটি কখনোই অন্য কাউকে তার চেয়ে 
হেয় বলে অবজ্ঞা করার কথা চিন্তা করে না। সে কখনো আল্লাহর দয়ার দানকে 
নিয়ে মনের মধ্যে গোপনে বা মুখে প্রকাশ্যে বড়াই করতে পারে না। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (৪)-এর যিক্র ওযীফা ২৬৮ 


অহঙ্কার ও মুমিনের কৃতজ্ঞতার অনুভূতির মধ্যে পার্থক্য দেখুন। আপনি 
একজন মানুষকে দেখলেন সে কথাবার্তায়, ভুদ্বতায়, ডিথ্রিতে, অর্থে, শিক্ষায়, 
সৌন্দর্যে বা অন্য কোনো দিক থেকে আপনার চেয়ে অনেক খারাপ অবস্থানে 
রয়েছেন। তাকে দেখে আপনার মনে বা অনেকের মনে হাসি, অবজ্ঞা বা উপহাস 
উৎপন্ন হচ্ছে। অথচ আপনাকে দেখে আপনার মনে বা অন্যদের মনে ভক্তি ও 
শ্রদ্ধা বোধ জাগছে । আপনি কি করবেন ? অবজ্ঞা ও অবহেলা ভরে তার দিকে 
তাকাবেন? - এটিই তো অহঙ্কার । আপনি আল্লাহর দেওয়া সকল নিয়ামতকে 
অস্বীকার করে আল্লাহর সাথে অবিশ্বীসীর মতো ব্যবহার করলেন। 

মুমিনের মনে এ পরিস্থিতিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় মন ভরে 
যাবে। অপরদিকে সে ব্যক্তির প্রতি ভালবাসা ও শ্রদ্ধাবোধ একটুও কমবে না। 
তিনিও আমার মতোই আল্লাহর বান্দা। তাকে আল্লাহ যতটুকু দিয়েছেন তা 
নিয়েই তিনি রয়েছেন। তাকে সম্মান করতে হবে। তার জন্য দু'আ করতে 
হবে। কোনো অবস্থায় তার প্রতি অবজ্ঞার প্রশ্নই আসে না। 


সবচেয়ে বড় কথা, আমি তো জানি না, এ কমজ্ঞানী, অভদ্র, দুর্বল বা 
অবজ্ঞাপ্রাপ্ত মানুষটি আল্লাহর কাছে কতটুকু প্রিয় । আমি জানি না, কিয়ামতের দিন 
আমার অবস্থা কী হবে আর তার অবস্থা কী হবে। হয়ত এ অবহেলিত দুর্বল 
অনেক সম্মানপ্রাপ্ত হবে। হয়ত আমাকে আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতার অপরাধে 
ধরা পড়তে হবে। তাহলে আমার জন্য অহঙ্কারের সুযোগটা কোথায় ? 

অহঙ্কার সকল ক্ষেত্রেই ধ্বংসাত্মক অনুভূতি । তবে তা যদি আল্লাহর 
ইবাদত কেন্দ্রিক হয় তাহলে তা আরো বেশি ক্ষতিকারক । নিজেকে ভাল দ্বীনদার 
মনে করা শয়তানের অন্যতম চক্রান্ত। সাথে সাথে যদি নিজেকে অন্য কোনো 
মুসলমানের চেয়ে বেশি ছ্বীনদার মনে করা হয় তাহলে ধ্বংসের ষোলকলা পূর্ণ হয়। 

পাঠক হয়ত আবারো প্রশ্ন করবেন, ধর্ম পালনে তো কম-বেশি আছেই। 
আমি দাড়ি রেখেছি, আরেকজন রাখেনি । আমি যিক্র করি অথচ সে করে না। 
আমি বিদ'আতমুক্ত, অথচ অমুক বিদ“আতে জড়িত। আমি সুন্নাত পালন করি 
কিন্তু অমুক করে না। আমি ইসলামের দাওয়াত, প্রতিষ্ঠা ও প্রসারের জন্য নিজের 
জীবন বাজি রেখেছি অথচ আমার আরেক ভাই শুধুমাত্র সালাত-সিয়াম পালন 
করেই আরামে সংসার করছেন। এখন কি আমি ভাবব যে, আমি ও সে সমান বা 
আমি তার চেয়ে খারাপ? তাহলে আমার এত কষ্টের প্রয়োজন কি ? 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৬৯ 


প্রিয় পাঠক, বিষয়টি আবারো ভুল খাতে চলে গেছে। প্রথমত, আমি 
যা কিছু করেছি সবই আল্লাহর দয়া, রহমত ও তাওফীক হিসেবে তার দরবারে 
শুকরিয়া জানাতে হবে এবং এ নিয়ামতের স্থায়িত্বের জন্য সকাতরে দু'আ 
করতে হবে। দ্বিতীয়ত, যে ভাই এ সকল নিয়ামত পাননি তার জন্য আন্ত 
রিকতার সাথে দু'আ করতে হবে, যেন আল্লাহ তাকেও এ সকল নিয়ামত প্রদান 
করেন এবং আমরা একত্রে আল্লাহর জান্নাতে ও রহমতের মধ্যে থাকতে পারি। 
তৃতীয়ত, আমাকে খুব বেশি করে বুঝতে হবে যে, আমি যা কিছু করছি তা. 
আমার প্রতি আল্লাহর নিয়ামতের তুলনায় খুবই কম। আমি কখনোই আল্লহর 
দেওয়া দায়িত্ব পুরোপুরি পালন করতে পারিনি । কাজেই, আমার তৃপ্ত হওয়ার 
মতো কিছুই নেই। চতুর্থত, আমাকে বারবার সজাগ হতে হবে যে, আমি জানি 
না আমার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হচ্ছে কি না ? হয়ত আমার এ সকল 
ইবাদত বিভিন্ন ভুল ও অন্যায়ের কারণে কবুল হচ্ছে না, অথচ যাকে আমি 
কাজেই কিভাবে আমি নিজেকে বড় ভাবব? পঞ্চম, আমি জানি না, আমার কী 
পরিণতি ও তার কী পরিণতি ? হয়ত মৃত্যুর আগে সে আমার চেয়ে ভাল কাজ 
করে আমার চেয়ে অনেক বেশি মর্যাদা নিয়ে আল্লাহ দরবারে হাজিরা দেবে। 


আগে কখনো কোনো মুমিন নিশ্চিত হতে পারে না, নিজেকে অন্য কারো চেয়ে 
উত্তম বা বেশি ধার্মিক ভাবা তো দূরের কথা! সাহাবী, তাবেয়ীগণ ও পূর্ববর্তী 
যুগের শ্রেষ্ঠতম বুজুর্গ 'ও নেককার মানুষেরা নিজেদেরেকে জীবজানোয়ারের 
চেয়ে উত্তম ভাবতে পারতেন না। তারা বলতেন, কিয়ামতের বিচার পার 
হওয়ার পরেই বুঝতে পারব, আমি পশুদের চেয়ে নিকৃষ্ট না তাদের চেয়ে 
উত্তম। অহঙ্কার আমাদের নেক কর্ম বিনষ্ট করে দেয়। যার অন্তরে অহঙ্কার 
থাকবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না বলে বিভিন্ন হাদীসে বলা হয়েছে। 
ইবনু যাসস্উদ (রা) বলেন, রাসূলুল্লাহ ৯& বলেছেন: 
০৩৩৫ ১১৩৩৬ পু BON (৮ od 543 
“যার অন্তরে অণু পরিমাণ অহঙ্কার রয়েছে সে জান্নাতে প্ুত্রশ করবে না।”* 
সুপ্রিয় পাঠক, অহঙ্কার অন্তরের কর্ম হওয়ার কারণে আমরা সহজে তা 
ধরতে পারি না। আমরা মনে ক্রি যে, আমার মধ্যে অহঙ্কার নেই, কিন্তু 


৭ মুসলিম (২-কিতাৰ ঈমান, ৩৯-বাব তাহারীমিল কিবর) ১/৯৩, নং ৯১ (ভারতীয় ১/৬৫)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%%)-এর যিক্র ওযীফা ২৭০ 


প্রকৃতপক্ষে আমার মধ্যে অহঙ্কার বিদ্যমান। বিভিন্নভাবে তা যাচাই করা যায়। 
অতি সাধারণ পোশাক পরিহিত অবস্থায় মানুষের মধ্যে বেরোতে কি আপনার 
লজ্জা বোধ হয়? এরূপ পোশাক পরিহিত অবস্থায় যদি কোনো গুরুত্বপূর্ণ মানুষ 
আপনাকে দেখে ফেলেন তবে কি খুব সংকোচ বোধ হয়? যদি হয় তবে বুঝতে 
হবে যে, মনের মধ্যে অহঙ্কার বিদ্যমান । 

কোনো মাজলিসে পিছনে বা নিচে বসতে হলে কি আপনার খারাপ 
লাগে? মনের মধ্যে কি আশা হয় যে, কেউ আপনাকে ডেকে সম্মান করুক, 
আগে সালাম দিক? যদি হয় তবে বুঝবেন যে, অহঙ্কার অন্তরে লুকিয়ে রয়েছে। 
থাকতে হবে। তাবিয়ী আব্দুল্লাহ ইবনু হানযালা বলেন, সাহাবী আব্দুল্লাহ ইবনু 
সালাম (রা) মাথায় এক বোঝা খড়ি নিয়ে যাচ্ছিলেন। তাকে বলা হলো, আপনি 
কেন এ কাজ করছেন? আল্লাহ তো আপনাকে সচ্ছলতা দিয়েছেন, যাতে এমন না 
করলেও আপনার চলে? তিনি বলেন, আমি অন্তরের অহঙ্কার ও অহংবোধকে 
আহত করতে চাচ্ছি। আমি রাসূলুল্লাহ £্-কে বলতে শুনেছি, যার অন্তরে সরিষা 
পরিমাণ অহঙ্কার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না ।” হাদীসটি হাসান।৮ 

২. ৪. ৪. হিংসা, বিদ্বেষ ও ঘৃণা 

মানব হৃদয়ের আরেকটি নোংরা ও ক্ষতিকারক কর্ম বিদ্বেষ, ঘৃণা, অমঙ্গল 
কামনা, পারস্পারিক শত্রুতা, ইত্যাদি । হৃদয়ে এগুলোর উপস্থিতি হৃদয়কে কলুষিত 
করে, ভারাক্রান্ত করে, আল্লাহর যিক্র থেকে দূরে সরিয়ে দেয় এবং সর্বোপরি 
অন্যান্য নেক আমল নষ্ট করে দেয়। হাদীসের আলোকে মুসলমান মুসলমানে 
হিংসা, বিদ্বেষ ও শত্রুতার দুটি ভয়ঙ্কর পরিণতির কথা জানতে পারি। 

প্রথমত, আল্লাহর বিশেষ ক্ষমা লাভ থেকে বঞ্চিত হতে হয়। আবু 
হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (88) বলেছেন: 


reid (9 EN EY LIA ২৮ ০৫ ৯ ০ ১০০০৮ 
1১6) তি 


০ ৬৮ ০25 
“প্রতি সপ্তাহে দু'বার-সোমবার ও বৃহস্পতিবার বান্দাদের কর্ম 
(আল্লাহর দরবারে) পেশ করা হয়। তখন সকল মুমিন বান্দাকে ক্ষমা করে 


* হাকিম, আল-মুসতাদরাক ৩/৪৭০; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১/৯৯। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৭১ 


দেওয়া হয়, শুধুমাত্র সে ব্যক্তি বাদে যার ও তার অন্য ভাইয়ের মধ্যে বিদ্বেষ ও 
শত্রুতা (805৫) আছে। এদের বিষয়ে বলা হয় : এদের বিষয় স্থগিত রাখ, 
যতক্ষণ না এরা ফিরে আসে ।”* 

অন্য হাদীসে মু'আয ইবনু জাবাল (রা) বলেন, রাসূলুল্লাহ 4 বলেন: 
টিসি 467 

(০৪) ১৮৬ ১০১৭ ১) এ 

“শা'বান মাসের মধ্যবর্তী রাত্রে (১৪ই শা'বানের দিবাগত রাতে) 
আল্লাহ তীর বান্দাগণের দিকে দৃষ্টিপাত করেন এবং তার সকল বান্দাকে ক্ষমা 
করে দেন, শুধুমাত্র শিরকে লিপ্ত ব্যক্তি এবং যে ব্যক্তির সাথে অন্য ভাইয়ের 
বিদ্বেষ (1805) রয়েছে তাদেরকে বাদে ৷” 

হাদীসটি বিভিন্ন সনদে বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। তন্মধ্যে 
কয়েকটি সনদ হাসান বা গ্রহণযোগ্য ৷ সার্বিকভাবে হাদীসটি সহীহ ।৯ 


দ্বিতীয়ত, সকল নেক কর্ম ও ধর্ম ধ্বংস করে দেয়। যুবাইর ইবুনল 
আউআম (রা) বলেন, রাসূলুল্লাহ ($$) বলেছেন: 
৮০৪ এ ৩ LC তে 9 ২০৭ (ও কি ৪১ ০৫৩ ও 
৫০ ৩৫০ ক 17 ০৬০ ১, ll 


: ৯ 19/297৫ 745 5 2 ০০৪৩৬ 1194 3 > yu ১) 
চর ই ME RS হিংসা 
ও বিদ্বেষ। এ বিদ্বেষ মুগ্তনকারী । আমি বলি না যে তা চুল মুণ্ডন করে, বরং তা দ্বীন 
বা ধর্মকে মুগুন ও ধ্বংস করে দেয়। আমার প্রাণ ধার হাতে তার শপথ করে 
বলছি, ঈমানদার না হলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর 
পরস্পরে একে অপরকে ভাল না বাসলে তোমরা বিশ্বাসী বা মুমিন হতে পারবে 
না। এ ভালবাসা প্রতিষ্ঠার মাধ্যম আমি শিখিয়ে দিচ্ছি, সর্বত্র ও সবর্দা পরস্পরে 
সালাম প্রদানের রেওয়াজ প্রচলিত রাখবে ।” হাদীসটি গ্রহণযোগ্য ।৯১ 
* মুসলিম (৪৫- কিতাবুল বিরর, ১১-বাবুন্নাহয়ি আনিস শাহনা) ৪/১৯৮৮ (ভা. ২/৩১৭)। 
** মাজমাউয যাওয়াইদ ৮/৬৫, সিলসিলাতুল আহাদীসিস সাহীহাহ ৩/১৩৫-১৩৯, নং ১১৪৪, সহীহুল 
জামিয়িস সাগীর ১/১৯৫, নং ৭৭১, ১/৩৮৫, নং ১৮৯৮, মাওয়ারিদুয যামআন ৬/২৭৮- ২৮০। 


৯ তিরমিযী (৩৮-কিতাৰ সিফাতিল কিয়ামা, ৫৬-বাব) 8/৫৭৩, নং ২৫১০ (ভারতীয় ২/৭৭); হাইসামী, 
মাজমাউয যাওয়াইদ ৮/৩০; আলবানী, 'ইরওয়াউল গালীল ৩/২৩৭-২৪২, নং ৭৭৭। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%)-এর যিকর ওযীফা ২৭২ 


. আবু হুরাইরা (রা) থেকে যয়ীফ সনদে বর্ণিত অন্য হাদীসে বলা হয়েছে: 
০০) 94৫ ৩৫ ০৫৭ PUES 3 ০০9 ৰ 
০) 09 2 
“খবরদার! হিংসা থেকে আত্মরক্ষা করবে; কারণ হিংসা এমনভাবে 


নেককর্ম ধ্বংস করে, যেমনভাবে আগুন খড়ি বা খড়কুটো পুড়িয়ে ফেলে ।” 
হাদীসটির সনদ দুর্বল, তবে উপরের হাদীসের অর্থ তা সমর্থন করে।১২ 

২. ৪. ৫. অন্যায়ের ঘৃণা বনাম হিংসা ও অহংকার 

আরেকটি বিষয় আমাদেরকে সমস্যায় ফেলে দেয়। আমরা জানি যে, 
শিরক, কুফর, বিদ'আত, হারাম, পাপ ইত্যাদিকে ঘৃণা করা ও যারা এগুলোতে 
লিপ্ত বা এগুলোর প্রচার প্রসারে লিপ্ত তাদেরকে ঘৃণা করা আমাদের জন্য অতি 
প্রয়োজনীয় ঈমানী দায়িতৃ। আমরা এ দায়িত্ব ও হৃদয়কে মুক্ত রাখার মধ্যে 
কিভাবে সমন্বয় সাধন করব? 

এ বিষয়টিকে শয়তান অন্যতম ফাদ হিসেবে ব্যবহার করে, যা দিয়ে 
সে অগণিত ধার্মিক মুসলিমকে হিংসা, হানাহানি, আত্মতৃত্তি ও অহংকারের মত 
জঘন্যতম কবীরা গোনাহের মধ্যে নিপতিত করছে। এ ফাঁদ থেকে আত্মরক্ষার 
জন্য সংক্ষেপে নিম্নের বিষয়গুলো স্মরণ রাখতে হবে। 

প্রথম বিষয়: পাপ অন্যায়, জুলুম অত্যাচার, শিরক, কুফর, বিদ'আত বা 
নিফাককে অপছন্দ বা ঘৃণা করতে হবে রাসূলুল্লাহ £-এর অনুসরণে ও তার 
প্রদত্ত গুরুত্ব অনুসারে । তিনি যে পাপকে যতটুকু ঘৃণা করেছেন, নিন্দা করেছেন 
বা যতটুকু গুরুত্ব দিয়েছেন ততটুকু গুরুত্ব দিতে হবে। তার পদ্ধতি বা সুন্নাতের 
বাইরে মনগড়াভাবে ঘৃণা করলে তা হবে ইচ্ছায় বা অনিচ্ছায় ইসলামের নামে 
নিজের ব্যক্তি আক্রোশ বা অহংকারকে প্রতিষ্ঠা করা ও শয়তানের আনুগত্য করা । 

এক্ষেত্রে অধিকাংশ ধার্মিক মানুষ কঠিন ভুলে নিপতিত হন। কুরআন ও 
সুন্নাহে বর্ণিত কঠিন পাপগুলোকে আমরা ঘৃণা করি না বা বিশেষ গুরুত্ব প্রদান করি 
না, কিন্ত যেগুলো কোনো পাপ নয়, কম ভয়ঙ্কর পাপ বা যেগুলোর বিষয়ে কুরআন- 
হাদীসে সুস্পষ্ট নির্দেশ না থাকায় আলিমগণ মতভেদ করেছেন সেগুলো নিয়ে 
হিংসা-বিদ্বেষে নিপতিত হই। ইতোপূর্বে আমি ইসলামের কর্মগুলোর পর্যায় 
আলোচনা করেছি। আমাদের সমাজের ধার্মিক মুসলিমদের দলাদলি, গীবতনিন্দা 


১২ দাউদ (৪২-কিতাৰ আদাব, ৫২-বাবুন ফীল হাসাদ) ৪/২৭৮, নং ৪৯০৩ (ভারতীয় ২/৬৭২), 
্যাটীদুল জামিয়িস সাগীর, পৃ. ৩২৩, নং ২১৯৭। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৭৩ 


ও অহঙ্কারের ভিত্তি শেষ দুই-তিন পর্যায়ের সুন্নাত-নফল ইবাদত । আমরা কুফর, 
শিরক, হারাম উপার্জন, মানুষের ক্ষতি, সৃষ্টির অধিকার নষ্ট, ফরয ইবাদত ত্যাগ 
ইত্যাদি বিষয়ে তেমন কোনো আপত্তি, বিরোধিতা বা ঘৃণা করি না। অথচ নফল 
নিয়ে কি ভয়ঙ্কর হিংসা ঘৃণার সয়লাব । অনেক সময় এসকল নফল, ইখতিলাফী 
বিষয়, অথবা মনগড়া কিছু “আকীদা'কে ঈমানের মানদণ্ড বানিয়ে ফেলি। 

যে ব্যক্তি ফরয সালাত মোটেই পড়ে না, তার বিষয়ে আমরা বেশি 
চিন্তা করি না, কিন্তু যে সুন্নাত সালাত আদায় করল না, বা সালাতের মধ্যে টুপি 
বা পাগড়ী পরল না, অথবা সালাতের শেষে মুনাজাত করল বা করল না, অথবা 
সালাতের মধ্যে হাত উঠালো বা উঠালো না ইত্যাদি বিষয় নিয়ে আমরা 
হানাহানি ও অহসঙ্কারে লিপ্ত রয়েছি। 

দ্বিতীয় বিষয়: এ ঘৃণা একান্তই আদর্শিক ও ঈমানী । ব্যক্তিগত 
জেদাজেদি, আক্রোশ বা শক্রতার পর্যায়ে যাবে না। আমি পাপটিকে ঘৃণা 
করি। পাপে লিপ্ত মানুষটিকে আমি খারাপে লিপ্ত বলে জানি। আমি তার জন্য 
দু'আ করি যে, আল্লাহ তাকে পাপ পরিত্যাগের তাওফীক দিন। 


তৃতীয় বিষয়: ঘৃণা অর্থ হিংসা নয়। ভালবাসার সাথে এ ঘৃণা একত্রিত 
থাকে । মা তার মলমৃত্র জড়ানো শিশুকে দেখে নাক সিটকায় ও তাকে ঘৃণা করে। 
আপন ভাই তার অপরাধে লিপ্ত ভাইকে ঘৃণা করে। কিন্ত এ ঘৃণার সাথে 
অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকে ভালবাসা । মূলত ব্যক্তি শিশু বা ব্যক্তি ভাইকে 
ঘিরে থাকে তার সীমাহীন ভালবাসা, আর তার গায়ে জড়ানো ময়লা বা 
অপরাধকে ঘিরে থাকে ঘৃণা । সাথে থাকে তাকে ঘৃণিত বিষয় থেকে মুক্ত করার 
আকুতি। মুমিনের পাপের প্রতি ঘৃণাও অনুরূপ । পাপের প্রতি ঘৃণা যেমন দায়িত্ব, 
ঈমানের প্রতি ভালবাসাও অনুরূপ দায়িত্ব । মুমিনের পাপের দিকে নয়, বরং তার 
ঈমানের দিকে আগে দৃষ্টি দিতে হবে। ঈমান ও অন্যান্য নেক আমলের জন্য 
মুমিনকে ভালবাসা ফরয ৷ পাশাপাশি পাপের প্রতি আমাদের ঘৃণা থাকবে, এই 
ঘৃণা কখনোই মুমিনকে হিংসা করতে শেখায় না, বরং মুমিন ভাইয়ের জন্য 
দরদভরা দু'আ করতে প্রেরণা দেয়, যেন তিনি পাপ থেকে মুক্ত হতে পারেন। 

চতুর্থ বিষয়: ঘৃণা ও অহংকার এক নয়। আমি পাপকে ঘৃণা করি। 
পাপীকে অন্যায়কারী মনে করি। পাপের প্রসারে লিপ্ত ব্যক্তিকে ঘৃণা করি। কিন্তু 
এগুলোর অর্থ এটাই নয় যে, আমি আমার নিজেকে ব্যক্তিগতভাবে অমুক 
পাপীর চেয়ে উন্নত, মুত্তাকী বা ভাল মনে করি। নিজেকে কারো চেয়ে ভাল মনে 
করা তো দূরের কথা নিজের কাজে তৃপ্ত হওয়াও কঠিন কবীরা গোনাহ ও 
১৮ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিক্র ওযীফা ২৭৪ 


ধ্বংসের কারণ । আমি জানি না, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে 
কিনা, আমি জানি না আমার পরিণতি কী আর উক্ত পাপীর পরিণতি কী, 
কিভাবে আমি নিজেকে অন্যের চেয়ে ভাল মনে করব? 

পঞ্চম বিষয়: সবচেয়ে বড় কথা, মুমিনকে নিজের গোনাহের চিন্তায় ও 
আল্লাহর যিক্রে ব্যস্ত থাকতে হবে। অন্যের কথা চিন্তা করা থেকে যথা সম্ভব 
বিরত থাকতে হবে। আমরা অধিকাংশ সময় অন্যের শিরক, কুফর, বিদ'আত, 
পাপ, অন্যায় ইত্যাদির চিন্তায় ব্যস্ত থাকি। মনে হয় আমাদের বেলায়াত, 
কামালাত, জান্নাত, নাজাত সবকিছু নিশ্চিত। এখন শুধু দুনিয়ার মানুষের 
সমালোচনা করাই আমার একমাত্র কাজ। 

এ থেকে বাচতে হলে এগুলো পরিহার করতে হবে। প্রয়োজন ছাড়া 
পাপ বা পাপীর চিন্তায় নিজের হৃদয়কে ব্যস্ত রাখা খুবই অন্যায়। এসব চিন্তা 
আমাদের কঠিন ও আখেরাত বিধ্বংসী পাপের মধ্যে ফেলে দেয়। এ আত্মতুপ্তি 
ও অহঙ্কার। যখনই আমি পাপীর চিন্তা করি তখনই আমার মনে তৃপ্তি চলে 
আসে, আমি তো তার চেয়ে ভাল আছি। তখন নিজের পাপ ছোট মনে হয় ও 
নিজের কর্মে তৃপ্তি লাগে । আর এ ধ্বংসের অন্যতম পথ । 

এজন্য সাধ্যমত সর্বদা নিজের দ্বীনী বা দুনিয়াবী প্রয়োজন বা আল্লাহর 
যিক্র ও নিজের পাপের চিন্তায় নিজেকে রত রাখুন। হৃদয় পবিত্র থাকবে এবং 
আপনি লাভবান হবেন। আল্লাহ আমাদের তাওফীক প্রদান করুন। 


২. ৪. ৬. সৃষ্টির অধিকার বা পাওনা নষ্ট করা 

আমরা ইতোপূর্বে কবীরা গোনাহের তালিকায় এ জাতীয় কিছু 
গোনাহের কথা লিখেছি। মহান আল্লাহ মানুষকে ভালবাসেন ও মানুষকে করুণা 
করতে চান। সাথে সাথে তিনি ন্যয়বিচারক মহাবিচারের প্রভু । তার সকল সৃষ্টির 
মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবেন তিনি। কোনো মানুষ যদি অন্য কোনো মানুষ, সৃষ্টি বা 
জীব জানোয়ারের অধিকার বা প্রাপ্য নষ্ট করে বা কম দেয় এবং জীবদ্দশায় তার 
সৃষ্টির অধিকার পরিপূর্ণভাবে আদায় করে দেবেন। সেদিন কোনো টাকাপয়সা বা 
সম্পদ দিয়ে ক্ষতিপূরণ দানের সুযোগ থাকুবে না। তখন যালিম, ক্ষতিকারী বা 
অধিকার হরণকারী ব্যক্তির নেককর্ম বা সাওয়াব নিয়ে মাষলৃমকে প্রদান করা হবে। 
যদি যাকির এ বিষয়ে সতর্ক না থাকেন তাহলে তার কষ্টার্জিত সাওয়াব ও নেক 
কর্ম অন্য মানুষ ভোগ করবেন, আর তিনি বঞ্চিত হয়ে শাস্তি ভোগ করবেন। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৭৫ 


করা হয়েছে। এগুলো শিক্ষা ও পালন করা যাকিরের জন্য বিশেষ জরুরি। 
আমাদের সমাজে অনেক ধার্মিক ব্যক্তি স্ত্রী, সন্তান, প্রতিবেশী, সহকর্মী, কর্মদাতা, 
কর্মী বা কর্মচারী, আত্মীয়স্বজন, বিধবা, এতিম, দরিদ্র ও সমাজের অন্যান্য 
মানুষের অধিকার, সমাজের অমুসলিম নাগরিকগণের অধিকার, পশুপাখির অধিকার 
ইত্যাদি সম্পর্কে খুবই অসচেতন। আমরা বেদনার সাথে লক্ষ্য করি যে, ধার্মিক 
মানুষদের মধ্যে অনেকেই অন্যের অধিকার নষ্ট করার কঠিন পাপে লিপ্ত থাকেন। 
ও অন্য অনেকের অধিকার লঙ্ঘন ও নষ্ট করেন। এগুলোকে অনেকে খুবই হালকা 
ভাবেন বা বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের কঠিন অন্যায়কে যুক্তিসঙ্গত করতে 
চেষ্টা করেন। যাকিরকে এসকল বিষয়ে খুবই সতর্ক থাকা প্রয়োজন। 


২. ৪. ৭. গীবত বা পরনিন্দা করা বা শোনা 

প্রত্যেক মানুষের মধ্যেই অনেক দোষক্রটি বিদ্যমান, কিন্তু অন্য 
মানুষেরা সেগুলো আলোচনা করলে তার খারাপ লাগে। এরূপ কোনো 
সত্যিকার দোষক্রটি কারো অনুপস্থিতিতে আলোচনা করাই “গীবত” । যেমন,_ 
একজন মানুষ বেটে, রগচটা, অহঙ্কারী, তোতলা, বিলাসী, অল্প শিক্ষিত, 
জামাত কাযা করে, ধুমপান করে, স্ত্রী পর্দা করে না, দ্বীনের অমুক কাজে 
অবহেলা করে ... , ইত্যাদি কোনো দোষ বা দৃষ্টিকটু বিষয় সত্যিই তার মধ্যে 
রয়েছে। তার অনুপস্থিতিতে তার এ দোষ উল্লেখ করা গীবত ও কঠিন পাপ। 

মুমিনের পুণ্য বিনষ্ট করার অন্যতম কারণ গীবত । কুরআনে গীবতকে 
“মৃতভাইয়ের গোশ্ত খাওয়া'-এর সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ বলেন: 
0 ৫ 25) ৮৯ 0] 2) ০৮ 1১০ 19:71 nl উর 
21784053621 225 225 879৮ 
৫০ তর নু 0] এ 1১) 2১৫৯3 


প্‌ 


“হে মুমিনগণ, তোমরা অধিকাংশ অনুমান-ধারণা পরিত্যাগ কর; কারণ 
কোনো কোনো ধারণা পাপ। তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো 
না এবং একে অপরের অনুপস্থিতিতে নিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেউ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিকর ওযীফা ২৭৬ 


তার মৃত ভ্রাতার গোশত ভক্ষণ করতে চাইবে? তোমরা তো একে ঘৃণ্যই মনে 
কর। তোমরা আল্লাহকে ভয় কর; আল্লাহ তাওবা গ্রহণকারী, পরম দয়ালু।”৯৩ 
রাসূলুল্লাহ & বলেন, 
রি পি বরন IY রা 4 
181 40 95155691554 ২01৯5535715 YG LAY 
“খবরদার! তোমরা অবশ্যই অনুমান-ধারণা থেকে আত্মরক্ষা করবে; 
কারণ অনুমান ধারণাই সবচেয়ে বড় মিথ্যা । এবং তোমরা একে অপরের গোপনীয় 
বিষয় জানার চেষ্টা করবে না, গোপন দোষ সন্ধান করবে না, পরস্পরে হিংসা 
করবে না, পরস্পরে বিদ্বেষে লিপ্ত হবে না এবং পরস্পরে শত্রুতা ও সম্পর্কচ্ছেদ 
করবে না। তোমরা পরস্পরে ভাইভাই আল্লাহর বান্দা হয়ে যাও ।”১ 
এভাবে আমরা জানছি যে, অনুমানে কথা বলা এবং অন্যের দোষ 
অনুসন্ধান করা হারাম ৷ শুধু তাই নয়, অনুসন্ধান ছাড়াও যদি অন্যের কোনো 
দোষক্রটি জানতে পারলে তা তার অনুপস্থিতিতে উল্লেখ করা গীবত ও হারাম। 
গীবত ১০০% সত্য কথা । কোনো ব্যক্তির ১০০% সত্য দোষক্রটির 
কথা তার অনুপস্থিতিতে উল্লেখ করার নামই গীবত ৷ আবু হুরাইরা (রা) বলেন, 
Ju -৮ ০ Ay 1556 Lah USA IG BE 40 0১০ 2 
৩৫ &] ০৩ IHL A GO ৩! ভরি 05 ৮৪৫ এ BE YS; 
“রাসূলুল্লাহ 8) বললেন, তোমরা কি জান গীবত বা অনুপস্থিতের নিন্দা 
কী? সাহাবীগণ বলেন, আল্লাহ ও তার রাসূলই (&%) ভাল জানেন। তিনি বলেন, 
তোমার ভাইকে তার অনুপস্থিতিতে এমনভাবে উল্লেখ করা যা সে অপছন্দ করে। 
তখন প্রশ্ন করা হলো, বলুন তো, আমি যা বলছি তা যদি সত্যই আমার ভাইয়ের 
মধ্যে বিরাজমান হয় তাহলে কি হবে? তিনি বলেন, তুমি যা বলছ তা যদি সত্যই 
তার মধ্যে বিরাজমান থাকে তাহলে তুমি তার গীবত করলে । আর যদি তা তার 
মধ্যে না থাকে তাহলে তুমি তার মিথ্যা অপবাদ করলে ।”১৫ 
* হারী (৮১. কিতাবুল আদৰ, ৫৭-বাব মা ইউনহা আনিত তাহাসুদি..) ৫/২২৫৩ (ভা. ২/৮৯৬); 


মুসলিম (৪৫-কিতাবুল বিরর, ৯-বাব তাহরীমিয যান) ৪/১৯৮৫ নং ২৫৬৩ (ভারতীয় ২/৩১৬) । 
১৫ মুসলিম (৪৫-কিতাবুল বিরর, ২০-বাবু তাহরীমিল গীবাত) ৪/২০০১ নং ২৫৮৯ (ভারতীয় ২/৩২২) । 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৭৭ 


আমরা ভাবি, সত্য কথা বলব তাতে অসুবিধা কি? আমরা হয়ত বুঝি না 
বা প্রবৃত্তির কুমন্ত্রনায় বুঝতে চাই না যে, সব সত্য কথা জায়েয নয়। অনেক সত্য 
কথা মিথ্যার চেয়েও বেশি হারাম । আবার কখনো বলি, আমি এ কথা তার 
সামনেও বলতে পারি। সামানে যা বলতে পারেন তা পিছনে বলাই তো গীবত। 

গীবতের সবচেয়ে কঠিন বিষয় গীবত করা বান্দার হক্ব সংশ্লিষ্ট পাপ। 
সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষমা না করলে এ অপরাধের কারণে আমাদের পুণ্য তাকে প্রদান 
করতে হবে। গীবতের নিন্দায় এবং এর কঠোরতম শাস্তির বর্ণনায় অনেক 
হাদীস বর্ণিত হয়েছে । এখানে সেগুলোর বিস্তারিত আলোচনা সম্ভব নয়। 
এখানে আমরা কয়েকটি বিষয়ের প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে চাই: 

ধার্মিক মানুষদের পতনের অন্যতম কারণ গীবত। সমাজের অধিকাংশ 
ধার্মিক, আলিম, যাকির, আবিদ, ইসলামের দাওয়াত, তাবলীগ, আন্দোলন 
ইত্যাদিতে নিয়োজিত ধর্মপ্রাণ মুসলিম সকলেই এ সব কঠিন বিধ্বংসী পাপে 
লিপ্ত হয়ে পড়ি। সাধারণত আমরা নিজেদের সহকর্মী, সঙ্গী অথবা অন্য কোনো 
দলের বা মতের কোনো ধর্মপ্রাণ ব্যক্তির গীবত করে মজা পাই। এছাড়া 
সমাজের ব্যবসায়ী, নেতৃস্থানীয় মানুষ সকলেরই ব্যক্তিগত সমালোচনা ও গীবত 
করে আমরা তৃপ্তি পাই । অনেক সময় আমরা গীবতকে যুক্তিসঙ্গত বলে প্রমাণিত 
করতে গিয়ে বলি- “আমি এ সকল কথা তার সামনেও বলতে পারি'। সামনে 
যে কথা বলা যায় সে কথা অগোচরে বললে গীবত হবে? অনেক সময় আমরা 
গীবতকে ইসলামী বা ধৰ্মীয় রপদান করি। লোকটি অন্যায় করে, পাপ করে তা 
বলব না ? এখানে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে: 


প্রথম বিষয়: কোনো ব্যক্তির অন্যায় জানলে তাকে সংশোধনের চেষ্টা 
করা মুমিনের দায়িতৃ। কিন্ত তার অন্যায়ের কথা তার অনুপস্থিতিতে অন্য 
মানুষের সামনে আলোচনা বা গীবতের মাধ্যমে কোনোদিনই কাউকে সংশোধন 
করা যায় না। শুধু পাপ অর্জন ও নিজের শয়তানী প্রবৃত্তির চাহিদা মেটানো হয়। 

দ্বিতীয় বিষয়: কারো দোষক্রটির কথা তার অনুপস্থিতিতে বলার একটিই 
শরীয়ত সম্মত কারণ আছে, তাকে বা অন্য কাউকে অধিকতর ক্ষতি থেকে রক্ষা 
করা। যেমন তাকে সংশোধন করতে তার অভিভাবক বা এরূপ কাউকে বলা যাকে 
বললে তার সংশোধনের আশা করা যায়। অথবা তার দোষটি না জানলে কারো 
জান-মালের ক্ষতির আশঙ্কা থাকলে তাকেও তা বলা যায়। এক্ষেত্রেও মুমিনকে 
বুঝতে হবে যে, এটি একটি ঘৃণিত কাজ। একান্তই নিজের দীনী দায়িত্ব পালনে 
বাধ্য হয়ে তিনি তা করছেন। কাজেই প্রয়োজনের অতিরিক্ত কিছুই না বলা । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%)-এর যিকর ওষীফা ২৭৮ 


তৃতীয় বিষয়: গীবত কুরআন ও হাদীসের মাধ্যমে হারাম করা 
হয়েছে। কুরআন কারীমে বা সহীহ হাদীসে সুস্পষ্টভাবে গীবতকে কোনো 
অবস্থায় হালাল বলা হয় নি। শুধু কোনো মানুষ বা জনগোষ্ঠীকে নিশ্চিত ক্ষতি 
থেকে রক্ষা করার একান্ত প্রয়োজনে তা বৈধ হতে পারে বলে আলিমগণ 
অভিমত প্রকাশ করেছেন। এখন মুমিনের কাজ কুরআন ও হাদীস যা নিষেধ 
করেছে তা ঘৃণাভরে পরিহার করবেন। এমনকি সে কর্মটি কখনো জায়েয 
হলেও তিনি তা সর্বদা পরিহার করার চেষ্টা করবেন। শুকরের মাংস, মদ, রক্ত 
ইত্যাদি আল্লাহ হারাম করেছেন এবং প্রয়োজনে জায়েয বলে ঘোষণা করেছেন। 
এখন মুমিনের দয়িত্ব কী? বিভিন্ন অজুহাতে প্রয়োজনীয়তা দেখিয়ে এগুলো 
ভক্ষণ করা? না যত কষ্ট বা প্রয়োজনই হোক তা পরিহার করার চেষ্টা করা? 

গীবতও অনুরূপ একটি হারাম কর্ম যা একান্ত প্রয়োজনে বৈধ হতে 
পারে। গীবত ও শুকরের মাংসের মধ্যে দু'টি পার্থক্য: (ক) প্রয়োজনে শুকরের 
মাংস খাওয়ার অনুমতি কুরাআনে বিদ্যমান, পক্ষান্তরে গীবতের ক্ষেত্রে অনুরূপ 
কোনো সুস্পষ্ট অনুমোদন কুরআন বা সহীহ হাদীসে নেই। (খ) শুকরের মাং 
ভক্ষণ করা শুধুমাত্র আল্লাহর হক্ক জনিত পাপ। সহজেই তাওবার মাধ্যমে তা ক্ষমা 
হতে পারে। পক্ষান্তরে গীবত বান্দার হক জনিত পাপ। এর ক্ষমার জন্য সং 
ব্যক্তির ক্ষমা প্রয়োজন । এজন্য মুমিনের দায়িত্ব বিভিন্ন অজুহাতে বা যয়ীফ-মাউযু 
হাদীসের বরাত দিয়ে এ পাপে লিপ্ত না হয়ে যথাসাধ্য একে বর্জন করা। 

চতুর্থ বিষয়: ইসলামে অন্যের দোষ পিছনে বলতে যেমন নিষেধ করা 
হয়েছে, তেমনি তা গোপন করতে উৎসাহ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ £% বলেন: 


এস ৩ ও ৩৬ 559 LLL ২০ এ 3 ০ pf 
LS GULBIS ৪০০ ১6 ৫% 59 FL SHS 
DY এ পা ১ আও CY ০৫৮ 
“মুসলিম মুসলিমের ভাই। একজন আরেকজনকে জুলুম করে না এবং 
বিপদে পরিত্যাগ করে না। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন মেটাবে আল্লাহ 
তার প্রয়োজন মেটাবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের কষ্ট-বিপদ দূর করবে 
আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের 
দোষ গোপন করবে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন।”১৬ 


১৯ বুখারী (৫১-কিতাবুল মাযালিম, ৪-বাব লা ইয়াযলিমুল মুসলিম...) ২/৮৬২; (ভারতীয়: ১/৩৩০); 
মুসলিম (৪৫-কিতাবুল বিরর, ১৫-বাব তাহরীমিয যুলম), ৪/১৯৯৬, ২৫৮০ (ভারতীয় ২/৩২০)। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৭৯ 


মিশরের গভর্নর সাহাবী উকবা ইবনু আমির (রা)-এর সেক্রেটারী 
“আবুল হাইসাম দুখাইন' বলেন, আমি উকবা (রা) কে বললাম, আমাদের 
কয়েকজন প্রতিবেশী মদপান করছে। আমি এখনি যেয়ে পুলিশ ডাকছি যেন 
তাদের ধরে নিয়ে যায়। উকবা বলেন, তুমি তা করবে না। বরং তুমি তাদেরকে 
উপদেশ দাও এবং ভয় দেখাও... * আমি রাসূলুল্লাহ (8), -কে বলতে শুনেছি, 


৩০৪ p By > ৬৩ ০০৮ 876 22725 

“যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির দোষ গোপন করল, সে যেন জীবন্ত 
প্রেথিত এক কন্যাকে কবর থেকে উঠিয়ে জীবন দান করল ।” হাদীসটি সহীহ ।১* 

পঞ্চম বিষয়: মুমিনের দায়িত্ব যথাসম্ভব নিজের অন্তরকে নিজের 
ভুলক্রটি ও পাপের স্মরণে, তাওবায় ও দু'আয় ব্যস্ত রাখা। অন্যের ভুল, 
অন্যায়, পাপ ইত্যাদির চিন্তা মুমিনের অন্তরকে নোংরা করে এবং অগণিত 
কল্যাণ থেকে বঞ্চিত করে । গীবতের ফলে মুমিনের মনে অহংকার জন্ম নেয়, 
যা আখেরাতের ধ্বংসের অন্যতম কারণ । 

প্রিয় পাঠক, নাজাতের উপায় কারো অনুপস্থিতে তার কথা আলোচনা 
বা চিন্তা করা পরিহার করা । সর্বদা নিজের দোষক্রটির কথা চিন্তা করা । নিজের 
নাজাতের পথ খুঁজতে থাকা। আল্লাহ আমাদের রক্ষা করুন; আমীন । 


২. ৪. ৮. নামীমাহ বা চোগলখুরী 
গীবতের আরেকটি পর্যায় “নামীমাহ”, “চোগলখুরী” অর্থাৎ কানভাঙ্গানো 
বা কথা লাগান। একজনের কাছে অনুপস্থিত কারো দোষক্রটি আলোচনা 
গীবত। আর যদি এমন দোষক্রটি আলোচনা করা হয় যাতে দু ব্যক্তির মধ্যে 
সম্পর্ক নষ্ট হয় তাহলে একে আরবীতে “নামীমাহ' বলা হয়। এটি গীবতের 
চেয়েও মারাত্মক অপরাধ ও জঘন্যতম কবীরা গোনাহের একটি । সত্য কথা 
লাগানোও নামীমাহ, যেমন সত্য দোষ বলা গীবত। রাসূলুল্লাহ £ বলেছেন: 
LE Ed 05৩ 
“চোগলখোর (কানভাঙ্গানিতে লিপ্ত) ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ।”৯৮ 
মনে করুন ‘ক’ ‘খ’-এর কাছে “গ' সম্পর্কে কিছু গীবত বা খারাপ মন্তব্য 
করেছে। “খ' 'ক'-এর মুখ থেকে সেগুলো শুনে কোনো প্রতিবাদ না করে গীবত 
১৭ হাকিম, ৮ ইবনু হিব্বান, আস-সহীহ ২/২৭৫; হাইসামী, মাওয়ারিদুষ যামআন ৫/৩৫। 


> বুখারী (৮১-কিতাবুল আদাব, ৫০- বাব মা ইউকরাহ মিনান নামীমা) ৫/২২৫০; মুসলিম (১-কিতাবুল 
ঈমান, ৪৭- বাব বায়ান গিলাযি তাহরীমিন নামিমা) ১/১০১, নং ১০৫ (ভারতীয় ১/৭০)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (৪)-এর যিকর ওযীফা ২৮০ 


শোনার পাপে পাপী হয়েছে। এখন এ পাপকে বহুগুণে বৃদ্ধি করার জন্য সে 
‘গ’-এর নিকট এসে “ক'-এর কথাগুলো সব বলে দিল। এভাবে "খ' গীবত 
শোনা, গীবত করা ও নামীমাহ করার পাপে লিপ্ত হলো। এ দুর্বল ঈমান ব্যক্তি 
‘গ’-এর প্রিয়পাত্র হওয়ার জন্য আল্লাহর অস্তুষ্টি, গজব ও শাস্তি চেয়ে নিল। 

জায়েয, কিন্তু সম্পর্ক নষ্টকারী সত্য কথা জায়েয নয়। এছাড়া এসকল গীবত ও 
নামীমায় লিপ্ত মানুষদের সম্পর্কে সতর্ক থাকুন। যদি কেউ আপনার কাছে এসে 
আপনার কোনো ভাই সম্পর্কে এধরনের কথা বলে তাহলে তাকে থামিয়ে দিন। 
এই লোকটি চোগলখোর। সে সত্যবাদী হলেও আপনার শক্র। আপনার হৃদয়ের 
প্রশান্তি, প্রবিত্রতা ও আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক নষ্ট করতে চায়। 
আল্লাহ আমাদেরকে চোগলখোরী ও চোগলখোর থেকে হেফাযত করুন; আমীন। 


সম্মানিত পাঠক, অহঙ্কার, পরশ্রীকাতরতা, হিংসা, গীবত, নামীমা ইত্যাদি 
ধ্বংসাত্মক হদয়জাত অনুভূতি থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায় যথাসম্ভব সর্বদা 
নিজের জাগতিক ও পারলৌকিক উন্নতি, নিজের দোষক্রটি সংশোধন ও তাওবার 
চিন্তায় মনকে মগন রাখা । আক্মপ্রশংসার প্রবণতা রোধ করে আত্মসমালোচনার 
প্রবণতা বৃদ্ধি করা। “আমার ভালগুণ তো আছেই। সেগুলোর প্রশংসা করে বা শুনে 
কি লাভ। আমার ভুলক্রটি কি আছে তা জেনে এবং সংশোধিত করে আরো ভাল 
হতে হবে এ চিন্তাকে মনের মধ্যে বদ্ধমূল করতে হবে। 

অন্য কোনো মানুষের কথা মনে হলে, আলোচনা হলে বা কেউ তার 
প্রশংসা করলে মনের মধ্যে পরশ্রীকাতরতা, হিংসা বা অহংকার আসতে পারে। 
এজন্য এ সকল ক্ষেত্রে উক্ত ব্যক্তি সম্পর্কে নিজের মনে বিভিন্ন যুক্তি দিয়ে ভাল 
ধারণা বদ্ধমূল করা, তার প্রশংসা যৌক্তিক ও উচিত বলে নিজের মনকে বিশ্বাস 
করানো, তার ভাল গুণাবলীর কথা মনে করে তাকে শ্রদ্ধা করতে নিজের মনকে 
উদ্ধুদ্ধ করা প্রয়োজন। ক্রমান্বয়ে এভাবে আমরা এ সকল কঠিন ও ধ্বংসাত্মক 
কর্ম থেকে নিজেদেরকে সম্পূর্ণ মুক্ত করতে পারব। 

২. ৪. ৯. প্রদর্শনেচ্ছা ও সম্মানের আগ্রহ 
করবেন। আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য বা কারো কাছ থেকে 
প্রশংসা, সম্মান বা পুরস্কার লাভের জন্য কর্ম করাকে রিয়া” বলা হয়। বাংলায় 
আমরা একে 'প্রদর্শনেচ্ছা' বলতে পারি। মুমিনের সকল ইবাদত ধ্বংস করার ও 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৮১ 


তাকে জাহান্নামী বানানোর জন্য শয়তানের অন্যতম ফাদ এ “রিয়া” । কুরআন ও 
হাদীসে রিয়া বা প্রদর্শনেচ্ছার ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা হয়েছে। 
রাসূলুল্লাহ % বলেছেন যে, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদেরকে জাহান্নামে 
নিক্ষেপ করা হবে তাদের মধ্যে থাকবে একজন বড় আলিম, একজন প্রসিদ্ধ 
শহীদ ও একজন বড় দাতা । তারা আজীবন আল্লাহর ইবাদত বন্দেগিতে 
কাটালেও রিয়ার কারণে তারা ধ্বংসগ্রস্ত হয়।১৯ 

বিভিন্ন হাদীসে রিয়াকে ‘শিরক আসগার’ বা ছোট শিরক বলা হয়েছে। 
কারণ বান্দা আল্লাহর জন্য ইবাদত করলেও অন্য সৃষ্টি থেকেও সেজন্য কিছু 
‘পুরস্কার’ বা প্রশংসা আশা করে আল্লাহর সাথে অন্যকে শরিক করে। এ 
শিরকের কারণে মুসলিম কাফির বলে গণ্য না হলেও তার ইবাদত কবুল হবে 
না। এক হাদীসে আবু সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ ৪ বলেন: 
এট এ IG JEM পো Lp ৬০ LE LA % কে পিল এ 
১৮) ০৮ ও এ ৪১৩ ৮ ৪০০৮০ ৯ এ জপ ৮ ০৩৪ 

“দাজ্জালের চেয়েও যে বিষয় আমি তোমাদের জন্য বেশি ভয় পাই সে 
বিষয়টি কি তোমাদেরকে বলব না? আমরা বললাম, হ্যা, অবশ্যই বলুন। তিনি 
বলেন, বিষয়টি গোপন শির্ক। গোপন শির্ক এটা যে, একজন সালাতে 
দাড়াবে এরপর যখন দেখবে যে মানুষ তার দিকে তাকাচ্ছে তখন সে সালাত 
সুন্দর করবে।” হাদীসটি হাসান ।২০ 

রিয়া থেকে আত্মরক্ষার জন্য মুমিনের চেষ্টা করতে হবে যথাসম্ভব 
সকল নফল ইবাদত গোপনে করা। তবে যে ইবাদত প্রকাশ্যে করাই সুন্নাত- 
সম্মত তা প্রকাশ্যেই করতে হবে। রিয়ার ভয়ে কোনো নিয়মিত ইবাদত বা 
প্রকাশ্যে করণীয় ইবাদত বাদ দেওয়া যাবে না। রিয়ার অনুভূতি মন থেকে দূর 
করতে চেষ্টা করতে হবে। কখনো এসে গেলে বারংবার তাওবা করতে হবে 
এবং আল্লাহর কাছে তাওফীক প্রার্থনা করতে হবে। 

রিয়ার অন্যতম কারণ সমাজের মানুষদের কাছে সম্মান, মর্যাদা বা 

ংসার আশা । আমাদের খুব ভালভাবে বুঝতে হবে যে, দুনিয়ায় কোনো 

মানুষই কিছু দিতে পারে না। সকলেই আমার মতই অক্ষম। যে মানুষকে 


১২৪ ইমারাত, উনার লিররিয়া) ৩/১৫১৩, নং ১৯০৫ (ভা ২/১৪০)। 
নি মাজাহ (৩৭- কিতাবুয যুহুদ, ২১-বাবুর রিয়া) ২/১৪০৬, নং ৪২০৪ (ভারতীয় ২/৩১০); 
আলবানী, সহীনুত তারগীব ১/৮৯। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (৪)-এর যিকর ওষীফা ২৮২ 


দেখানোর জন্য, শোনানোর জন্য, যার প্রশংসা বা পুরস্কার লাভের জন্য আমি 
লালায়িত হচ্ছি সে আমার মতই অসহায় মানুষ । আমার কর্ম দেখে সে প্রশংসা 
নাও করতে পারে। হয়ত তার প্রশংসা শোনার আগেই আমার মৃত্যু হবে। 
অথবা প্রশংসা করার আগেই তার মৃত্য হবে। আর সে প্রশংসা বা সম্মান 
করলেও আমার কিছুই লাভ হবে না। আমার মালিক ও পালনকারীর পুরস্কারই 
আমার জন্য যথেষ্ট। তিনি অল্পতেই খুশি হন ও বেশি পুরস্কার দেন। তিনি 
দিলে কেউ ঠেকাতে পারে না। আর তিনি না দিলে কেউ দিতে পারে না। 
কা'ব ইবনু মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ ঠ বলেছেন: 
এ ৪৮৭ ১৮৮৮ ১ MU টি ১০০ OWE 9 ৩ 
4843 57207 JU 
“দু'টি ক্ষুধার্ত নেকড়েকে একটি মেষপালের মধ্যে ছেড়ে দিলে 
নেকড়েদুটি মেষপালের যে ক্ষতি করবে, সম্পদ ও সম্মানের লোভ মানুষের 
দীনের তার চেয়েও বেশি ক্ষতি করে ।” হাদীসটি সহীহ ।২১ 
সম্মানিত পাঠক, দুনিয়ার মর্যাদা ও প্রতিপত্তি একটি কঠিন বোঝা ও 
ফিতনা । সম্মান ও প্রতিপত্তিহীন মানুষের অন্তর বিনয় ও সরলতায় ভরা থাকে। 
ফলে আল্লাহর বেলায়াত অর্জন তাদের জন্য খুবই সহজ হয়। আল্লাহর প্রিয় 
বান্দাদের অধিকাংশই এরূপ সাধারণ মানুষ । রাসূলুল্লাহ £ বলেন: 
পেথ dn ৫০ 9 4 4 ১১৮০৮ এও A জি ৮৮ 
“অনেক মানুষ এমন আছেন যার মাথার চুল এলোমেলো, পদযুগল 
ধুলিধুসরিত, পরণের কাপড় অতি-সাধারণ এবং সমাজে তাদেরকে কোনো 
গুরত্ব দেওয়া হয় না, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা এত বেশি যে, যদি তিনি 
শপথ করে আল্লাহর কাছে কিছু দাবি করেন তবে আল্লাহ তা পূরণ করেন।”২২ 
২. ৪. ১০. ঝগড়া-তর্ক 
ধার্মিক মানুষদের জন্য শয়তানের একটি ফাদ ঝগড়া ও বিতর্কে 
জড়িয়ে পড়া। ধার্মিক মানুষেরা অনেক সময়েই ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে 
ঝগড়া-তর্কে জড়িয়ে পড়েন । আবূ উমামা (রা) বলেন, রাসূলুল্লাহ £ বলেন: 


২১ তিরমিযী (৩৭-কিতাবৃষ যুহুদ, ৪৩-বাব) ৪/৫০৮, নং ২৩৭৬, (ভারতীয় ২/৬২) । 
২ তিরমিযী (৫০-কিতাৰুল মানকিব, ৫৫-বাৰ মানাকিব বারা ইবনে মালিক) ৫/৬৫০, নং ৩৮৫৪, 
(ভারতীয় ২/২২৪) ৷ তিরমিযী হাদীসটিকে সহীহ বলেছেন। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৮৩ 
Jd db US SS এ (৯ ৩৩ ৬ 
“কোনো সম্প্রদায়ের সুপথপ্রাপ্ত হওয়ার পরে বিভ্রান্ত হওয়ার একটিই 
কারণ যে, তারা ঝগড়া-বিতর্কে লিপ্ত হয়ে পড়ে ।” হাদীসটি হাসান সহীহ ।** 
সর্বদা চেষ্টা করতে হবে বিতর্ক এড়িয়ে চলার। ধর্মীয় আলোচনার দায়িত্ব 
আলিমদের উপর ছেড়ে দিতে হবে । একান্তই বাধ্য হলে আমরা আলোচনায় লিপ্ত 
হব, কিন্তু ঝগড়ায় লিপ্ত হব না। তথ্যভিত্তিক আলোচনা বা মত-বিনিময় জ্ঞান বৃদ্ধি 
করে। আর ঝগড়া-তর্ক জ্ঞান গ্রহণের পথ রুদ্ধ করে দেয়। আলোচনার ক্ষেত্রে 
প্রত্যেকে নিজের জানা তথ্যাদি উপস্থাপন করেন এবং অন্যের কাছে নতুন কিছু 
পেলে বা নিজের ভুল ধরতে পারলে তা আনন্দিতচিত্তে গ্রহণ করেন। পক্ষান্তরে 
ঝগড়-তর্কে উভয়পক্ষই নিজের জ্ঞানকে চূড়ান্ত বলে মনে করেন এবং যে কোনো 
ভাবে নিজের মতের সঠিকতা ও অন্য মতের ভুল প্রমাণ করতে চেষ্টা করেন। 
নিজের জ্ঞানের ভুল স্বীকার করাকে ব্যক্তিগত পরাজয় বলে মনে করেন । এ কারণে 
ইসলামে ঝগড়া-তর্ক নিষিদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ £ বলেন, 


৪35 নত ৬৩ এ এ ৯১ 0B Sy 
৩১৪৩ এ (58:৫৮ ০৮ 053 15০5 54 (৮৫০১০ % 
“নিজের মত বাতিল হওয়ার কারণে যে ব্যক্তি বিতর্ক পরিত্যাগ করে 

তার জন্য জান্নাতের পাদদেশে বাড়ি নির্মাণ করা হবে । আর যে ব্যক্তি নিজের 

মত সঠিক হওয়া সত্তেও বিতর্ক পরিত্যাগ করে তার জন্য জান্নাতের মধ্যবর্তী 
স্থানে বাড়ি নির্মাণ করা হবে। আর যার আচরণ সুন্দর তার জন্য জান্নাতের 

সর্বোচ্চ স্থানে বাড়ি নির্মাণ করা হবে।” হাদীসটি সহীহ ।২৪ 

২. ৫. যিক্রের প্রতিবন্ধকতা অপসারণ 
আল্লাহর যিকর মানব হৃদয়ের খাদ্য ও আত্মার পাথেয় । আল্লাহর রহমত, 

নিয়ামত, বরকত, বিধান, পুরস্কার, শাস্তি, তার প্রশংসা, মর্যাদা, একত্ব ইত্যাদির 

স্মরণ মানুষের হৃদয়কে পবিত্র, প্রশান্ত ও শক্তিশালী করে। যিক্র মূলত রূহের 
জন্য অক্সিজেন ও পানির মতো। যে মুহূর্তগুলো বান্দা আল্লাহর যিক্র থেকে বিরত 
থাকে সেই মুহূর্তগুলি তার আত্মা অক্সিজেন ও পানির অভাবে কষ্ট পেতে থাকে। 


২০ তিরমিযী (৪৮-কিতাব তাফসীরিল কুরআন, ৪৪-বাব যুখরূফ) ৫/৩৫৩ (ভারতীয় ১/১৬১) 
২৪ মুনযিরী, আত-তারগীব ১/৭৭; আলবানী, সহীহুত ১/১৩২। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($%)-এর যিক্র ওযীফা ২৮৪ 


মহান প্রভুর সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়। দুর্বল হয়ে পড়ে তার হৃদয় । চিরশক্র 
শয়তান সুযোগ পায় এই দুর্বল হৃদয়কে আক্রমণ করার। আত্রিক সুস্থতা ও 
ভারসাম্যপূর্ণ হৃদয়ের জন্য মুমিনকে সর্বদা আল্লাহর যিক্রে হৃদয়কে রত রাখার 
চেষ্টা করতে হবে । বিভিন্ন ব্যস্ততা, কর্ম, চিন্তা, উদ্বেগ ইত্যাদির কারণে কিছু সময় 
মুখ ও মনকে সাধ্যমতো ব্যস্ত রাখতে হবে মহান প্রভুর স্মরণে । 

ক্ষতি করলেও তা স্বাভাবিক এবং সে ক্ষতির পূরণ সম্ভব । কিন্তু এর চেয়েও 
ভয়ঙ্কর ক্ষতি এমন বিষয়ে হৃদয়কে রত রাখা যা আল্লাহর যিক্র থেকে তাকে 
দূরে নিয়ে যায় এবং আল্লাহর যিক্রের প্রতি হৃদয়ে অনীহা সৃষ্টি করে। আমরা 
জানি যে, মানুষ অসুস্থ হলে তার রুচি নষ্ট হয়। তখন দেহের জন্য উপকারী 
খাদ্যে তার অনীহা সৃষ্টি হয় এবং ক্ষতিকারক খাদ্য গ্রহণে তার লোভ বেড়ে যায়। 
হৃদয়ের অবস্থাও অনুরূপ । স্বাভাবিকভাবে মানবহৃদয় আল্লাহর যিক্রে তৃপ্তি ও 
প্রশান্তি লাভ করে। কিন্তু অসুস্থ হৃদয় তার প্রভুর যিক্রে অনীহা অনুভব করে । 


বর্তমান প্রায় সকল প্রচার মাধ্যম, বিনোদন, পত্রিকা, গল্প, উপন্যাস 
হৃদয়কে অসুস্থ করার ও আল্লাহর যিক্র থেকে দূরে সরিয়ে নেয়ার কর্মে 
নিয়োজিত। আমরা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করি যে, এ সকল প্রচার ও 
বিনোদন মাধ্যমগুলো শুধু আল্লাহর যিক্র থেকে বিরতই রাখে না। উপরত্ত ধর্ম, 
নৈতিকতা, ধার্মিক মানুষ ও ধর্মজীবনের প্রতি কটাক্ষ, বিষোদগার ও ঘৃণা ছড়াতে 
ব্যস্ত। এসকল প্রচার ও বিনোদন মাধ্যম মুনিনের জন্য বিষের মতোই ক্ষতিকর। 
যথাসাধ্য চেষ্টা করুন এগুলি থেকে দূরে থাকার। বিনোদনের জন্য ইসলাম-সম্মত 
অথবা ইসলামী মূল্যবোধ বিরোধী নয় এরূপ মাধ্যম ব্যবহার করুন। সাহিত্য 
উপন্যাস, গল্প, পত্রিকা ইত্যাদি পরিহার করে ইসলামী বই, সৎ মানুষদের জীবনী 
ইত্যাদি পাঠে নিজেকে রত রাখা দরকার । প্রয়োজনে এমন সাহিত্য পাঠ করুন যা 
ইসলামী মূল্যবোধের সাথে সাংঘর্ষিক নয়। অমুসলিম লেখকগণের উপন্যাস-গল্প 
শিরক, কুফর, মূর্তিপূজা ও অনৈসলামিক রীতিনীতির কথায় ভরা। এর চেয়েও 
ক্ষতিকর মুসলিম নামধারী অনেক লেখকের উপন্যাস ও সাহিত্য ৷ তারা ইসলামী 
মূল্যবোধকে আহত করার মানসেই সাহিত্য রচনা করেন। 

কোনো কোনো পত্র-প্রত্রিকার মূলনীতি ইসলাম, মুসলিম, আলিম, 
ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী প্রতিষ্ঠান ইত্যাদির কুৎসা রটনার মাধ্যমে পাঠকের 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৮৫ 


মনকে ক্রমান্বয়ে ইসলামী মূল্যবোধের প্রতি বিরক্ত বা অশ্রদ্ধাশীল করে তোলা । 
যখনই কোনো পত্র-পত্রিকা বা সাহিত্যকর্মে এরূপ লেখালেখি দেখতে পাবেন, 
তখনই তা পড়া বন্ধ করুন। এগুলো বিষ । স্বপ্লমাত্রার বিষের মতো ক্রমান্বয়ে 
তা আপনার হৃদয়কে আল্লাহর যিক্র থেকে সরিয়ে নিয়ে যাবে। সংবাদ জানার 
জন্য, বা সাহিত্যের জন্য অন্য পত্রিকা বা বই পড়ন। সবচেয়ে ভাল হয় এসকল 
অপ্রয়োজনীয় বিষয়াদি থেকে নিজেকে যথাসম্ভব দূরে রাখা । আল্লাহ আমাদের 
শয়তান ও তার অনুচরদের খপ্পর থেকে রক্ষা করুন। 


২. ৬. আত্মশুদ্ধিমূলক মানসিক ও দৈহিক কর্ম 


কুরআন-হাদীসের আলোকে আমরা দেখি যে, কিছু মানসিক বা দৈহিক 
কর্ম আছে যা অতি সহজে আমাদেরকে আল্লাহর নৈকট্য ও সাওয়াব লাভে 
সাহায্য-রুরে। এ সকল কর্ম পালন করলে যাকির অতি অল্প আমলে অধিক 
সাওয়াব অর্জন করতে পারেন। আমাদের উচিত এগুলোর প্রতি লক্ষ্য রাখা । 

২. ৬. ১. জাগতিক জীবনের অস্থায়িতৃ স্মরণ 

মানব জীবনে জাগতিক, সাংসারিক কর্মকাণ্ড, ব্যস্ততা ও চিন্তাভাবনা 
থাকবেই। আল্লাহ মানুষকে এসকল কর্মকাণ্ডে জড়িত থাকার জন্যই সৃষ্টি 
করেছেন। তবে এ ব্যস্ততা ও কর্ম নিজের, পরিবারের ও সমাজের সকলের 
পৃথিবীতে সুন্দররূপে বাচার ও পারলৌকিক জীবনে মুক্তি ও আল্লাহর সান্নিধ্যে 
অফুরম্ত নিয়ামত লাভের জন্য। কর্মের মাধ্যমে আল্লাহর অফুরন্ত নিয়ামত ও 
বরকত অর্জন করে নিজে বাচতে হবে এবং অন্যকে বাচতে সাহায্য করতে 
হবে। কিন্তু শয়তানী প্ররোচনা ও মানবীয় দুর্বলতার কারণে আমরা সৃষ্টি ও 
কর্মের উদ্দেশ্যের একেবারে বিপরীতে অবস্থান গ্রহণ করি । আমরা স্বার্থপর হয়ে 
যাই এবং নিজের অপ্রয়োজনীয় ও অবৈধ স্বার্থরক্ষার জন্য অন্যান্যদের 
অকল্যাণ, ক্ষতি বা ধ্বংস কামনা করি বা সে জন্য চেষ্টা করি। এভাবে আমরা 
মূলত নিজেদেরকেও ধ্বংস করি। লোভ, লালসা, হিংসা, হানাহানি আমাদের 
হৃদয় ও জীবনকে বিষাক্ত ও কলুষিত করে, আমাদেরকে স্রষ্টার প্রেম, করুণা ও 
বরকত থেকে বঞ্চিত করে, তার শাস্তির মধ্যে নিপতিত করে এবং সর্বোপরি 
আমাদের পারলৌকিক জীবনের কঠিন ধ্বংস ও ক্ষতি নিশ্চিত করে। 

এ সব ক্ষতিকর পরিণতি থেকে আত্মরক্ষার জন্য যুগে যুগে অনেক মানুষ 
সন্যাস, বৈরাগ্য বা সমাজ বিচ্ছিন্ন জীবন বেছে নিয়েছেন। এভাবে সৃষ্টির উদ্দেশ্য 
ব্যাহত করেছেন। ইসলামে বৈরাগ্য বা সমাজ বিচ্ছিন্ন জীবন নিষিদ্ধ । সমাজের 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিক্‌র ওযীফা ২৮৬ 


মধ্যে বসবাস করে, সকল কর্মকাণ্ডে অংশ গ্রহণ করার সাথে সাথে নিজের হৃদয়কে 
মোহমুক্ত রাখা-ই ইসলামী বৈরাগ্য। আর এ অবস্থা অর্জনের অন্যতম মাধ্যম 
প্রতিনিয়ত এ জাগতিক জীবনের অস্থায়িত্ব, মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবনের কথা 
নিজেকে স্মরণ করানো। কুরআন ও হাদীসে এজন্য বারবার মৃত্যুর কথা স্মরণ 
করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ পৃথিবীতে নিজেকে প্রবাসী বা পথিক হিসাবে 
গণ্য করতে বলা হয়েছে। এ স্মরণ আমাদের জন্য অগণিত সাওয়াব অর্জনের 
পাশাপাশি আমাদের হৃদয়গুলোকে লোভ, হিংসা, প্রতিহিংসা ইত্যাদির কঠিন ভার 
থেকে মুক্ত করবে । আমাদের জীবনকে হানাহানি ও হিংস্রতা থেকে মুক্ত করবে। 
দিনের বিভিন্ন অবসরে ও বিশেষ করে সকালে, সন্ধ্যা বা রাতে 
নির্ধারিত সময়ে নিজেকে স্মরণ করান : যে মানুষের পরবর্তী নিশ্বাসের নিশ্চয়তা 
নেই সে কী জন্য হানাহানিতে লিপ্ত হবে? কিজন্য সে লোভ করবে। সেতো 
পথিক । চলার পথের প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করা ও পাথেয় সংগ্রহই তো 
তার কাজ । চলার পথে যদি কেউ কষ্ট দেয় তাকে সম্ভব হলে ক্ষমা করে দিই না 
কেন। কয়েক মুহূর্ত পরেই তো তাকে আর দেখব না। রাস্তায়, ফেরীতে, 
রেলস্টেশনে বা এয়ারপোর্টে বসার চেয়ার, ট্রলি, খাবারের গ্রেট, সামান্য 
ধাক্কাধাক্কির জন্য কি আমরা সময় নষ্ট করে মারামারিতে লিপ্ত হই? এ জীবন 
তো এ সকল অস্থায়ী স্থানেরই একটু বিস্তৃত রূপ। চেষ্টা করি না কেন এ 
ক্ষণস্থায়ী জীবনকে ক্ষমা, ভালবাসা ও সেবায় ভরে দিতে । তাতে জীবন হবে 
আল্লাহর রহমতে ধন্য আর আমি অর্জন করব আখেরাতের অমূল্য পাথেয়। 


পার্থিব স্বার্থপরতা বা লোভের জন্য প্রভুর নির্দেশনার বাইরে কাজ করছি? 
কি লাভ হবে তাতে? সে লাভ কি ভোগ করতে পারব? পারলে কতদিন। তারপর 
তো আমাকে প্রভুর কাছেই ফিরে যেতে হবে । অমুকের খুশির জন্য, তমুকের কাছে 
বড় হওয়ার জন্য, আরেকজনের কাছে প্রিয় হওয়ার জন্য আমি এ কাজটি করতে 
চাচ্ছি। কি লাভ তাতে? সে আমাকে কী দেবে? যা দেবে তা থেকে কি আমি 
লাভবান হতে পারব? আমাকে তো আমার প্রভুর কাছে একাকীই চলে যেতে হবে। 
আমার তো বাস্তববাদী হওয়া উচিত। নিজের জাগতিক ও পরকালীন জীবনের জন্য 
যে কাজে আমার রব খুশি সে কাজই তো আমার করা উচিত। 

সুপ্রিয় পাঠক, আমাদের উচিত প্রতিদিন নিজেদের বিচার করা। 
ক্ষণস্থায়ী প্রবাসের ও চিরস্থায়ী আবাসের জন্য যা প্রয়োজনীয় সেগুলোই করা । 
এ চিন্তা আমাদেরকে উপরে বর্ণিত ক্ষমাময় ও হিংসাহীন হৃদয় অর্জনেও সাহায্য 
করবে। এ চিন্তাগুলো বেলায়াত ও ইহসানের পথে আমাদের মহামূল্য পাথেয় । 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৮৭ 


২. ৬. ২. সৃষ্টির কল্যাণে রত থাকা 


আল্লাহর রহমত, বরকত ও সাওয়াব অর্জনের সহজতম পথ আল্লাহর 
সৃষ্টির প্রতি, বিশেষত মানুষের প্রতি কল্যাণ ও উপকারের হাত বাড়িয়ে দেওয়া। 
সকল জাগতিক প্রয়োজনে সাহায্য করা, সমাজের কিছু মানুষের মধ্যে পরস্পরে 
গোলমাল বা অশান্তি হলে শাস্তি প্রতিষ্ঠার চেষ্টা করা, অসুস্থকে দেখতে যাওয়া, 
সেবা করা, বিপদে পড়লে উদ্ধার করা, মাযলুম হলে সাহায্য করা, মৃত্যুবরণ করলে 
কাফন-দাফনে শরীক হওয়া ইত্যাদি সকল প্রকার মানব সেবামূলক কাজের জন্য 
অকল্পনীয় সাওয়াব ও মর্যাদার কথা অগণিত হাদীসে বর্ণিত হয়েছে। 

রাসূলুল্লাহ ঞ্ বলেছেন: যতক্ষণ একজন মানুষ অন্য কোনো মানুষের 
কল্যাণে নিয়োজিত থাকবে ততক্ষণ আল্লাহ তার কল্যাণে রত থাকবেন। 
আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বান্দা যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। 
প্রবেশ করান, অথবা তার বিপদ, কষ্ট বা উৎকণ্ঠা দূর করা, অথবা তার খণ 
আদায় করে দেওয়া, অথবা তার ক্ষুধা দূর করা । আমার কোনো ভাইয়ের কাজে 
তার সাথে একটু হেঁটে যাওয়া আমার নিকট মসজিদে এক মাস ইতেকাফ 
করার চেয়েও বেশি প্রিয়। যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে যেয়ে তার 
প্রয়োজন মিটিয়ে দিবে কিয়ামতের কঠিন দিনে যেদিন সকলের পা পিছলে যাবে 
সেদিন আল্লাহ তার পা সুদৃঢ় রাখবেন। ... এইরূপ অগণিত হাদীস আমরা 
হাদীসের গ্রন্থে দেখতে পাই।২৫ 


২. ৬. ৩. হিংসামুক্ত কল্যাণ কামনা 


হৃদয়কে বিদ্বেষ, হিংসা ও অন্যের অমঙ্গল কামনা থেকে মুক্ত রাখা এমন 
একটি কর্ম যা মানুষকে অতিরিক্ত নফল ইবাদত ও যিক্র আযকার ছাড়াই 
জান্নাতের অধিকারী করে তোলে । আনাস (রা) বলেন, “একদিন আমরা রাসূলুল্লাহ 
%-এর কাছে বসেছিলাম, এমতাবস্থায় তিনি বললেন : এখন তোমাদের এখানে 
একজন জান্নাতী মানুষ প্রবেশ করবেন। তখন একজন আনসারী মানুষ প্রবেশ 
করলেন, যার দাড়ি থেকে ওযুর পানি পড়ছিল এবং তার বাম হাতে তার 
জুতাজোড়া ছিল। পরের দিনও রাসূলুল্লাহ রর একই কথা বললেন এবং একই 
ব্যক্তি প্রবেশ করলেন। তৃতীয় দিনেও রাসূলুল্লাহ &্ প্রথম দিনের মতোই আবারো 
বললেন এবং আবারো একই ব্যক্তি প্রবেশ করলেন। তৃতীয় দিনে রাসূলুল্লাহ £ 


২৫ মুনযিরী, আত-তাগীব ৩/৩৪৬-৩৫১, মাজমাউয যাওয়াইদ ৮/১৯১, সহীহুল জামিয়িস সাগীব ১/৯৭। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিক্র ওযীফা ২৮৮ 


মজলিস ভেঙ্গে চলে গেলে আব্দুল্লাহ ইবনু উমার (রা) উক্ত আনসারী ব্যক্তির পিছে 
পিছে যেয়ে বলেন, আমি আমার পিতার সাথে মন কষাকষি করেছি এবং তিন রাত 
বাড়িতে যাব না বলে কসম করেছি। এ কয় রাত আপনার কাছে থাকতে দিবেন 
কিঃ তিনি রাজি হন। (আব্দুল্লাহর ইচ্ছা তিন রাত তার কাছে থেকে তীর ব্যক্তিগত 
ইবাদত জেনে তদ্দপ আমল করা, যেন তিনিও জান্নাতী হতে পারেন)। 

তিনি তিন রাত তার সাথে থাকেন, কিন্তু তাকে রাত্রে উঠে তাহাজ্জুদ 
আদায় করতে বা বিশেষ কোনো নফল ইবাদত পালন করতে দেখেন না। তবে 
তিন দিনের মধ্যে তাকে শুধুমাত্র ভাল কথা ছাড়া কারো বিরুদ্ধে কোনো খারাপ 
কথা বলতে শোনেননি । আব্দুল্লাহ বলেন, আমার কাছে তার আমল খুবই নগণ্য 
মনে হতে লাগল। আমি বললাম : দেখুন, আমার সাথে আমার পিতার কোনো 
মনমালিন্য হয়নি । তবে আমি পরপর তিনি দিন রাসূলুল্লাহ &-কে বলতে শুনলাম 
এখন একজন জান্নাতী মানুষ আসবেন এবং তিনবারই আপনি আসলেন। এজন্য 
আমি আপনার আমল দেখে সেইমতো আমল করার উদ্দেশ্যে আপনার কাছে তিন 
রাত্র কাটিয়েছি, কিন্ত আমি আপনাকে বিশেষ কোনো আমল করতে দেখলাম না! 
তাহলে কী কর্মের ফলে আপনাকে রাসূলুল্লাহ £্ জান্নাতী বললেন? তিনি বললেন: 
তুমি যা দেখেছ এর বেশি কোনো আমল আমার নেই, তবে আমি আমার অন্তরের 
মধ্যে কোনো মুসলমানের জন্য কোনো অমঙ্গল ইচ্ছা রাখি না এবং আমি কোনো 
কিছুর জন্য কাউকে হিংসা করি না। তখন আব্দুল্লাহ বলেন: এই কর্মের জন্যই 
আপনি এই মর্যাদায় পৌছাতে পেরেছেন।” হাদীসটি সহীহ ।২৬ 


অন্য হাদীসে আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ এ আমাকে বলেন, 
“বেটা, যদি পার তবে এমনভাবে সকাল ও সন্ধ্যা করবে (জীবন কাটাবে) যে, 
তোমার হৃদয়ে কারো প্রতি কোনো বিদ্বেষ বা অমঙ্গল ইচ্ছা নেই। সম্ভব হলে 
এইরূপ চলবে, কারণ এইরূপ চলা আমার সুন্নাতের অন্তর্ভুক্ত । আর যে আমার 
সুন্নাতকে জীবিত করল, সে আমাকে ভালবাসল । আর যে আমাকে ভালবাসবে 
সে আমার সাথে জান্নাতে থাকবে।” হাদীসটির সনদে দুর্বলতা আছে, তবে 
ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন।২* 
পাঠক হয়ত প্রশ্ন করতে পারেন যে, সংঘাতপূর্ণ জীবনে অনেক মানুষ 
আমাদেরকে কষ্ট দেন, হক্‌ নষ্ট করেন, ক্ষতি করেন বা শত্রুতা করেন। অনেকে 
৬ সুসনাদু আহমদ ৩/১৬৬, নাসাঈ, আস-সুনানুল কুবরা ৬/২১৫, মাজমাউফ যাওয়াইদ ৮/৭৮-৭৯, 
মাকদিসী, আল 


মুখতারাহ ৭/১৮৭, ইবনু আব্দিল বার, আত-তামহীদ ৬/১২১। 
২৭ তিরমিযী (০২ বি কিতাবুল ইলম, ১৬-বাবুল আখধি বিস সুন্নাহ) ৫/88, নং ২৬৭৮, (ভারতীয় ২/৯৬)। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৮৯ 


অকারণেও এগুলো করেন। এদের প্রতি বিদ্বেষ ও শত্রুতা থেকে হৃদয়কে 
কিভাবে বিরত রাখব ? আসলে বিষয়টি কঠিন বলেই তো সাওয়াব বেশি । তবে 
চেষ্টা করলে তা কঠিন থাকে না। মানবীয় স্বভাবের কারণে আমাদের মনে 
বিশেষ মুহূর্তে ক্রোধ, কষ্ট বা বিরক্তি আসবেই । তবে মনটা একটু শান্ত হলেই, 
যত তাড়াতাড়ি সম্ভব মনের মধ্য থেকে এ অনুভূতি দূর করার চেষ্টা করতে 
হবে। আল্লাহর কাছে নিজের জন্য ও যার কর্মে বা ব্যবহারে আমরা কষ্ট 
পেয়েছি তার জন্য ইস্তিগফার করতে হবে ও দু'আ করতে হবে। 

প্রয়োজনে নিজের হক রক্ষার জন্য চেষ্টা করতে হবে। তবে অধিকার 
আদায়ের চেষ্টা বা কর্ম আর মনের হিংসা ও শক্রতা এক নয়। এক ব্যক্তি 
আমার অধিকার নষ্ট করেছেন, আমি তার নিকট থেকে আমার অধিকার 
আদায়ের চেষ্টা করছি। কিন্ত তার সাথে আমার অন্য কোনো শত্রুতা নেই। 
আমি আমার অধিকার ফেরৎ পাওয়া ছাড়া তার কোনো প্রকার অমঙ্গল কামনা 
করি না। বরং আমি সর্বদা তার জন্য দু'আ করি। এভাবে হৃদয়কে অভ্যস্ত 
করলে ইন্শা আল্লাহ আমরা উপরিউক্ত সাহাবীর মতো হতে পারব এবং 
রাসূলুল্লাহ ক্ট-এর সুন্নাত জীবিত করার সাওয়াব অর্জন করতে পারব। 

২. ৬. ৪. আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যধারণ 

মন নিয়ন্ত্রণের মাধ্যমে সহজেই অত্যন্ত বেশি সাওয়াব অর্জনের 
অন্যতম মাধ্যম সবর বা ধৈর্যধারণের গুণ অর্জন করা। ধৈর্য মুমিনের জীবনের 
অন্যতম বৈশিষ্ট্য ও ঈমানের অবিচ্ছেদ্য অংশ । ধৈর্য বলতে নিক্রিয় নিজীবতা 
বুঝানো হয় না, বরং সক্রিয় আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বুঝানো হয়। পারিপার্শিক 
অবস্থা বা অন্যের আচরণ দ্বারা নিজের আচরণ প্রভাবিত না করে নিজের স্থির 
সিদ্ধান্তের ভিত্তিতে নিজেকে পরিচালিত করার ক্ষমতা ৷ এক কথায় Re-active 
না হয়ে Pro-এctive হওয়া । রাসূলুল্লাহ £&& বলেছেন: 

2৮০) are ১০ 

“ধৈর্য ও উদারতাই সর্বোত্তম ঈমান ।” হাদীসটি সহীহ ।২৮ 

ইসলামী দৃষ্টিকোণ থেকে ধৈর্য তিন প্রকারের: (১) বিপদ-আপদ ও 
কষ্টে ধৈর্য, (২) পাপ ও লোভ থেকে ধৈর্য এবং (৩) ক্রোধের মধ্যে ধৈর্য । 

বিপদে হতাশ বা অধৈর্য হয়ে পড়া একদিকে যেমন ঈমানের পরিপন্থী, 
অপরদিকে তা মানবীয় ব্যক্তিত্বের চরম পরাজয় । হতাশা, অস্থিরতা বা উৎকণ্ঠা 


* আলবানী, সিলসিলাতুস সাহীহাহ ৩/৪৮২, নং ১৪৯৫। 
১৯ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিক্র ওষীফা ২৯০ 


বিপদ দূর করেনা, বিপদের কষ্ট কমায় না বা বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ 
দেখায় না। সর্বোপরি হতাশা বা ধৈর্যহীনতা স্বয়ং একটি কঠিন বিপদ যা মানুষকে 
আরো অনেক কঠিন বিপদের মধ্যে নিপতিত করে । পক্ষান্তরে ধৈর্য বিপদ দূর না 
করলেও তা বিপদ নিয়ন্ত্রণ করে, বিপদ থেকে উদ্ধারের জন্য শান্তভাবে চিন্তা 
করার সুযোগ দেয় এবং অস্থিরতা জনিত অন্যান্য বিপদের পথরোধ করে। 
সর্বোপরি বিপদে কষ্টে ধৈর্যের মাধ্যমে মুমিন আল্লাহর নিকট মহান মর্যাদা, 
সাওয়াব, জাগতিক বরকত ও পারলৌকিক মুক্তি অর্জন করেন । কুরআন কারীমে 
এরশাদ করা হয়েছে: “আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও 
ফল-ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্য পরীক্ষা করব। আর আপনি শুভ সংবাদ 
প্রদান করুন ধৈর্যশীলদেরকে, যারা তাদের উপর বিপদ আপতিত হলে বলে, 
“আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তার দিকেই প্রত্যাবর্তণকারী ।”২৯ 


ধৈর্য হলো কর্মময় স্থিরচিত্ততা ও হতাশামুক্ত সুদৃঢ় মনোবল। মুমিন দৃঢ় 
মনোবল নিয়ে নিজের কল্যাণ ও স্বার্থ অর্জনের জন্য চেষ্টা করবেন। বিপদে আপদে 
কখনোই অতীতের ভুলভ্রান্তি নিয়ে হতাশা বা আফসোস করে সময় নষ্ট করবেন না 
বা মনের মধ্যে শয়তানের কুমন্ত্রণা ও হতাশার অনুপ্রবেশের দরজা খুলে দিবেন 
না। বরং যা ঘটার আল্লাহর ইচ্ছাতেই ঘটেছে এ বিশ্বাস নিয়ে ধৈর্যধারণ করতে 
রে নো চিরে অর হাতে ররর ভদ্র 


১৪ ৩ axl চিনা dh ওঠ পতি পল GA ০ 
6 ০ এ 92025567525 
70 05 2৬ ৩০ এ 5৬ 05 2৫949 এ ৩৩ ০ জা % 08 
“শক্তিশালী মুমিন আল্লাহর নিকট দুর্বল মুমিনের চেয়ে অধিক প্রিয় ও 
অধিক কল্যাণময়, যদিও প্রত্যেকের ভিতরেই কল্যাণ রয়েছে । তোমার জন্য যা 
কল্যাণকর তা অর্জনের জন্য তুমি সুদৃঢ় মনোবল নিয়ে সচেষ্ট হও এবং আল্লাহর 
সাহায্য প্রার্থনা কর। কখনোই হতাশা বা অবসাদগ্রস্ত হবে না। যদি তুমি 
কোনো বিপদে-অসুবিধায় নিপতিত হও তবে তুমি বলবে না যে, যদি আমি 
এইরূপ করতাম!! বরং তুমি বলবে: আল্লাহর নির্ধারণ এবং তিনি যা ইচ্ছা 
২» সূরা বাকারা, ১৫৫-১৫৬। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৯১ 


করেছেন তাই করেছেন। কারণ “যদি করতাম!! বলে অতীতের কর্ম নিয়ে 
আফসোস শয়তানের কর্মের পথ উন্মুক্ত করে ।”৩০ 

ক্রোধের সময় ধৈর্যধারণ ঈমানের অন্যতম দিক । রাসূলুল্লাহ বলেন: 

“যে অপরকে মন্তযুদ্ধে পরাজিত করতে পারে সে প্রকৃত বীর নয়, 
প্রকৃত বীর যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রিত রাখতে পারে।”*১ 

আবু দারদা (রো) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ-ঞ&& কে বলেন, আমাকে 
এমন একটি কর্ম শিখিয়ে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে । তিনি বলেন: 

ধু ০0) 254 

“তুমি রাগবে না; তাহলেই জান্নাত তোমার জন্য ।”৩২ হাদীসটি সহীহ। 

ক্রোধের সময় আত্মনিয়ন্ত্রণের পাশাপাশি যার প্রতি ক্রোধের উদ্রেক 
হয়েছে বা যে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করতে ও তার সাথে উত্তম আচরণ 
করতে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে কুরআন ও হাদীসে ৷ বিশেষত যাকে 
শাস্তি দেওয়া সম্ভব সেরূপ ব্যক্তিকে ক্ষমা করা অতীব প্রয়োজন ৷ আল্লাহ বলেন: 
EY 30199 ০:০1 * ৬০ ৮১ ২0 ১ LSI ১ মি 


৫০০ 29 ধরি 89৩ এ 
“ভাল এবং মন্দ (আচরণ) সমান হতে পারে না। মন্দ প্রতিহত কর 
উৎকৃষ্ট দ্বারা; ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর 
মত। এ গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকেই যারা ধৈর্যশীল, এ গুণের 
অধিকারী করা হয় কেবল তাদেরকেই যারা মহা ভাগ্যবান ।”** 
প্রকৃত মুমিনদের বৈশিষ্ট বর্ণনা প্রসঙ্গে আল্লাহ বলেন: 
১১০৯ ৮৯1০০৯ LBL ০৯৯৯9 SY BUS 5 ১০ 5500 
“তারা কবীরা গোনাহসমূহ ও অশ্লীল কর্ম বর্জন করে এবং যখন তারা 
ক্রোধান্বিত হয় তখন তারা ক্ষমা করে।”৩৪ 
৩ মুসলিম (৪৬-কিতাবুল বৃঁদর, ৮-বাবুন ফিল আমরি বিলকুওয়াতি) ৪/২০৫২, নং ২৬৬৪, (ভা. ২/৩৩৮)। 
৩১ বুখারী (৮১-কিতাবুল আদব, ৭৬- বাবুল হাযরি মিনাল গাদাব) ৫/২২৬৭, (ভা. ২/৯০৩); মুসলিম (৪৫- 
কিতাবুল বিরর, ৩০- বাব ফাদলি মান ইয়ামলিকু...) ৪/২০১৪, নং ২৬০৯, (ভারতীয় ২/৩২৬)। 
= হাইসামী, মাজমাউয যাওয়াইদ ৮/৭০। 


২ সূরা হা মীম সাজদা (ফুস্সিলাত), ৩৩-৩৫ আয়াত। 
সূরা শুরা, ৩৭ আয়াত । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিক্র ওযীফা ২৯২ 


অন্যত্র জান্নাতী মুমিনদের পরিচয়ে আল্লাহ বলেছেন: 
০৯০৯৮) অস Av, ১৭৬ ৮৮ 5949 Lh ১৮৮৩০ 
“তারা ক্রোধ নিয়ন্ত্রণ করে এবং মানুষদেরকে ক্ষমা করে ।”৩ 

ইবনু উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (8) বলেছেন: 
La ১ 9 2 bE BS ৮) 20 BL এ OF 


5), Af 


Ly ০৯) Yl ০০০০ 


“যে ব্যক্তি ক্রোধ নিয়ন্ত্রণ করবে আল্লাহ তার দোষ-ক্রটি গোপন 
রাখবেন। বিরক্তি ও ক্রোধে উত্তেজিত অবস্থায় যদি কেউ রাগ প্রকাশের ক্ষমতা 
থাকা সত্বেও তা সম্বরণ করে তবে আল্লাহ কেয়ামতের দিন তার হৃদয়কে 
পরিতৃপ্তি ও সন্তুষ্টি দ্বারা পূর্ণ করবেন।” হাদীসটি হাসান ।৩৬ 

ক্রোধ সম্বরণ করা ও ক্রোধের সময় আত্ম নিয়ন্ত্রণ করার জন্য রাসূলুল্লাহ 
(%) বিভিন্ন পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সেগুলির মধ্যে রয়েছে, ক্রোধান্বিত হলে 
“আউয়ু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম' পাঠ করা, আল্লাহর ক্রোধের কথা স্মরণ 
করা, উত্তেজিত অবস্থায় কথা না বলে চুপ করে থাকা, মুখে-মাথায় ঠাণ্ডা পানি 
ব্যবহার করা, ওজু করা, দাড়িয়ে বা বসে থাকলে শয়ন করা ইত্যাদি । 


২. ৬. ৫. হতাশা বর্জন ও আল্লাহর প্রতি সু-ধারণা 

আল্লাহর রহমত থেকে নৈরাশ্যই হতাশা ও উৎকণ্ঠার মূল কারণ। এজন্য 
তা মূলত কষ্টময় পাপ এবং কখনো শুধুই কষ্ট। এজন্য হাদীসে বারংবার এগুলো 
থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে শিক্ষা দেওয়া হয়েছে। হাদীসে এ বিষয়ে দুটি 
শব্দ ব্যবহৃত। প্রথম শব্দটি হাম্ম' (4!) এবং দ্বিতীয় শব্দ হুযূন বা হাযান 
(0১১) ৷ দুটি শব্দেরই অর্থ: মনোবল উঠা, লোক; বিভা; নসর 
অস্বস্তি, দুশ্চিন্তা, অশান্তি, উদ্বিগ্নতা, উদ্বেগ, অনিশ্চয়তাবোধ, দুঃখ, শোক, মর্মপীড়া, 
হতাশা, মনোবলহীনতা, বিমর্ষতা, বিষাদত্বস্ততা, আনন্দহীনতা ইত্যাদি (worry, 


anxiety, 50110101005, grief, distress, sadness, sorrow, unhappiness, 
depression, dejection, melancholy) | দুটি শব্দের মধ্যে পার্থক্য উৎকণ্ঠা বা 
হতাশার উৎস নিয়ে । যদি বর্তমান বা ভবিষ্যৎ কোনো বিষয়ের কারণে এরূপ 


» সূরা আল-ইমরান, ১৩৪ আয়াত। 
০» হাইসামী, মাজমাউয যাওয়াইদ ৮/১৯১; আলবানী, সহীহুল জামি ১/৯৭। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৯৩ 


হতাশা বা উৎকণ্ঠা হয় তাহলে তাকে আরবীতে “হাম্ম' বলা হয়। আর যদি অতীত 
নিয়ে তা হয় তাহলে তাকে ‘হুযন’ বলা হয়। সালাতের পরের দুআ ও খণমুক্তির 
দুআ প্রসঙ্গে আমরা কয়েকটি দুআ উল্লেখ করেছি যেগুলোতে হাম্ম ও হুযূন থেকে 
আল্লাহর আশ্রয় প্রার্থন করা হয়েছে। 

মানসিক অস্থিরতা ও অশান্তি মানব জীবনের সবচেয়ে বড় সমস্যা। 
বিশেষত বর্তমান যান্ত্রিক ও স্বার্থপর ‘সভ্যতা’ ও সমাজব্যবস্থা মানুষকে অনেক 
বিষয়ে “আরাম-আয়েশের' ব্যবস্থা করলেও মানসিক অশান্তি ও উৎকণ্ঠা বাড়িয়ে 
দিয়েছে। সচ্ছল, সক্ষম ও ক্ষমতাবান মানুষেরাও নানাবিধ মানসিক অশান্তি, 
উৎকণ্ঠা, হতাশা, বিষাদগ্রস্ততা ইত্যাদিতে আক্রান্ত। এ সকল মানসিক অসুস্থতার 
কারণে বাড়ছে অহঙ্কার, আগ্রাসী বা উদ্ধত মনোভাব, হীনমন্যতাবোধ, 
সন্দেহপ্রবণতা, অসহিষ্ণুতা, ক্রোধ, হিংস্রতা, মাদকতা ইত্যাদি। আর এগুলো 
ব্যক্তির মানসিক অস্থিরতা বৃদ্ধির সাথে সাথে পারিবারিক ও সামাজিক অশান্তি ও 
অবক্ষয় বৃদ্ধি করছে। নষ্ট হচ্ছে পরিবার ও সমাজ । 

এ সকল অসুস্থতা, অশান্তি, হতাশা বা উৎকণ্ঠার মূল কারণ আল্লাহর 
যিকর থেকে অন্তরকে বিমুখ রাখা । কখনো কখনো দৈহিক বা দেহ্যস্ত্রের সমস্যার 
কারণেও হতাশা (0901555197) রোগের আক্রমন ঘটে । এগুলো খুব কম ক্ষেত্রে 
হয়। অধিকাংশ মানসিক অস্থিরতাই দেহ্যস্ত্রের বৈকল্য তৈরি করে। পবিত্র ও 
ঈমানী যিন্দেগি যাপনের মাধ্যমে আমরা এ কঠিন কষ্ট থেকে রক্ষা পেতে পারি। 

মানুষের মনে আল্লাহর উপর আস্থা যত গভীর হয় মানসিক শক্তি ও 
স্থিরতা ততই বৃদ্ধি পায়। নিয়মিত আল্লাহর ইবাদত, দুআ ও যিকর, কুরআন-সুন্নাহ 
অধ্যয়ন, মাজালিসুয যিকর ইত্যাদির মাধ্যমে আল্লাহর উপর গভীর আস্থা, বিশ্বাস, 
তাওয়াক্কুল, তার ইলম, ইচ্ছা, রহমত, তাকদীর ইত্যাদির গভীর বিশ্বাস, 
আখিরাতমুখিতা অর্জনের মাধ্যমে মুমিন সকল প্রকার হতাশা ও উৎকণ্ঠামুক্ত পবিত্র 
জীবন লাভ করেন। হতাশা ও উৎকণ্ঠার বিরুদ্ধে মুমিনের মনে প্রতিরোধক্ষমতা 
তৈরি হয়। যেকোনো দুঃখ, বেদনা, কষ্ট বা সমস্যায় মনের মধ্যে হতাশা বা 
উৎকণ্ঠা আকৃতি নিতে শুরু করলেই ঈমানী চেতনাগুলো আল্লাহর প্রতি সু-ধারণা, 
নির্ভরতা, ধৈর্য, কৃতজ্ঞতা, নির্লোভতা, সাওয়াব-আকাতঙ্থা ইত্যাদি অনুভূতি দিয়ে 
দ্রুত তাকে ঘিরে ধরে, অবদমিত করে এবং নেতিবাচক অনুভূতিগুলোকেই 
ইতিবাচকে পরিণত করে হৃদয়কে প্রশাস্তিতে ভরে দেয়। 

মূলত এটিই রাহে বেলায়াত বইটির মূল বিষয়। এ বইটিতে কুরআন ও 
সুন্নাহর যে দিক নির্দেশনা আলোচনা করা হয়েছে সেগুলোর আংশিক হৃদয়ঙ্গম ও 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিক্র ওযীফা ২৯৪ 


পালন যে কোনো মুমিনকে এরূপ প্রশান্তির ছোয়া দিবে বলে আমাদের নিশ্চিত 
বিশ্বাস ও বাস্তব অভিজ্ঞতা ৷ 
আর এ পাপ ও কষ্ট থেকে উদ্ধার পাওয়ার মূল উপায় মহান আল্লাহর 
প্রতি সুধারণা পোষণ করা । অন্তরের একটি সহজ ও গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর 
প্রতি সু-ধারণা পোষণ করা ও আল্লাহর রহমতের আশায় হৃদয়কে ভরপুর 
রাখা । রাসূলুল্লাহ £ বলেন: 
SUA ০৩ ০ ৫০ 28) ৩০৬ OY 

“আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা উত্তম ইবাদত ।”৩৭ 

যত কঠিন বিপদ বা সমস্যাই আসুক না কেন, মুমিনের হৃদয়ে অবিচল 
আস্থা থাকে যে, তার করুণাময়-দয়াময় প্রতিপালক তাকে অবশ্যই সাহায্য 
করবেন এবং তার জন্য যা কল্যাণকর তারই ব্যবস্থা করবেন। আল্লাহর 
রহমতের প্রতি অবিচল আস্থার সামান্যতম ঘাটতি ঈমানেরই ঘাটতি । আল্লাহর 
রহমত থেকে নিরাশ হওয়া, হতাশা বা অবসাদে আক্রান্ত হওয়া অবিশ্বাসের 
নামান্তর । আল্লাহ বলেন: “একমাত্র কাফির সম্প্রদায় ছাড়া কেউই আল্লাহর 
দয়া থেকে নিরাশ হয় না।”৮ 


হতাশা ও দুশ্চিন্তা শয়তানের বিদ্যালয়ের অন্যতম পাঠ। আল্লাহ বলেন: 
১৩০৪০ Re EARL Shad iy ০৬ STAC TA (5০ DU 

“শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় প্রদর্শন করে এবং 
থেকে ক্ষমা ও বরকত-রহমতের অঙ্গীকার করেন।”** 

আমরা একটু আগে দেখেছি, মুমিনকে শক্তিশালী হতে হবে এবং যে 
কোনো সমস্যা বা বিপদে উদ্ধার পাওয়ার জন্য, নিজের কল্যাণ, স্বার্থ ও সুবিধা 
রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। তবে সমস্যা থেকে উত্তরণের চেষ্টা ও 
পরিকল্পনা এক বিষয় আর দুশ্চিনা ও হতাশা সম্পূর্ণ অন্য বিষয় ৷ 
কিন্তু হৃদয়-মন প্রশান্ত ও উৎকণ্ঠা-মুক্ত থাকবে। আমাদের অধিকাংশ দুশ্চিন্তাই 
*৭ আবূ দাউদ (কিতাবুল আদব, বাব হুসনিয যন) ৪/৩০০, নং ৪৯৯৩, (ভা ২/৬৮২) হাইসামী, মাওয়ারিদুয 


যামআন ৮/৩১; আলবানী, যায়ীফুত তারগীব ২/১৯০ । হাদীসটির গ্রহণযোগ্যতায় কিছু মতভেদ রয়েছে। 


০ সূরা ইউসূফ, ৮৭ আয়াত । 
৯ সূরা বাকারা: ২৬৮ আয়াত । 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৯৫ 


অমূলক । রোগব্যাধিতে আক্রান্ত হলে অধিকাংশ সময়েই আমরা খারাপ 
পরিণতির কথা চিন্তা করে হতাশা ও দুশ্চিত্তগ্রস্ত হই। ব্যক্তিগত, পারিবারিক বা 
সমাজিক যে কোনো প্রকৃত বা সম্ভাব্য সমস্যাকে নিয়ে আমাদের চিন্তা অধিকাংশ 
ক্ষেত্রেই খারাপ দিকটা নিয়েই আবর্তিত হয়। অথচ সমস্যা থেকে উত্তরণের 
বাস্তব চেষ্টার পাশাপাশি সকল অবস্থায় ভাল চিন্তা করা এবং আল্লাহর রহমতে 
সকল বিপদ কেটে যাবেই এরূপ সুদৃঢ় আশা পোষণ করা মুমিনের ঈমানের 
দাবী এবং সাওয়াবের কাজ। যে বান্দা রহমতের আশা করতে পারেন না তিনি 
তো আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে পারলেন না। আর আল্লাহ তো 
বান্দার ধারণা ও আস্থা অনুসারেই তার প্রতি ব্যবহার করবেন। 

সম্ভাব্য বিপদের ক্ষেত্রে তো নয়ই, প্রকৃত বিপদের ক্ষেত্রেও মুমিন 
কখনোই হতাশ হন না। কারণ মহান আল্লাহ বলেছেন: 


(৮০5 ৮2065 01-4৮-05৩৪ 
“নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি । নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি ।”*০ 
এভাবে আল্লাহ একটি কষ্টের জন্য দুটি স্বস্তির ওয়াদা করেছেন। এজন্য 
মুমিন কষ্ট বা বিপদের মধ্যে নিপতিত হলে এ ভেবে খুশি হন যে, এ কষ্ট মূলত 
আগত স্বস্তিরই পূর্বাভাস মাত্র । মহান আল্লাহ আমাদের হৃদয়গুলো তার রহমতের 
আশায় ভরে দিন এবং সকল হতাশা ও নৈরাশ্য থেকে মুক্ত রাখুন। 


২. ৬. ৬. কৃতজ্ঞতা ও সন্তুষ্ট 
শুক্র অর্থ কৃতজ্ঞতা, রিদা অর্থ সন্তুষ্টি এবং কানা'আত অর্থ স্বপ্লে 


তুষ্টি। এ তিনটি কর্মে মুমিনের মনকে অনুশীলন করতে হবে। এগুলি দুনিয়া ও 
আখিরাতের অনন্ত নিয়ামতের উৎস। আল্লাহ বলেন: 


42 ৮০৫ 011৮ ১৪9 83556 SE 2 
“যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর তবে আমি আরো বাড়িয়ে দেব। 
আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি বড় কঠিন।”৪১ 
আমাদের প্রত্যেকের জীবনে অগণিত নেয়ামত রয়েছে। আবার 
অনেক কষ্টও রয়েছে। মানুষের একটি বড় দুর্বলতা আনন্দের কথা তাড়াতাড়ি 
ভুলে যাওয়া ও কষ্ট বেদনার কথা বারংবার স্মরণ করা। এ দুর্বলতা কাটাতে 


৪০ সুরা আলাম নাশরাহ, ৫-৬ আয়াত। 
১ সূরা ইবরাহীম, ৭ আয়াত। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিকর ওযীফা ২৯৬ 


হবে। জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই ইতিবাচক হতে হবে । আমরা 
কখনোই কষ্ট ও অসুবিধাগুলোকে বড় করে দেখব না। কষ্টের কথা বারং 
মনে করে জাবর কাটব না। বরং আল্লাহর দেওয়া নেয়ামত, শান্তি, সুখ 
বারংবার স্মরণ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। এ ইতিবাচক ও 
কৃতজ্ঞতামূলক দৃষ্টিভঙ্গি অর্জন করা মানব জীবনের শ্রেষ্ঠতম সম্পদ। এ 
দৃষ্টিভঙ্গি যে কোনো মানুষের জীবনকে শাস্তি ও পরিতৃত্তিতে ভরে দেয়। 
কষ্টের অনুভূতিকে ক্রমান্বয়ে কৃতজ্ঞতার অনুভূতিতে রূপান্তরিত করতে 
হবে। আল্লাহর অগনিত নিয়ামতের মধ্যে কিছু কষ্টের কারণে যদি গোনাহ ক্ষমা হয় 
ও মর্যাদা বৃদ্ধি পায় তাহলে অসুবিধা কী? প্রতিটি মানুষের জীবনেই বিপদাপদ 
আছে। কাজেই আমার জীবনে তো কিছু অসুবিধা থাকবেই । বিপদ ও সমস্যা তো 
আরো কঠিন হতে পারত। অনেকের জীবনেই তো আমার চেয়েও অধিক কষ্ট 
আছে। কাজেই আমার হতাশ হওয়ার কিছু নেই। রাসূলুল্লাহ্‌ 3% বলেছেন, 
(53502) ০৮49 JON 2 এত fa ১০ এ| ৮25 
০৫৭9১ 5 এ! ০55 
“সম্পদে, শক্তিতে বা রিয্‌কে তোমাদের চেয়ে উত্তম কারো দিকে 
যখন তোমাদের কারো দৃষ্টি পড়বে, তখন যেন সে তার চেয়ে খারাপ অবস্থায় 
যারা আছে তাদের দিকে দৃষ্টিপাত করে ।”?২ 
অতি সামান্য নেয়ামতেরও কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস তৈরি করতে 
হবে। সামান্যতম আনন্দ, তৃপ্তি, ভাললাগা, চারপাশের কারো সামান্যতম সুন্দর 
আচরণ সব কিছুর জন্য হৃদয়ভরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। 
আল্লাহর সকল নিয়ামতই বড়। ছোট্ট নেয়ামতকে বড় করে অনুভব করলে 
আল্লাহ আরো বড় নেয়ামত প্রদান করেন। রাসূলুল্লাহ $$ বলেন: 
০৪০০১ ৮4৭ 
যে ব্যক্তি অল্পের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে বেশিরও কৃতজ্ঞতা 
প্রকাশ করে না।*৩ 
কথা প্রসঙ্গ ও সুযোগ পেলে অন্যদেরকে বলতে হবে। আমরা সাধারণত সুখের 
৪২ বুখারী (৮৪-কিতাবুর রিকাক, ৩০-বাব লিইয়ানযুর ইলা মান হুয়া আসফাল) ৮/৪৭৬, নং ১৩৫৫, (ভা 


২/৯৬০); মুসলিম (৫৩-কিতাবুয যুহুদ) ৪/২২৭৫, নং ২৯৬৩, (ভা ২/৪০৭ 
৪ আহমদ, আল-মুসনাদ ৪/২৭৮; , মাজমাউয যাওয়াইদ ৫/২১৭ । সনদ গ্রহণযোগ্য । 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৯৭ 


বা আনন্দের কথার চেয়ে দুঃখের কথা বলতে বেশি আগ্রহী । আমাদেরকে এর 
বিপরীত বলার অভ্যাস আয়ত্ত করতে হবে। রাসূলুল্লাহ 3% বলেন: 


“আল্লাহর নিয়ামতের কথা বলা কৃতজ্ঞতা এবং তা না বলা 
”88 
আল্লাহর প্রতি কৃতজ্ঞতার দাবি, বান্দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। 
যদি কেউ আমাদের সামান্যতম সহযোগিতা করেন তবে আমাদের দায়িত্ব, তার 
প্রতি পরিপূর্ণ আন্তরিকতার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করা। সম্ভব হলে তাকে 
প্রতিদান দেওয়া । না হলে তার জন্য দু'আ করা এবং তার উপকারের কথা 
অকপটে সকলের কাছে স্বীকার করা ও বলা। রাসূলুল্লাহ (3%) বলেন: 
07৩ 28৫ ১ 05401 ১ ২ 
“যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর 
প্রতিও অকৃতজ্ঞ।” হাদীসটি সহীহ ।** 
অন্য হাদীসে তিনি বলেন: 
15১5 5১9৬৫ 51১০৯ 23 2943 0১৮০ SY জে 2 
555: 
“যদি তোমাদের কাউকে কেউ কোনোভাবে উপকার করে তবে 
তোমরা তার প্রতিদান দিবে। যদি তোমরা প্রতিদান দিতে না পার তবে তার 
জন্য বেশি বেশি দোয়া করবে যাতে অনুভব করতে পার যে, তোমরা তার 


কৃতজ্ঞতা প্রকাশ করতে পেরেছ।”৪৬ 
২. ৬. ৭. নির্লোভতা 


যুহদ অর্থ নির্লোভতা, নির্লিপ্ততা, বৈরাগ্য ইত্যাদি । ইসলামে সন্ন্যাস বা 
ংসারত্যাগের বৈরাগ্য নিষিদ্ধ । সাংসারিক ও সামাজিক জীবনের মধ্যে অবস্থান 
করে জাগতিক সম্পদ ও সম্মানের লোভ থেকে হৃদয়কে বিমুক্ত রাখতে উৎসাহ 
দেওয়া হয়েছে। সচ্ছলতা, অসচ্ছলতা, সম্মান ও অসম্মান সকল অবস্থায় 
হৃদয়ের অবস্থা এক থাকাই ইসলামী বৈরাগ্য। আল্লাহ যখন যেভাবে রাখবেন 
৪৪ আহমদ, আল-সুসনাদ ৪/২৭৮; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ৫/২১৭ । হাদীসটির সনদ গ্রহণযোগ্য । 
*৫ তিরমিবী (২৮-কিতাবুল বির্র, ৩৫-বাৰ মা জাআ ফিশ শুকরি..) ৪/২৯৯, নং ১৯৫৪ (ভারতীয় ১/১৭) 


৪» আবু দাউদ (৯-কিতাবুয যাকাত, ৩৯-বাব আতিয়্যাতি মান সাআলা বিল্লাহি) ২/১৩১ (ভারতীয় ১/২৩৫) 
নাসায়ী, আস-সুনান ৫/৮৭ (ভা ১/২৭৬ ); আলবানী, সহীহত তারগীব ২/১০৩১। হাদীসটি সহীহ । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিকর ওযীফা ২৯৮ 


তখন সে অবস্থায় বান্দা তার দায়িতৃগুলো পালন করতে সচেষ্ট থাকবেন। 
সম্পদ বা প্রতিপত্তি থাকলে তা দিয়ে বান্দা যথাসাধ্য আখিরাতের পাথেয় 
অর্জনের চেষ্টা করেন। সম্পদ বা প্রতিপত্তি না থাকলে বান্দা ভারমুক্ত হওয়ার 
কারণে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিরিবিলি আখিরাতের পাথেয় 
সংগ্রহে ব্যস্ত থাকেন। যে কোনো সময়ে তার মালিকের ডাকে সাড়া দিয়ে নিজ 
আবাসে গমনের জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত থাকেন। 

এ জগতে মুমিন একজন পথচারী বা প্রবাসী মাত্র। বাস, রেল বা 
বিমানে ভাল সিট পেতে চান যাত্রী, কিন্তু ভাল সিট না পেলে দুশ্চিন্তা বা 
হতাশায় আক্রান্ত হন না। যে সিট পেয়েছেন তাতে বসেই নিজের গন্তব্যস্থলে 
গমন করেন। পথের সৌন্দর্য ও শান্তি তাকে আনন্দিত করে। কিন্তু পথের কষ্ট 
তাকে হতাশ করে না। 

আব্দুল্লাহ ইবনু মাসউদ বলেন, রাসূলুল্লাহ 3% একটি চাটাইয়ের উপর 
ঘুমিয়ে ছিলেন। তিনি ঘুম থেকে উঠলে আমরা দেখলাম যে, তার দেহে চাটাইয়ের 
দাগ হয়ে গিয়েছে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে 
আমরা আপনার জন্য একটি বিছানা বানিয়ে দিতে চাই। তিনি বলেন: 

৮০৮ CS ETE YE এড এ ০০ এ ৩ 
6550 

“আমার সাথে দুনিয়ার কী সম্পর্ক! দুনিয়াতে আমার অবস্থা অবিকল 
সে আরোহীর মত, যে একটি গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছে এবং এরপর গাছটি 
ফেলে রেখে সে চলে গিয়েছে ।”৪৭ 

আব্দুল্লাহ ইবনু উমার (রা) বলেন, রাসূলুল্লাহ এ বলেন, 

১৮ LE ৩ ৩৩9 Jo Hb Hf ত্র Gy এ ৩ 
৬৩৫০০ Lp 90 লগ 9৬ CAL 99 0 REN পি 

“তুমি দুনিয়াতে এমন হও, যেন তুমি প্রবাসী অথবা পথচারী ।” ইবনু 
উমার বলতেন, “যখন সন্ধ্যা হবে, তখন তুমি পরবর্তী সকালের অপেক্ষা 
করবে না। আর যখন সকাল হবে তখন তুমি পরবর্তী সন্ধ্যার অপেক্ষায় থাকবে 


৪৭ তিরমিযী (৩৭-কিতাবুয যুহদ, 8৪-বাব) ৪/৫৮৮. ২৩৭৭ । তিনি হাদীসটিকে সহীহ বলেছেন । 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ২৯৯ 


না। তোমার সুস্থতা থেকে তুমি তোমার অসুস্থতার পাথেয় সংগ্রহ কর এবং 
তোমার জীবন থেকে তুমি তোমার মৃত্যুর জন্য পাথেয় গ্রহণ কর।”৮ 
সাহিল ইবনু সাদি রো) বলেন, রাসূলুল্লাহ £ বলেছেন: 
rl Us rd ৬০ গা 40 4০4 Gl ৬ ২১১ bl 
“দুনিয়ার বিষয়ে নির্লিপ্ত-নির্লোভ হও, তাহলে আল্লাহ তোমাকে 
ভালবাসবেন, আর মানুষের হাতে যা আছে তা থেকে নির্লিপ্ত-নির্লোভ হও, 
তাহলে মানুষ তোমাকে ভালবাসবে ৷” হাদীস্টি সহীহ ।£৯ 
সম্মানিত পাঠক, নিলেভিতা ও প্রশাস্তিপূর্ণ পবিত্র হৃদয় ও জীবন অর্জনের 
অন্যতম পথ আখিরাতমুখিতা । আনাস (রা) বলেন: রাসূলুল্লাহ (8) বলেন: 
5 ভা Le Tess এ ও 2 ঝা এল 25 হি ৮ 


পাপা 19 


Ls de 5% G5 তে 2 dh yo Ls ও Li ১০ ২০ 3 
7 Cb Gr ol 
“যে ব্যক্তির চিন্তা-উৎকণ্ঠা আখিরাত নিয়ে আবর্তিত আল্লাহ তার 
হৃদয়ের মধ্যে সচ্ছলতা প্রদান করেন, তার কর্মকাণ্ড সুগোছালো বানিয়ে দেন 
এবং দুনিয়া অনুগত ও বাধ্য হয়ে তার নিকট আগমন করে। আর যে ব্যক্তির 
চিন্তা-উৎকণ্ঠা দুনিয়া নিয়ে আবর্তিত আল্লাহ তার দুচোখের মাঝে দারিদ্য রেখে 
দেন, তার কর্মকাণ্ড বিক্ষিপ্ত বানিয়ে দেন এবং দুনিয়া থেকে সে ততটুকুই অর্জন 
করতে পারে যা তার জন্য নির্ধারিত ৷” হাদীসটি সহীহ ।৫° 
২. ৬. ৮. সুন্দর আচরণ 
সকলের সাথে উত্তম ও শোভনীয় আচরণ করা আল্লাহর প্রিয়তম 
ইবাদতসমূহের অন্যতম । আবু দারদা (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেছেন: 
সক 9 Sd ot ত এ Sell ও Coy তে ১৫5 
.১৩০]০ (০0 ৬৯৩৩ 95 এ পে sll ০০ 
মূল্যবান কর্ম হবে সুন্দর আচরণ এবং সুন্দর আচরণের অধিকারী মানুষ শুধু 
* বুখারী (৮৪-কিতাবুর রিকাক, ৩-বাব কাওলিন নাবিয়্যি..) ৮/৪৫৪ নং ১২৮৩ (ভারতীয় ২/৯৪৯)। 
২৮: কিতাবুষ যুহদ, ১-বাবুষ যুহদি ফিন্দুনিয়া) ২/১৩৭৩, নং ৪১০২ (ভারতীয় ২/৩০২); 


হাকিম, আল-মুসতাদরাক ৪/৩৪৮; আলবানী, সহীহুল জামি ১/২২০। 
৫০ তিরমিযী (৩৮-কিতাব সিফাতিল কিয়ামাহ, ৩০-বাব) ৪/৫৫৪, নং ২৪৬৫ (ভা ২/৭৩) 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিকর ওযীফা ৩০০ 


তার সুন্দর ব্যবহারের বিনিময়েই নফল সালাত ও নফল সিয়াম পালন করার 
সাওয়াব অর্জন করবে ।” হাদীসটি সহীহ ।৫১ 
মুমিনের আচরণ এমনই যে সহজেই তিনি মানুষকে আপন করে নেন 
এবং অন্যেরাও তাকে আপন করে ভালবেসে ফেলে । রাসূলুল্লাহ (38) বলেন: 
Udy ২ এ 9 as 25 ৭ ৩49 ঘা ০১০ 
“মুমিন এঁ ব্যক্তি যে নিজে অন্যদেরকে ভালবাসে এবং অন্যেরাও 
তাকে ভালবাসে । যে ব্যক্তি নিজে অন্যদের ভালবাসে না এবং অন্যরাও তাকে 
ভালবাসে না তার মধ্যে কোনো কল্যাণ নেই ।” হাদীসটি হাসান ।৫২ 
হাদীসের আলোকে আমরা দেখতে পাই যে, হুসনে খুলুক বা সুন্দর 
আচরণের তিনটি দিক রয়েছে। প্রথমত: কথা ও আচরণের ক্ষেত্রে বিন্ম্রতা, 
প্রফুল্ল চিত্ত, হাস্যোজ্জ্বল মুখ, সত্য পরায়ণতা, কম কথা বলা ও বেশি শ্রবণ 
করা। দ্বিতীয়ত: কোনো কারণে ক্রোধান্বিত হলে গালি গালাজ, অভিশাপ ও 
সীমালজ্ঘণ বর্জন করা। তৃতীয়ত: ক্ষমা করা, বিশেষত প্রতিশোধ নেয়া বা 
প্রতিউত্তর দেওয়ার ক্ষমতা থাকলে ক্ষমা করে দেওয়া। এরূপ আচরণের 
অধিকারী কিয়ামতের দিন রাসূলুল্লাহ -% এর সবচেয়ে নৈকট্যের মর্যাদায় 
সমাসীন হবেন। আর এর বিপরীত আচরণের অধিকারী সবচেয়ে দূরবর্তী 
অবস্থানে থাকবেন। জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেছেন: 
EAE ০৯২ পিস? এ ই 
207 
“তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ও কেয়ামতের দিন তোমাদের 
সুন্দর। আর তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি অপ্রিয় এবং 
কথা বলে, যাদের কথায় বা আচরণে অহংকার প্রকাশিত হয় এবং যারা 
কথাবার্তায় অন্যের প্রতি অবজ্ঞা বা অভ্দ্রতা প্রকাশ করে ।” হাদীসটি হাসান ।%5 
৫১ তিরমিযী (২৮-কিতাবুর বিরর, ৬২-বাব মা জাআ ফি হুসনিল খুলুক) ৪/৩১৯, নং ২০০৩ (ভারতীয় 
২/২০); হাইসামী, মাজমাউয যাওয়াইদ ৮/২২; আলবানী, সহীহুল জামি ২/৯৯৮। 


, সহীহুল জামি ২/১১৩০-১১৩১। 
৮১৭8 কিতাবুল বির, ৭১- ...মা'আলিল আখলাক) ৪/৩২৫, নং ২০১৮, (ভারতীয় ২/২২)। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ৩০১ 


২. ৬. ৯. নফল সিয়াম ও নফল দান 


আমরা দেখেছি যে, সকল ইবাদতই মূলত যিক্র। আল্লাহর পথে 
অগ্রসর হওয়ার জন্য ফরয ইবাদত পালনের পরে বেশি বেশি নফল ইবাদত 
ইত্যাদি ইবাদত বেশি বেশি পালনের চেষ্টা করতে হবে। নফল সিয়াম বা 
সিয়াম মুমিনের জীবনে অন্যতম ইবাদত ৷ রাসূলুল্লাহ ৪ ও তার সাহাবীগণ 
নফল সিয়াম পালনের বিষয়ে খুবই গুরুত্ব আরোপ করতেন। তারা নিয়মিত ও 
অনিয়মিত নফল সিয়াম পালন করতেন ৷ প্রতি দুদিন পর একদিন, বা একদিন 
পর একদিন, বা প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার, প্রতি আরবী মাসের 
১৩, ১৪ ও ১৫ তারিখ, প্রতি মাসের প্রথমে ও শেষে নিয়মিত নফল সিয়াম 
পালনের বিশেষ উৎসাহ প্রদান করেছেন রাসূলুল্লাহ 3%। এছাড়া সুযোগমতো 
যত বেশি সম্ভব অনিয়মিত নফল সিয়াম পালন করতেন তিনি । 

নফল দান, সাদকা, সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত প্রত্যেক 
মুমিনের নিয়মিত ও অনিয়মিত দানের অভ্যাস রাখা প্রয়োজন । মানুষের অভাব 
চিরন্তন। মনের অভাব থেকে কেউই মুক্ত নয়। মুমিন সর্বদা চেষ্টা করবেন 
প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে নিয়মিত কিছু নির্ধারিত এতিম, বিধবা, 
অসহায় বা অভাবী মানুষকে সাহায্য করার। এছাড়া সর্বদা সাধ্যমতো দান করার 
চেষ্টা করতে হবে। দানের প্রয়োজনীয়তা, গুরুত্ব ও সাওয়াব বিষয়ে হাদীস 
আলোচনা করার জন্য পৃথক বই প্রয়োজন। রাসূলুল্লাহ £ মদিনার অধিপতি 
ছিলেন। আল্লাহর নির্ধারিত বিধান অনুসারে তিনি যুদ্ধলব্ধ গনীমত থেকে এক 
পঞ্চমাংশ পেতেন। পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তা অভাবী মানুষদের মধ্যে বিতরণ 
করে দিতেন। অধিকাংশ ক্ষেত্রে সন্ধ্যার আগেই তার সব সম্পদ নিঃশেষ হয়ে 
যেত। মাসের পর মাস তীর স্ত্রীগণের ঘরে রান্না করার মতো কিছুই থাকত না। 
শুধুমাত্র ২/১ টি শুকনো খেজুর ও পানি খেয়েই তাদের মাসের পর মাস চলে 
যেত ৷ সাহাবায়ে কেরাম সর্বদা এ ধরনের ব্যয়ের জন্য আগ্রহী ছিলেন। এ সকল 
ঘটনা বিস্তারিত বলতে গেলে বিশাল আকারের বই লিখতে হবে। 


২. ৭. আল্লাহর প্রেম ও আল্লাহর জন্য প্রেম 
মহান আল্লাহর নৈকট্য ও বেলায়াত অর্জনের জন্য সবচেয়ে সহজ ও 


সর্বাধিক সহায়ক বিষয় তিনটি: (১) মহব্বত বা প্রেম ও (২) সুহবাত বা সাহচর্য 
ও (৩) যিকর । মহব্বত বা প্রেম বলতে আল্লাহর প্রেম, রাসূলুল্লাহ (48)-এর 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (৯)-এর যিক্র ওযীফা ৩০২ 


প্রেম এবং আল্লাহর জন্য প্রেম বুঝানো হয়। সুহবাত বা সাহচর্য অর্থ নেককার 
মানুষদের সহচর হওয়া বা তাদের সাথে কিছু সময় কাটানো । শেষের দুটি 
ইবাদত মূলত নফল পর্যায়ের; কিন্ত তা ফরয ও নফল পর্যায়ের ঈমান ও 
তাকওয়া অর্জনের জন্য অত্যন্ত সহায়ক । যিকর বিষয়ক বিস্তারিত আলোচনার 
পূর্বে আমরা প্রেম ও সাহচর্য বিষয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি। মহান 
আল্লাহর কাছে তাওফীক ও কবুলিয়্যাত প্রার্থনা করছি। 
২. ৭. ১. আল্লাহ্‌ ও তার রাসূলের (৪৯) প্রেম 
আল্লাহ ও তার রাসূল (ঞ্)-কে অন্য সকল কিছু এবং নিজের জীবনের 
চেয়েও বেশি ভালবাসা আল্লাহর প্রিয়তম ইবাদত । রাসূলুল্লাহ $$ বলেন: 
88:48. ৮৮৮ তত 22১০ Lb 28 2৮-82-1232 
4১93 BON Of OLY 2০১৩ Le ২৩ এ ৩ ৩৮ ০৯৩ 
82575555782 EE ALLEL 
0G 345 05৫ ৩ ০৬ & EO এ ASO 
“তিনটি বিষয় যার মধ্যে থাকরে সে ঈমানের স্বাদ অনুভব করবে, (১) 
আল্লাহ এবং তীর রাসূল অন্য সকলের চেয়ে তার নিকট বেশি প্রিয় হবেন, (২) 
কাউকে ভালবাসলে শুধু আল্লাহর জন্য ভালবাসবে, অন্য কোনা কারণে কাউকে 
ভালবাসবে না এবং (৩) আল্লাহর দয়ায় কুফর থেকে রক্ষা পাওয়ার পর পুনরায় 
কুফরীতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতই অপছন্দ করবে ।”৫৪ 


অন্য হাদীসে তিনি আরো বলেছেন: 


০৮৯570589০১ ১৮ এ ৮৮৩55 ৬৮ ৮54৮8 
“তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে 
আমাকে তার পিতা, সন্তান ও সকল মানুষের চেয়ে বেশী ভালবাসবে ।”৫৫ 
আনাস ইবনু মালিক (রা) বলেন: 
CAI BU IIE FHL ৬6 ০ এ ০৪ ই AMC ASS এ 


হাতার কা বরা রর বা 
রা ২] (০০০ 33 eye 33 De 25 ৩৫ ক ০৯৬ ০ পট ৩ JUN 


«৪ বুখারী (২-কিতাবুল ঈমান, ৮-বাব হালাওয়াতিল ঈমান) ১/১৪, নং ১৬ (ভা ১/৭); মুসলিম €১- 
কিতাবুল ঈমান, ১৭-বাব বায়ানু খিসালি...) ১/৬৬, নং ৪৩ (ভারতীয় ১/৪৯)। 

৫৫ বুখারী (২-কিতাবুল ঈমান, ৭-বাব হুব্বির রাসূল 6) ১/১৪, নং ১৫ (ভারতীয় ১/৬); মুসলিম (১- 
কিতাবুল ঈমান, ১৮-বাব উজুবি মাহাব্বাতি...) ১/৬৭, নং 8৪ (ভারতীয় ১/৪৯)। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ৩০৩ 


rs ৩ ৩১ তা ৪৩ ECE ৮৮৬৪ : JG HI dL 
98 ih ৮৩ Lf ৩ রি ই গে 08 EY 


১৮০৮১১০০৮০০ All এস ০০০4০০০5955 ৮৫০ BS 
“এক ব্যক্তি রাসূলুল্লাহ ()-কে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে বলে: 
কিয়ামত কখন? তিনি বলেন: তুমি কিয়ামতের জন্য কী প্রস্তুত করেছ? লোকটি 
বলেন: কিছুই নয়, আমি কিয়ামতের জন্য অনেক বেশি (নফল) সালাত, সিয়াম 
বা দান-সাদকা প্রস্তুত করতে পারিনি; কিন্তু আমি আল্লাহকে এবং তার রাসূল 
(৪)-কে ভালবাসি । তিনি বলেন: “তুমি যাকে ভালবাস তার সাথেই থাকবে ।” 
আনাস (রা) বলেন: “তুমি যাকে ভালবাস তার সাথেই থাকবে' রাসূলুল্লাহ (38)- 
এর এ কথায় আমরা যত খুশি হলাম এমন খুশি আর কিছুতে হই নি। আনাস 
বলেন: আমি রাসূলুল্লাহ (38), আবু বাকর (রা) ও উমার (রা)-কে ভালবাসি 
এবং আমি আশা করি যে, আমি তাদের মত আমল করতে না পারলেও 
তাদেরকে ভালবাসার কারণে আমি তাদের সাথেই থাকব ।”৫৬ 
আমরা দেখেছি যে, আল্লাহ ও তার রাসূলকে সবকিছুর উধের্বে ভালবাসা 
তাওহীদ ও রিসালাতের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। ভালবাসা অর্জনের অন্যতম 
উপায় সাহচর্য, আনুগত্য ও অনুকরণ । সাহচর্য, আনুগত্য, অনুসরণ এবং ভালবাসা 
একে অপরের সাথে অবিচ্ছেদ্যতাবে জাড়িত। ভালবাসা অনুসরণে উদ্ধুদ্ধ করে এবং 
অনুসরণ আরো ভালবাসা সৃষ্টি করে। প্রকৃত ভালবাসা ছাড়া প্রকৃত ইত্তিবায়ে সুন্নাত 
সম্ভব নয়। আবার যে ভালবাসা অনুসরণে উদ্বুদ্ধ করে না তা মেকি। 
পাঠক, আপনি যদি নিজেকে রাসূলুল্লাহ $%-এর ‘আশিক’ বা প্রেমিক মনে 
চেয়ে অন্য কারো সাহচর্য বা অন্য কিছুর আলোচনা অধিক ভাল লাগে অথবা তার 
সুন্নাতের ব্যতিক্রম কর্ম করতে আপনার প্রচণ্ড কষ্ট হয় না কিন্তু অন্য কারো কথার 
ব্যতিক্রম করতে কষ্ট লাগে তবে আপনি নিশ্চিত থাকুন যে, আপনার প্রেমের দাবি 
মিথ্যা। শয়তানের প্রতারণা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন এবং জীবনকে 
সুন্নাতে নববীর অনুকরণে পরিচালিত করে সত্যিকার প্রেমের স্বাদ লাভ করুন। 
রাসূলুল্লাহ 2৪-এর প্রকৃত প্রেম অর্জনের অন্য একটি গুরুত্বপূর্ণ কর্ম সর্বদা 
বেশিবেশি দরুদ-সালাম পাঠ করা । মুমিনের উচিত এ বিষয়ে গুরুত্ব প্রদান করা 


** বুখারী (৬৬-কিতাবু ফাদায়িলিস সাহাবাহ, ৬-মানাকিৰ উমার) ৩/১৩৪৯; (ভারতীয় ১/৫২১) মুসলিম 
€৪৫-কিতাবুল বির্র, ৫০- বাবুল মারয়ি মাআ মান আহাব্বা) ৪/২০৩২। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিক্র ওযীফা ৩০৪ 
২. ৭. ২. আল্লাহর জন্য প্রেম 


আল্লাহ ও তার রাসূল (38)-এর ভালবাসার অবিচ্ছেদ্য প্রকাশ যারা 
আল্লাহকে মাবুদ এবং মুহাম্মাদ (8)-কে রাসূল হিসেবে বিশ্বাসের স্বীকৃতি 
দিয়েছেন তাদের সকলকে ভালবাসা । যার মধ্যে আল্লাহ ও তার রাসূলের (8) 
আনুগত্য ও সুন্নাতের অনুসরণ যত বেশি তার প্রতি মুমিনের প্রেমও তত বেশি। 
দল, মত, পাওনা, দেনা, ভাল ব্যবহার বা খারাপ ব্যবহারের কারণে তা বাড়ে না 
বা কমে না। বরং দীনের হাসবৃদ্ধির কারণে তা বাড়ে-কমে। মহান আল্লাহ বলেন: 

৮ 9১০7০) 2 

“মুমিনগণ পরস্পর ভাই ভিন্ন কিছুই নয়।”৫৭ 

এখানে মহান আল্লাহ ‘মুসলিম’ না বলে “মুমিন” বলেছেন। উভয় শব্দ 
সমার্থক হলেও সাধারণত ইসলাম বলতে বাহ্যিক কর্ম ও ঈমান বলতে অন্তরের 
বিশ্বাস ও বিশ্বাসের সাক্ষ্য বুঝানো হয়। এথেকে জানা যায় যে, যতক্ষণ কোনো 
ব্যক্তি ঈমানের সাক্ষ্য দিচ্ছেন এবং সন্দেহাতীত কুফরী-শিরকে লিপ্ত হচ্ছেন না 
ততক্ষণ তিনি অন্য মুমিনের “দীনী ভাই” বলে গণ্য। কুরআনে রক্ত সম্পর্কের 
০০০৪৮৮১৯৮১৪ 


অবস্থাতেও তাদেরকে “ভাই” বলে আখ্যায়িত করা হয়েছে ৯৯ অর্থাৎ মানবীয় 
দুর্বলতার শিকার হয়ে একজন মুমিন অন্য মুমিনকে খুন করে ফেলার সম্ভাবনা 
অস্বীকার করা যায় না। দুজন মুমিনের পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে পড়ার সম্ভাবনাও 
অস্বীকার করা যায় না। কিন্তু এ কারণে তাদের কেউ কাফির হন না বা চিরশক্রতে 
পরিণত হন না। তাদের যুদ্ধ আপন দু ভাইয়ের মধ্যে যুদ্ধের মত। যুদ্ধের 
পাশবিকতার মধ্যেও যেমন দু সহোদরের ভ্রাতৃত্ব মিলন ও মমতার হাতছানি দেয়, 
তেমনি দুজন মুমিনের যুদ্ধ । ভুল বুঝাবুঝি, হানাহানি, অশান্তি বা যুদ্ধ মিটিয়ে ফেলা 
এরূপ অপরাধে লিপ্ত পক্ষদ্বয় এবং মুমিন সমাজের দীনী দায়িত্ব । 

উপরের আলোচনা থেকে সুস্পষ্ট যে, দলমত নির্বিশেষে প্রত্যেক মুমিনকে 
ভাই হিসেবে ভালবাসা এবং ঈমানের দাবিদার কোনো ব্যক্তির প্রতি শত্রুতা পোষণ 
না করা ঈমানের ন্যুনতম দাবি। এটি ঈমানী ভালবাসার ন্যুনতম পর্যায় । 


৫৮ সূরা বাকারা; ১৭৮ আয়াত। 
৭৯ সূরা হুজ্ুরাত: ৯-১০ আয়াত। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ৩০৫ 


২. ৭. ৩. ভালবাসার মাপকাঠি রাসূলুল্লাহ (8) 


রাসূলুল্লাহ (48)-এর অনুকরণ-অনুসরণই আল্লাহর জন্য ভালবাসার 
মাপকাঠি ৷ এ প্রসঙ্গে ইমাম বুখারী তার সহীহ গ্রন্থে বলেন: 
(0) ৫০4 ৬৮৩ থু) ১১ AS ৩) 49 এ] 3 LAE ৮ 

“আল্লাহর জন্য ভালবাসার আলামত: আল্লাহ বলেন: তোমরা যদি 
আল্লাহকে ভালবাস তবে আমার অনুসরণ কর; তাহলে আল্লাহ তোমাদেরকে 
ভালবাসবেন। (সূরা আল-ইমরান: ৩১)৮৬০ 

অর্থাৎ যার মধ্যে আল্লাহর ভালবাসা যত বেশি বিদ্যমান তাকে তত 
বেশি ভালবাসা ঈমানের মূল দাবি। আর কার মধ্যে আল্লাহর ভালবাসা কত 
বেশি তার সুনিশ্চিত মাপকাঠি সুন্নাতে নববীর অনুসরণ-অনুকরণ । যিনি যত 
বেশি সুন্নাতের অনুসারী হবেন তাকে তত বেশি ভালবাসা আল্লাহ ও তার 
রাসূলের প্রতি ঈমানের ন্যুনতম দাবি। আর যদি কোনো মুমিন সুন্নাতে নববীর 
আলোকে আল্লাহর ইবাদত করেন, কিন্তু আমার রাজনৈতিক বা ধর্মনৈতিক দল, 
নেতা বা পীরের অনুসরণ বা মহব্বত না করার কারণে তার ইত্তিবায়ে সুন্নাতের 
অপব্যাখ্যা বা অবমূল্যায়ন করি তবে তা আমার ঈমানের অবক্ষয় প্রমাণ করে। 

২. ৭. ৪. আল্লাহর জন্য ভালবাসা-ই ঈমান 

ইবন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ % বলেন: 
4 ঞ ০০০0) 4 ws 95207 41 ঞ ss 289 WY ৬০ ৮৫) 


03 & 9 ০১) 
“ঈমানের সুদৃঢ়তম রশি মহান আল্লাহর জন্য বন্ধুত-নৈকট্য, আল্লাহর 
জন্য শত্ৰুতা, আল্লাহর জন্য ভালবাসা এবং আল্লাহর জন্য অপছন্দ-বিদ্বেষ।”৬১ 
অন্য হাদীসে আবু উমামা (রা) বলেন, রাসূলুল্লাহ % বলেন: 
EY 02444 9 4) 059 4 ৪9 dA এ তি 
“যে ব্যক্তি আল্লাহর জন্য ভালবাসল, আল্লাহর জন্য অপছন্দ করল, 


আল্লাহর জন্য প্রদান করল এবং আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকল সে 
ঈমানকে পরিপূর্ণ করল ।” হাদীসটি সহীহ ।৬ 


He ১ বুখারী (৮১- রা আদাব, ৯৬-বাবু আলামাতিল হুব্বি..) ৫/২২৮২ (ভারতীয় ২/৯১১) 
আলবানী, সাহীহাহ ২/৬৯৮-৭০০, নং ৯৯৮, ৪/২০৬, নং ১৭২৮। 
আৰ দাউদ (কিতাবুল সু বাবুদ্দলীল আলা যিয়াদাতিল ঈমান) 8/৩৫৪ (৪৬৮৩) ; আলবানী, 
২০-__ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিকর ওযীফা ৩০৬ 


এভাবে বিভিন্ন হাদীসে বলা হয়েছে যে, ঈমানের পূর্বশত মুমিনদের 
পারস্পরিক ভালবাসা এবং এরূপ ভালবাসার গভীরতাই ঈমানের পূর্ণতা প্রমাণ 
করে। আমরা আরো দেখছি যে, পছন্দের সাথে অপছন্দ ও ভালবাসার সাথে 
শত্ৰুতা অবিচ্ছেদ্যভাবে জড়িত। ঈমান ও নেক আমলকে ভালবাসতে হবে এবং 
কুফর ও পাপাচারকে ঘৃণা করতে হবে। কাফিরকে অবিমিশ্র (৮5০1০) অপছন্দ 
করতে হবে এবং যার মধ্যে বাহ্যিক ঈমান ও তাকওয়ার পূর্ণতা দেখা যায় তাকে 
অবিমিশ্র (2০5০1৪) ভালবাসতে হবে। যার মধ্যে ঈমান ও পাপচার মিশ্রিত তার 
ক্ষেত্রে পছন্দ ও অপছন্দ মিশ্রিত হবে। তাকে ঈমানের কারণে অবশ্যই ভালবাসতে 
হবে; কারণ ন্যুনতম আল্লাহর প্রেম থাকার কারণেই সে ঈমানদার হতে পেরেছে । 
পাশাপাশি পাপাচরের পরিমাণ অনুসারে তাকে অপছন্দ করতে হবে। 

দল-মত সবকিছুর উর্ধ্বে মুমিনকে তার ঈমানের কারণে ভালবাসতে না 
পারলে আমাদের ঈমানের দাবিই মিথ্যা হয়ে যায়। এটি খুবই স্বাভাবিক বিষয়। 
হৃদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সর্বদা ভালবাসার মাপকাঠি হয়। আমার দল, 
নেতা বা পীরের অনুসরণের দাবিদারকে ভালবাসতে পারি, কিন্ত আমার দল, নেতা 
ৰা পীরের বিরোধী ঈমানের দাবীদারকে যদি ভালবাসতে না পারি, তাহলে প্রমাণ 
হবে যে, আল্লাহ ও তার রাসূলের চেয়ে অন্য কিছু আমার হৃদয়ে অধিক মূল্যবান । 

২. ৭. ৫. ভালবাসাতে ঈমানের মজা 


আমরা উপরের হাদীসে দেখেছি যে, ঈমানের স্বাদখহণের জন্য মানুষকে 
শুধু আল্লাহর জন্যই ভালবাসতে হবে।। অন্য হাদীসে রাসূলুল্লাহ 3% বলেন: 
& ১ 1০4 3 ০৮ (০ 0৫ ৮১৩ ০ ০5০ 2 
“যদি কেউ ঈমানের স্বাদ উপভোগ করতে চায় তবে সে যেন কাউকে 
ভালবাসলে একমাত্র আল্লাহর জন্যই ভালবাসে ৷” হাদীসটি হাসান ।** 
২. ৭. ৬. অল্প আমলে অধিক মর্যাদা 
নেককার বান্দাদের সমান মর্যাদা লাভ করেন । ইবনু মাসউদ (রা) বলেন: 
০৯ ৩১ GS এ) ০3০০ ৫ ৩ BE 40 ০১০০ ও ০৪০ ০৬ 
১৬৮ 3 এ) ০59 0৬ hs GL 6 ৩৯ Cf Yoo 


সহীহুত তারগীব ৩/৯৪। 
৬ হাকিম, আল-মুসতাদরাক ১/৪৪; আলবানী, সহীহুত তারগীব ৩/৯০। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ৩০৭ 


এক ব্যক্তি রাসূলুল্লাহ (8)-এর নিকট এসে বলে, হে আল্লাহর রাসূল, 
এক ব্যক্তি কিছু মানুষকে ভালবাসে, তবে আমলে তাদের সমান হতে পারে নি, 
তার অবস্থা কেমন হবে? রাসূলুল্লাহ (3%) বলেন: মানুষ যাকে ভালবেসেছে তার 
সাথেই তার অবস্থান ।”১৪ 

আবু যার গিফারী (রা) বলেন, তিনি রাসূলুল্লাহ %- কে বলেন: 
Cf JG LS Pf LES 9৩ 00 ০4 ০৯ এ) 5৮০ ৪ 
20220 80 00 45500 UE ভও 0৩ ০55 ৮৮ ৪ 

0059 শু dn এত এ 05০0 ৩০৩৪ ১ Hf ৬৪৪ Yb 

“হে আল্লাহর রাসূল, এক ব্যক্তি কিছু মানুষকে ভালবাসে, তবে সে 
তাদের মত আমল করাতে পারে না? রাসূলুল্লাহ (%) বলেন, আবু যার, তুমি 
যাকে ভালবাস তার সাথেই তোমার অবস্থান। আবূ যার (রা) বলেন: আমি 
আল্লাহ ও তার রাসূল ($8)-কে ভালবাসি । তিনি বলেন: “যাকে ভালবাস তুমি 
তারই সাথে ।” আবু যার (রা) তার কথার পুনরাবৃত্তি করেন এবং রাসূলুল্লাহ 
(&)-ও পুনরায় একই উত্তর দেন।” হাদীসটি সহীহ ।৬৫ 

২. ৭. ৭. আল্লাহ্‌র প্রেম ও ছায়া লাভ 

ঈমানী প্রেমের অন্যতম পুরস্কার আল্লাহর প্রেম লাভ এবং কিয়ামতে তার 
দেওয়া ছায়া লাভ রাসূলুল্লাহ %% বলেন, কিরামত দিবসে আল্লাহ বলবেন: 


৬৮১13৮36৮৬৮ ০74৮ 2 ৪৯৩৫ 97584 
“যারা আমার মর্যাদায় একে অপরকে ভালবাসত তারা কোথায়? আজ 
আমি তাদেরকে ছায়া প্রদান করব, যে দিবসে আমার দেওয়া ছায়া ছাড়া অন্য 
কোনো ছায়া নেই” 
আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (3%) বলেন: 
৯৮০) ৫ ০১০ ও HUAN ২] &। ০১৩০ ৬৫ ৪ 
“দু ব্যক্তি যখন একে অপরকে শুধু আল্লাহর জন্যই ভালবাসে তখন 
তাদের মধ্যে যে অপরকে বেশি ভালবাসে সেই আল্লাহর অধিক প্রিয় ।”** 
৬ বুখারী (৮১-কিতাবুল আদব, ৯৬- বাব আলামাতিল হুব্বি ফিল্লাহ) ৫/২২৮৩ (ভা ২/৯১১), মুসলিম 
নিট কিতাবুল বির্র, ৫০-বাবুল মারয়ি মাআ মান আহাব্বা ৪/২০৩৪। 
ns ৪/৩৩৫ নং ৫১২৭, (ভারতীয় ২/৬৯৮); আলবানী, সহীহুত তারগীব ৩/৯৫ । 


৫-কিতাবুল বির্র ১২-বাবরফী ফাধলিল হুবিব ফিল্লাহ) ৪/১৯৮৮, নং ২৫৬৬ (ভা ২) 
* আলবানী, সহীহুত সহীহুত তারগীব ৩/৯১। ইমাম হাকিম, যুনযিরী ও আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিকর ওযীফা ৩০৮ 


আবু দারদা (রা) বলেন; রাসূলুল্লাহ (3%) বলেন: 
ক এ (৫০ OS YL জা তি ঝা ও ৫০5 ১4৮9 ৩ ৬ 
Lal Ee CAS 


TEE TEE TEI: ৬ 
কেবলমাত্র আল্লাহর জন্য ভালবাসে তখন তাদের মধ্যে যে ব্যক্তি অপর 
ব্যক্তিকে বেশি ভালবাসবে উভয়ের মধ্যে সে-ই আল্লাহর অধিক প্রিয় ।”৬৮ 

অন্য হাদীসে আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (&) বলেন: এক 
ব্যক্তি অন্য এক গ্রামে তার এক ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য গমন করেন। 
তখন মহান আল্লাহ তার রাস্তার মাথায় এক ফিরিশতাকে নিয়োজিত রাখেন। 
যখন উক্ত ব্যক্তি উক্ত ফিরিশতার নিকটবর্তী হন তখন ফিরিশতা বলেন: আপনি 
কোথায় যাচ্ছেন? উক্ত ব্যক্তি বলেন: এ গ্রামে আমার এক ভাই আছেন তার 
নিকট যাচ্ছি। ফিরিশতা বলেন: তার কাছে কি আপনার কোনো নেয়ামত বা 
সুবিধা রয়েছে যা আপনি সংরক্ষণ করতে চান? তিনি বলেন: না। তবে আমি 
তাকে মহান আল্লাহর জন্য ভালবাসি। তখন ফিরিশতা বলেন: 


Ef এ dl ob ৩৫ ৭ 0৯০ এ 


আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে প্রেরিত হয়েছি এ কথা 
জানাতে যে, আপনি যেভাবে তাকে আল্লাহর জন্য ভালবাসেন আল্লাহও 
আপনাকে সেভাবে ভালবাসেন ।৬৯ 


২. ৭. ৮. ঈমানী প্রেমের অন্তরায় 


এভাবে আমরা দেখছি যে, আল্লাহর জন্য ভালবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ 
ইবাদত ও আল্লাহর বেলায়াত অর্জনের জন্য অত্যন্ত সহায়ক। তবে এ 
গুরুত্বপূর্ণ ইবাদত পালনের ক্ষেত্রে আমরা অনেক সময় বিভিন্ন ভুলে লিপ্ত হই: 
(১) আল্লাহর জন্য ভালবাসার ক্ষেত্রে আল্লাহর রাসূল (4) ছাড়া অন্য কাউকে 
মানদণ্ড ধরা, (২) নিজের বা অন্য কারো ইজতিহাদী মতকে কুরআন-সুন্নাহ 
সুনিশ্চিত নির্দেশনার উপরে স্থান দেওয়া, (৩) নিজের প্রবৃত্তিকে তৃপ্ত করতে 
বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে ছোট পাপকে বড়, বড় পাপকে ছোট, ছোট নেক 
আমলকে বড় বা বড় আমলকে ছোট বানানো এবং (8) কাফির বিষয়ক আয়াত 
ও হাদীসকে মুমিনগণের ক্ষেত্রে প্রয়োগ করা। 


* আলবানী, সহীহুত তারগীৰ ৩/৯১। ইমাম মুনধিরী ও আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। 
৬ মুসলিম (৪৫-কিতাবুল বির্র ১২-বাব ফী ফাষলিল হুবিব ফিল্লাহ, ৪/১৯৮৮, নং ২৫৬৬ (ভা ২/৩১৭) 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ৩০৯ 


বর্তমানে মুসলিম উম্মাহ অগণিত ধর্মীয় দল-উপদলে বিভক্ত । আমরা 
প্রত্যেকে নিজের দল, মত, মুরব্ৰী, বুজুর্গ, আকাবির, ইমাম, আমীর বা শাইথকে 
“আল্লাহর জন্য ভালবাসার” মানদণ্ড হিসেবে গ্রহণ করেছি। মূলত আমরা এখন 
আর “আল্লাহর জন্য” ভালবাসি না; বরং প্রত্যেকে নিজ মত বা বুজুর্গের জন্য 
ভালবাসেন। প্রত্যেকে নিজের দলের মুমিনকে “আল্লাহর জন্য” ভালবাসেন বা 
দীনী ভাই বলে গণ্য করেন। অর্থাৎ তিনি নিজের দলকেই “দীন” বলে বিশ্বাস 
করছেন। প্রত্যেকে ভিন্নমতের “অধিক মুত্তাকীর' চেয়ে নিজ মতের “কম মুত্তাকীকে' 
অধিক ভালবাসছেন। শুধু তাই নয়, নিজ মতের প্রকাশ্য ফাসিককে ভালবাসছেন 
কিন্তু অন্য মতের মুত্তাকী ও সুন্নাত অনুসারীকে দলীয় বা ইজতিহাদী মতভেদের 
কারণে শক্র বলে গণ্য করছেন। কুরআন ও হাদীসে কাফিরদেকে শক্র ভাবার, ঘৃণা 
করার বা তাদের সাথে বন্ধুত্ব না করার যে সকল আয়াত ও হাদীস রয়েছে 
সেগুলোকে আমরা অন্য দলের বা মতের মুমিনদের ক্ষেত্রে প্রয়োগ করছি । মুমিনের 
কারণে বাতিল করে তাকে কাফির বলছি বা কাফিরের কাতারে ফেলে দিচ্ছি। 

এভাবে আমরা আল্লাহর ওয়াস্তে ভালবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করার 
নামে দীনকে দলে দলে বিভক্ত করার, মুমিনের সাথে শত্রুতার এবং মুমিনের 
ঈমান ও নেক আমলকে ঘৃণা করার কঠিন পাপে লিপ্ত হচ্ছি। আল্লাহ বলেন: 

০০ ৬০৮১৮ ০৭ 51859 7455 1১০ ০৯38 0) 

“যারা দীন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত 
হয়েছে তাদের কোনো দায়িত্ব তোমার নয়।”৭০ 

এ ভয়ঙ্কর পাপ থেকে রক্ষা পেতে মুমিনের দায়িত্ব দলমত নির্বিশেষে 
সকল মুমিনকে ভালবাসা । ইজতিহাদী মতভেদের ক্ষেত্রে নিজের মতকে সঠিক 
মনে করার অধিকার সকলেরই আছে। তবে ইজতিহাদী বিষয়ে নিজের পছন্দনীয় 
মতকে কুরআন-হাদীসের মতভেদহীন নির্দেশনাগুলোর উপরে স্থান দেওয়া যাবে 
না। যারা মতভেদহীন নির্দেশনাগুলো পালন করছেন তাদেরকে ইজতিহাদী 
মতভেদের কারণে ঘৃণা করা যাবে না কখনোই ইজতিহাদী মতভেদকে ঘৃণা বা 
ভালবাসার ভিত্তি বানানো যাবে না। বরং নিজ মত ও ভিন্ন মত উভয় ক্ষেত্রে ঈমান 
ও তাকওয়ার ভিত্তিতে ভালবাসতে হবে। এক্ষেত্রে নিম্নের বিষয়গুলো লক্ষণীয়: 

(১) আল্লাহর জন্য ভালবাসা একান্তই মুমিনের নিজের আমল । এছারা 
মুমিন নিজে লাভবান হন, সাওয়াব পান এবং মুমিনের হৃদয়ে আল্লাহর মহব্বত 


* সূরা (৬) আন“আম: ১৫৯ আয়াত। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (৯8)-এর যিকর ওযীফা ৩১০ 


ও বেলায়াত বৃদ্ধি পায়। যাকে ভালবাসা হলো তিনি প্রকৃতই ভালবাসার উপযুক্ত 
কিনা, তিনি প্রকৃতই আল্লাহর নিকট “মাকবূল” কিনা তা গুরুত্বপূর্ণ বিষয় নয়। 
(২) আল্লাহর জন্য ভালবাসার ন্যুনতম পর্যায় প্রকাশ্য শিরক- কুফরে 
লিপ্ত নয় এরূপ সকল মুমিনকে ঈমানের কারণে ভালবাসা । তাদের পাপের প্রতি 
ঘৃণা-সহ তাদের ঈমানের মূল্যায়ন করতে হবে । যারা কুরআন-সুন্নাহ নির্দেশিত 
সুস্পষ্ট কবীরা গোনাহে লিপ্ত পাপের কারণে তাদের সাহচর্য, তাদের সাথে 
সামাজিক ও আন্তরিক সুসম্পর্ক পরিত্যাগ করতে হবে। তবে তাদেরকে 
অমুসলিমদের মত শত্রু মনে করার প্রবণতা পরিত্যাগ করতে হবে। তাদের 
জন্য দুআ করতে হবে এবং তাদের সংশোধনের জন্য চেষ্টা করতে হবে। 

(৩) আল্লাহর জন্য ভালবাসার সাধারণ পর্যায় দলমত নির্বিশেষ নেক 
আমল ও সুন্নাত অনুসরণে সচেষ্ট সকল মুমিন ও আলিমকে বিশেষভাবে 
ভালবাসতে হবে। তাদের কোনো মত বা কর্ম ভুল বা পাপ বলে মনে হলে 
তাদের হেদায়াত ও তাওফীকের জন্য দুআ করতে হবে। এ সকল ভুলের 
কারণে তাদের ঈমান ও নেক আমলকে অস্বীকার করার অর্থ নিজের ইজতিহাদী 
মতকে কুরআন ও হাদীসের সুনিশ্চিত বক্তব্যের চেয়ে অধিক শক্তিশালী বলে 
মনে করা । এতে ঈমান ক্ষতিগ্রস্থ হয়। এরূপ মানসিকতা পরিহার করতে হবে। 

(8) ইতোপূর্বে আমরা তিনটি বিষয় জেনেছি: (ক) “আল্লাহর 
ওলীগণ”-এর জন্য দুটি শর্ত: ঈমান ও তাকওয়া ৷ দুটিই মূলত অন্তরের বিষয়, 
বাইরে থেকে নিশ্চিত হওয়া যায় না; তবে কর্ম ও আচরণের মধ্যে ঈমান ও 
তাকওয়ার আলামত দেখা যায়। (খ) আল্লাহর কোনো ওলীর সাথে শত্রুতা করা 
ভয়ঙ্কর পাপ ও আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা । (গ) ফরয পালনের পাশাপাশি 
নফল পালনের মাধ্যমে আল্লাহর বেলায়াত অর্জন হয়। 

এ বিষয়গুলোকেই “আল্লাহর জন্য ভালবাসার” মানদণ্ড রাখতে হবে। 
যে ব্যক্তির আমলে ও আচরণে ঈমান ও তাকওয়ার আলামত পাওয়া যায় এবং 
যিনি ফরযগুলো পালন করেন এবং নফল পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্যের 
চেষ্টা করেন তাকেই আল্লাহর জন্য ভালবাসতে হবে। এরূপ কোনো ব্যক্তির 
প্রতি সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় কোনো মতবিরোধের কারণে হৃদয়ে 
শক্রতা-বিদ্বেষ পোষণ করা, তার অমঙ্গল কামনা করা, তার সাথে অশোভন 
আচরণ করা বা তার কুৎসা রটনা করার অর্থ আল্লাহর কোনো ওলীর সাথে 
শত্ৰুতা করা। জাগতিক প্রয়োজনে নিজের হক আদায়ের জন্য এরূপ ব্যক্তির 
সাথে বিরোধিতা করা খুবই স্বাভাবিক । মতবিরোধের ক্ষেত্রে তার মতের 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ৩১১ 


সমালোচনা করাও খুবই স্বাভাবিক। কিন্তু এরূপ বিরোধিতার কারণে তার প্রতি 
শক্রতা বা বিদ্বেষ পোষণ, কুৎসা রটনা বা অশোভন আচরণ করা বৈধ নয়। 
এতে আল্লাহর সাথে যুদ্ধ করার মত ভয়ঙ্কর পরিণতি হতে পারে। 

(৫) আল্লাহর জন্য ভালবাসার সর্বোচ্চ পর্যায়, যে সকল আবিদ ও 
আলিমকে ঈমান, তাকওয়া ও সুন্নাত অনুসরণে বিশেষ অগ্রগণ্য বলে মনে হয় 
সকল দলীয়, মাযহাবী ও ইজতিহাদী মতপার্থক্যের উর্ধ্বে তাদেরকে 
বিশেষভাবে ভালবাসতে হবে । মাঝে মাঝে একান্তই আল্লাহর জন্য তাদের 
সাথে সাক্ষাৎ করে সালাম ও শুভেচ্ছা বিনিময় করতে হবে। সম্ভব হলে মাঝে 
মাঝে এরূপ নেককার মানুষদের সাথে কিছু সময় মাজলিসে আখিরাতের 
আলোচনায় কাটাতে হবে । গীবত, নামীমা, অহঙ্কার, হিংসা ও সকল পাপমূলক 
আলোচনা থেকে মুক্ত থেকে আল্লাহ ও তার রাসূলের (48) মহব্বত, তাকওয়া, 
তাওবা ও আখিরাতমুখিতা বৃদ্ধিমূলক আলোচনায় সময় কাটাতে হবে। 

(৬) কাছে বা দূরে, দেশে বা বিশ্বের কোথাও কোনো আলিম বা দায়ীর 
পরিচয় জানলে ইজতিহাদী মত ও অন্যান্য বিষয়ের অনুভূতি হৃদয় থেকে দূর 
করে তার দীনদারী ও আল্লাহর দীনের প্রতি তার ভালবাসা ও কর্মকাণ্ডকে বড় 
করে দেখে তাকে আল্লাহর জন্য ভালবাসুন। ভালবাসার অনুভূতি হৃদয়ে জাগ্রত 
করুন এবং তার জন্য দুআ করুন । সম্ভব হলে তাকে ভালবাসার কথা জানান। 
কেউ আল্লাহর ওয়াস্তে ভালবাসার কথা বললে তার জন্য দুআ করুন। 

(৭) বন্ধুত্ব ও শক্রতা সাধারণভাবে আবেগনির্ভর। আল্লাহর জন্য 
ভালবাসা ও শত্রুতার ক্ষেত্রেও তা ক্রমান্বয়ে আবেগে পরিণত হয়। তবে মুমিনের 
করা। যাকে ভালবাসব তার ঈমান ও তাকওয়ার কমতি বা বৃদ্ধি হলে যেমন আমি 
সচেতনভাবে ভালবাসা কমিয়ে বা বাড়িয়ে ঈমানী ভালবাসার সাওয়াব পেতে 
পারি। অনুরূপভাবে যাকে আংশিক বা পূর্ণ অপছন্দ করব তার মধ্যে ঈমান ও 
তাকওয়ার আলামত পেলে তাকে ভালবাসতে হবে। এভাবে ভালবাসা ও ঘৃণার 
মধ্যে সচেতন ঈমানী অবস্থা বিদ্যমান থাকবে। সামধিকভাবে সকল ক্ষেত্রে 
26558555755 SSO EUG LEE 

86512765025 

“তোমার বন্ধুকে বা পছন্দনীয় ব্যক্তিকে তুমি সহজভাবে ভালবাস; 

হতে পারে একদিন সে অপছন্দনীয় ব্যক্তিতে পরিণত হবে। আর তোমার 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিকর ওযীফা ৩১২ 


অপছন্দের ব্যক্তির প্রতি বিদ্বেষে তুমি সহজ হও; হতে পারে সে একদিন 
তোমার বন্ধু ও পছন্দনীয় হয়ে যবে ।” হাদীসটি সহীহ ।+১ 

(৮) কাউকে আল্লাহর জন্য ভালবাসতে পারলে তার সাথে সাক্ষাৎ 
করে তা জানানো এবং কেউ এরূপ ঈমানী ভালবাসার কথা জানালে 
“আহাব্বাকল্লাহু... আল্লাহ আপনাকে ভালবাসুন.." বলে তার জন্য দুআ করা 
সুন্নাত । মিকদাম ইবনু মা"দীকারিব (রা) বলেন, রাসূলুল্লাহ (8) বলেন: 

(৫৯4 Hd এ srs 

“যদি তোমাদের কেউ তার ভাইকে ভালবাসে তবে সে যেন তাকে তা 
জানায়, যে সে তাকে ভালবাসে ।” হাদীসটি সহীহ।”২ 

অন্য হাদীসে আনাস ইবনু মালিক (রো) বলেন: একব্যক্তি রাসূলুল্লাহ 
(%)-এর নিকট ছিলেন। এমতাবস্থায় অন্য এক ব্যক্তি সেখান দিয়ে গমন 
করেন। তখন তিনি বলেন, “হে আল্লাহর রাসূল, আমি এ (গমনরত) লোকটিকে 
ভালবাসি ৷’ তিনি বলেন: “তুমি কি তাকে তা জানিয়েছ? লোকটি বলে: “না৷ 
তিনি বলেন: “তুমি তাকে তা জানাও ৷’ তখন লোকটি গমনরত লোকটির কাছে 
যায় এবং বলে: ‘আমি আপনাকে আল্লাহর জন্য ভালবাসি ।' তখন তিনি বলেন: 

5) 4 ES (4) Od 

“আল্লাহ আপনাকে ভালবাসুন, যার জন্য আপনি আমাকে 
ভালবেসেছেন।” হাদীসটি হাসান ।" 

সুপ্রিয় পাঠক, প্রথমে যে কথাটি বলেছি সে কথাই আবার শেষে 
বলছি। আপনাকে মনে রাখতে হবে যে, “আল্লাহর জন্য ভালবাসা” একান্তই 
আপনার ইবাদত। এ ইবাদতের উদ্দেশ্য নিজের আমিত্ব, বড়ত্ব, নিজের মত, 
ইজতিহাদ সবকিছুকে ছোট করে আল্লাহর মহত্ব ও মর্যাদাকে হৃদয়ের মধ্যে 
গভীর থেকে গভীরতর করা । এ ইবাদতের একমাত্র উদ্দেশ্য মহান আল্লাহকে 
খুশি করা। যাকে আল্লাহর জন্য ভালবাসছেন তাকে প্রকৃতই “মাকবুল” হতে 
হবে এমন নয়। মূল কর্ম “আল্লাহর জন্য ভালবাসা” । উক্ত ব্যক্তির মধ্যে 
আল্লাহর আনুগত্য, তাকওয়া ও ইত্তিবায়ে সুন্নাতের প্রকাশ দেখে আপনি তাকে 
% তিরমিযী (২৮-কিতাবুল বিরর, ৬০-ইকতিসাদ ফিল হুব্ব) ৪/৩১৬, নং ১৯৯৭ (ভা ২/২০); আলবানী, 
লা SLE ET 

কা ২৯১, আলবানী, সহীহল আদাবিল বক্রাদ, পুত ২১৬। | | 


আদাবুল মুফরাদ 
* আবূ দাউদ তে আদাব, ১২৩-বাব ইখবারির রাজুলি..) ৪/৪৯৫; (ভারতীয় ২/৬৯৮) 
আলবানী, ওয়া সুনানি আবী দাউদ ১১/১২৫; সহীহুল আদাবিল মুফরাদ, পৃষ্ঠা ২১৬1 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে ধিক্রের সাথে ৩১৩ 


ভালবেসেছেন। এতেই আপনি কাঙ্খিত ফলাফল লাভ করেছেন। উক্ত 

“ভালবাসিত" ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর নিকট কিরূপ তা তত গুরুত্বপূর্ণ নয়। 

বাহ্যিক আমল ও তাকওয়ার ভিত্তিতে ভালবাসার হ্রাসবৃদ্ধি হবে। 

বাগদাদী (১৫২-২২৭) তৃতীয় হিজরী শতকের সুপ্রসিদ্ধ মুহাদ্দিস। তিনি তার 

ইবাদত ও আখিরাতমুখিতার জন্য খুবই প্রসিদ্ধ ছিলেন। অনেক মানুষই তাকে 

ভালবাসতেন এবং তার সাহচর্য গ্রহণ করতেন। তিনি বলতেন: 

Jo ৬ ৪১৬ 3৮5৮3 ০৬৪4৩ পা ay ০০৬ ৬৮ ১৬১ আপা এ৯০ 
“একব্যক্তি অন্য ব্যক্তির মধ্যে নেকি ও কল্যাণ আছে কল্পনা করে 

তাকে ভালবাসে । যে ভালবাসে সে হয়ত নাজাত পেয়ে যাবে। কিন্তু যাকে 

ভালবাসা হলো তার কী পরিণতি হবে তা সে নিজেই জানে না।”৭৪ 


২. ৮. সাহচর্য ও বন্ধুত্ব 
মানুষ প্রকৃতিগতভাবে দুর্বল। চারিপাশের মানুষগুলোই মূলত তার 
মানসিকতা ও আবেগ নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। এজন্য সহচর ও বন্ধু নির্বাচনে 
সতর্কতা মূলত ঈমান সংরক্ষণ ও বৃদ্ধির সতর্কতা। রাসূলুল্লাহ % বলেন: 
চর্ঘ 91 ১০৬ EY Ly ২ ০৬ এ 
“তুমি মুমিন ছাড়া আর কারো সাথে মিশবে না এবং তোমার খাদ্য 
মুত্তাকী ব্যক্তি ছাড়া কেউ যেন না খায়।” হাদীসটি হাসান ।* 
অন্য হাদীসে আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ ৯ বলেন: 
১৬৩ ১৮৮৪৮ এ ১০১ ৩৪ ০৮০ 
“বন্ধুর ধর্মই মানুষের ধর্ম; কাজেই তোমাদের কেউ কারো সাথে বন্ধুত্ব 
করলে সে যেন দেখেশুনে বিবেচনা করে তা করে।” হাদীসটি হাসান ।৭৬ 
আবু মুসা আশআরী (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেন: 
০০৬৪ 5 ০১৩9 ৬৯ HES ৮১০০১ lal ১৪৬ J 
Cb ৬) 2০ ও 55 2 EEF Of Lf ০৬০৬৭ ৮ এ ০৭৪ 
* ইবনু আসাকির, তারীখ দিমাশক ১০/২০৩-২০৪; যাহাবী, সিয়ারু আ'লামিন নুবালা ১০/৪৭৫। 
* তিরমিষী, (৩৭-যুহদ, ৫৫-সুহবাতুল মুমিন) ৪/৫১৯, নং ২৩৯৫ (ভা ২/৬৫); আলবানী, সহীহত 


তারগীব ৩/৯৫। 
৬ তিরমিযী (৩৭-যুহদ, ৪৫-বাব) ৪/৫৮৯, নং ২৩৭৮ (ভারতীয় ২/৬৩) 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিক্র ওযীফা ৩১৪ 
«Le ৩) এ 3003 5৩৪ 000 3০ ১ এ ৮৫89৪ 
সৎ সহচর ও অসৎ সহচর উদাহরণ আতর বিক্রেতা ও কর্মকারের 
হাপর। আতর বিক্রেতা তোমাকে আতর দিবে, অথবা তুমি আতর ক্রয় করবে, 
অথবা তার কাছে তুমি সুন্দর গন্ধ পাবে । আর হাপরের ফুঁকদাতা তোমার শরীর 
অথবা পোশাকে আগুন লাগাবে অথবা তুমি দুর্গন্ধ পাবে ।”৭৭ 
পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে আমরা সাধারণত যাচাই করতে পারি না। 
ভাল ও মন্দ সকলের সাথেই আমাদের সম্পর্ক রাখতে হয়। তবে বন্ধুত্ব ও 
সাহচর্ষের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে । শিরক, বিদআত, কুফর 
ও পাপাচারে লিপ্ত কোনো মানুষের সাথে বন্ধুত্ব সতর্কতার সাথে বর্জন করতে 
হবে। এরূপ মানুষদের সাথে একান্ত প্রয়োজন ছাড়া একত্রে অবস্থান ও আড্ডা 
বর্জন করতে হবে। কারণ এতে নিজের ঈমান ক্ষতিগস্ত হয় এবং পাপের বিষবাস্প 
মুমিনের হৃদয়ে প্রবেশ করে। যে মুমিন নিজে পাপে লিপ্ত তারও দায়িত্ব অন্য 
পাপীদের সাথে বন্ধুত্বের সম্পর্ক না রাখা। এতে তিনি অন্যান্য পাপে লিপ্ত হওয়া 
থেকে রক্ষা পাবেন এবং নিজের পাপ থেকে তাওবা করা তার জন্য সহজ হবে। 


পাপীদের সাহচর্য ও বন্ধুত্ব বর্জন করার পাশাপাশি নেককার মানুষদের 
সাথে বন্ধুত্ব এবং সাহচর্ষের সম্পর্ক গড়ে তোলা খুবই জরুরী । এক্ষেত্রে নিম্নের 

(ক) সাহচর্য চার পর্যায়ের: (১) আল্লাহর সাহচর্য, (২) রাসূলুল্লাহ (%)- 
এর সাহচর্য, (৩) সাহাবীগণের সাহচর্য ও (৪) নেককার মানুষদের সাহচর্য । 

(খ) মহান আল্লাহ বলেছেন: “তিনি তোমাদের সাথে তোমরা যেখানহে 
থাক না কেন (হাদীদ: ৪), ‘আল্লাহ মুমিনদের সাথে’ (আনফাল: ১৯), ‘আল্লাহ 
মুত্তাকীদের সাথে (বাকারা: ১৯৪, তাওবা ৩৬, ১২৩), “যারা তাকওয়া অবলম্বন 
করে এবং যারা নেককর্মশীল আল্লাহ তাদের সাথে' (নাহল: ২৮), “আল্লাহ 
ধৈর্যশীলদের সাথে’ (বাকারা: ১৫৩, আনফাল: ৪৬)। রাসূলুল্লাহ (%) 
বলেছেন: “ইহসান (সৌন্দর্য, পূর্ণতা বা ইখলাস) এই যে, তুমি এমনভাবে 
আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছ; কারণ তুমি তাঁকে না দেখলেও 
তিনি তোমাকে দেখছেন।”৮ মহান আল্লাহর এ সাহচর্য সর্বদা অনুভবের 
গভীরতা-ই আল্লাহর নৈকট্য বা বেলায়াতের গভীরতা । আল্লাহর আদেশ-নিষেধ 
৭৭ বুখারী (৭৫-যাবায়িহ ওয়াস সাইদ, ৩১-মিসক) ৫/২১০৪; মুসলিম (বির্র ওয়াস সিলাহ, মুজালাসাতিস 


সালিহীন....) ৪/২০২৬ নং ২৬২৮ ৷ 
* সহীহ বুখারী ১/২৭, ৪/১৭৯৩ (ভা ১/১২) সহীহ মুসলিম ১/৩৭, ৩৯, ৪০ (ভা ১/২৭-২৮)। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ৩১৫ 


পালন ও সার্বক্ষণিক যিকর-এর মাধ্যমে এ ঈমান গভীর হয়। এভাবেই মুমিন 
ইহসান বা সৌন্দর্য, পূর্ণতা ও ইখলাসের চূড়ায় পৌছান। 

(গ) রাসূলুল্লাহ ৯-এর সাহচর্য লাভের জন্য আমাদের একমাত্র উপায় 
তার হাদীস, সীরাত ও শামাইল অধ্যয়ন, আলোচনা, তীর প্রতি দরুদ-সালাম পাঠে 
যথাসম্ভব বেশি সময় কাটানো এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সুন্নাত জানা ও 
মানার জন্য সচেষ্ট থাকা । সাহাবীগণের সাহচর্য লাভের জন্য আমাদের সহীহ 
সনদনির্ভর সাহাবীগণের জীবনী অধ্যয়ন ও আলোচনা করা দরকার । 

(ঘ) উপরের তিন প্রকার সাহচর্য একদিকে সহজ; কারণ অন্য কোনো 
তাফসীর, হাদীস, সীরাত, সাহাবীচরিত ইত্যাদি বইপত্র কিনে ও পড়ে এ 
সাহচর্য লাভ করতে পারেন। পাশাপাশি এরূপ সাহচর্য লাভ করা কঠিন; কারণ 
মানবীয় দুর্বলতার কারণে একাকী এ সকল ইবাদত করা কঠিন ও ক্লান্তিকর 
মনে হয়। সাধারণত মুমিন অল্পতে আগ্রহ হারিয়ে ফেলেন। নেককার মানুষদের 
আল্লাহ জন্য ভালবাসা এবং তাদের সাহচর্ষে কিছু সময় কাটানো উপরের সকল 
প্রকারের সাহচর্য সহজ ও গভীর করে। 


(৩) প্রত্যেক মুমিনের দায়িত্ব নিজের চারিপাশে একটি ঈমানী পরিমণ্ডল 
তৈরি করা। আল্লাহর জন্য ভালবাসা ও বন্ধুত্ব নিয়ে পরস্পরে সাক্ষাৎ করা, কিছু 
সময় একত্রে কাটানো, দীনী আলোচনা বা আল্লাহর যিকরে কিছু সময় রত থাকা 
মুমিনের জন্য খুবই প্রয়োজনীয় । এতে ঈমান উজ্জীবিত হয়, মন আধিরাতমুখি হয়, 
পাপের জন্য ক্ষমা চাওয়ার আবেগ তৈরি হয় এবং ইলম বৃদ্ধি পায়। এজন্য হাদীস 
শরীফে এরূপ সাক্ষাৎ, সাহচর্য ও মাজলিসের বিশেষ উৎসাহ দেওয়া হয়েছে। 

যুআয ইবনু জাবাল (রা) বলেন, রাসূলুল্লাহ (&) বলেন, আল্লাহ বলেন: 
১599 ৩ ১949 ৩ ৬৬০৪ পি ৬৪) 

“যারা আমার জন্যই একে অপরকে ভালবাসে, আমার জন্যই একে 
অপরের সাথে সাক্ষাৎ করে, আমার জন্যই একে অপরের জন্য খরচ করে এবং 
আমার জন্যই একে অপরের সাথে বৈঠক বা মাজলিস করে তাদের জন্য আমার 
মহব্বত ওয়াজিব হয়ে যায়।” হাদীসটি সহীহ ।”৯ 


* মালিক, আল-মুআত্বা ২/৯৫৩; আহমদ আল-মুসনাদ ৫/২২৯, ২৩৩; হাকিম, আল-মুসতাদরাক 
8৪/১৮৬; আলবানী, সহীহুত তারগীব ৩/৯২। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%)-এর যিকর ওষীফা ৩১৬ 
ৰ আহুদানদ যো) ও অন্যান্য লাহৰী খেকে বৰ্ধিত, রাসুলুল্লাহ (8) বলেন: 

Pl 2 ০ 5h ৫ ১৪৯১৮) 2 আও EY এস ঞ ০23 

৮৪7) 4) 04449 ০259 LA 5 ০১) 

Jw 2 টি ০০৮ ০৪ ৩০ ১) 924 ৬) ul 125 ঞে 

0১৬) 4 রে ০০52 ৮5 0 ৪১০ 3 (৯) 4৮ db নি 

এ ০১০৭ (০০ ১; ০৮১ ৮৪০) এ ১৯৬? EE 03 ১৫ ৫ 

৫2৬ ০০ J ডঃ এ Sl a 022) 29৫ & 2 


“মহান আল্লাহ কিয়ামতের দিন এমন কিছু মানুষকে উদিত করবেন 
যাদের মুখমণ্ডলগুলো হবে জ্যোতির্ময় এবং তারা মনিমুক্তার (নূরের) মিম্বরের 
উপর অবস্থান করবেন । মহান আল্লাহর সাথে তাদের নৈকট্য ও তাদের মর্যাদার 
কারণে মানুষেরা তাদের ঈর্ষা করবেন (নবীগণ ও শহীদগণও তাদের ঈর্ষা 
করবেন), তবে তারা নবী নন, শহীদও নন (সিদ্দীকও নন)। তখন একজন 
বেদুঈন হাটু গেড়ে বসে বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের কাছে তাদের 
বিবরণ প্রকাশ করুন যেন আমরা তাদেরকে চিনতে পারি। তিনি বলেন: তারা 
বিভিন্ন গোত্র-গোষ্ঠী ও বিভিন্ন দেশের মানুষ, তারা একে অপরকে শুধু মহান 
আল্লাহর জন্য (মহান আল্লাহর মর্যাদায়) ভালবাসেন (রক্ত, বংশ বা জাগতিক 
সম্পর্ক তাদের একত্রিত করে না), তারা আল্লাহর যিকরের জন্য একত্রিত হন, 
আল্লাহর যিকর করেন। এজন্য তারা পবিত্র-সুন্দর কথাগুলো বাছাই করেন, 
যেমন খেজুর ভক্ষণকারী ভালভাল খেজুর বেছে নেন।”৮০ 

এ হাদীসটির সমার্থক অনেকগুলো হাদীস বিভিন্ন সহীহ ও হাসান 
সনদে আমর ইবনু আম্বাসা (রা), আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা), আবু হুরাইরা 
(রা), উমার ইবনুল খাত্তাব (রা), আবূ মালিক আশআরী. (রা) প্রমুখ সাহাবী 
থেকে বর্ণিত এবং সুনান তিরমিযী, সুনান আবী দাউদ, সুনান ইবন মাজাহ, 
সুনান নাসায়ী, মুসনাদ আহমদ, মুস্তাদরাক হাকিম ও অন্যান্য প্রসিদ্ধ গ্রন্থে 
সংকলিত । এভাবে এ হাদীসটি অর্থগতভাবে প্রায় মুতাওয়াতির পর্যায়ের ৷" 

মাজমাউয যাঁওয়াইদ ১০/৭৭; আলবানী, সহীহুত তারগীৰ ৩/৯৩। হাদীসটি হাসান। 


হাইসামী, 
৮১ হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/৭৭-৭৮; যুনযিরী, আত-তারগীব ওয়াত তারহীব ৪/৮-১৪; 
আলবানী, সহীহুত তারগীব ৩/৯২-৩৯। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ৩১৭ 


সম্মানিত পাঠক, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব ঈমান ও তাকওয়ার 
সংরক্ষণ এবং আল্লাহর বেলায়াত অর্জনের জন্য নিজেদের সীমাবদ্ধতার মধ্যে 
এরূপ একটি ঈমানী পরিমণ্ডল তৈরি করা। সর্বাগ্রে নিজের পরিবারের মধ্যে 
এরূপ পরিবেশ তৈরি করা প্রয়োজন । স্বামী-স্ত্রী, পিতামাত ও সন্তানগণ একত্রে 
কিছু সময় কুরআন-হাদীস পাঠ ও অর্থালোচনা, ইসলামী বই পড়া, অনুষ্ঠান 
দেখা অথবা বাড়িতে কোনো নেককার আলিমকে এনে পরিবারের কিছু সময় 
দীনী আলোচনায় কাটানোর দরকার । এতে ঈমান, তাকওয়া ও বেলায়াত বৃদ্ধি 
ছাড়াও পারিবারিক ভালবাসা, সৌহার্দ্য ও আনন্দ বৃদ্ধি পাবে। 

দ্বিতীয় পর্যায়ে নিজ এলাকার নেককার কিছু মানুষের সাথে দৈনিক অথবা 
অন্তত সাপ্তাহিক কিছু সময় এরূপ মাজলিস করার চেষ্টা করুন। দল, মত বা 
সামাজিক অবস্থার দিকে লক্ষ্য না দিয়ে শুধু তাকওয়ার অবস্থার দিকে লক্ষ্য দিয়ে 
মাজলিসের সাথী নির্বাচন করুন। তৃতীয় পর্যায়ে কাছের বা দূরের কিছু নেককার 
আলিমদের সাহচর্ষে সপ্তাহে, মাসে বা অনিয়মিতভাবে কিছু সময় কাটানোর চেষ্টা 
করুন। সকল পর্যায়ের সাহচর্য ও মাজলিসে পরিবারের সদ্যস্যদের অংশগ্রহণ 
নিশ্চিত করার বিষয়ে সচেষ্ট থাকুন । যিকরের মাজলিস বিষয়ক বিস্তারিত আলোচনা 
আমরা এ বইয়ের শেষ অধ্যায়ে দেখব, ইনশা আল্লাহ। 


২. ৯. ভালবাসা, সাহচর্য ও পীর-মুরিদী 


সম্মানিত পাঠক, আল্লাহর জন্য ভালবাসা, সাহচর্য ও মাজলিসের 
ইবাদত পালনের জন্যই পীরমুরিদী ব্যবস্থার উদ্ভব হয়। পীর-মুরিদী বিষয়ক 
সুন্নাত, খেলাফে সুন্নাত, বিদআত ও শিরক-কুফর বিষয়াদি আমি অন্যান্য গ্রন্থে 
আলোচনা করেছি। “এহইয়াউস সুনান’ গ্রন্থে”, “ফুরফুরার পীর আবূ জাফর 


আলোচনা করেছি। মুহতারাম মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক-এর “তাসাউফ 
(পীর-মুরীদি) তত্ত্ব ও বিশ্লেষণ’ গ্রন্থটিতে এ সকল বিষয় বিস্তারিত আলোচনা 
করা হয়েছে। পাঠককে গ্রন্গুলো পড়তে সবিনয়ে অনুরোধ করছি। এখানে 
অতি-সংক্ষেপে নিম্নের বিষয়গুলোর প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করছি: 

*২ এহইয়াউস সুনান, পৃষ্ঠা ৪৭৮-৫১৬। 


৮ ফুরফুরার পীর আবূ জাফর সিদ্দিকী রচিত আল-মাউযৃআত, পৃষ্ঠা ১১১-১৩১। 
** কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, পৃষ্ঠা পা 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিক্র ওযীফা ৩১৮ 


প্রথম বিষয়: সাহাবী, তাবিরী, তাবি-তাবিয়ীগণের যুগে নির্দিষ্ট এক 
ব্যক্তিকে ‘পীর’ বা ‘শাইখ’ হিসেবে গ্রহণ করার কোনো প্রচলন ছিল না। তারা 
ভালবাসতেন এবং তাদের সাহচর্য গ্রহণ করতে সর্বদা চেষ্টা করতেন। কিন্তু 
কখনোই একজনকে নির্দিষ্ট করতেন না। সাহচর্য গ্রহণের নামে ‘বাইয়াত’ গ্রহণ 
করার কোনোরূপ প্রচলন তাদের মধ্যে ছিল না। তারা উন্মুক্ত সাহচর্য গ্রহণ 
করতেন। আবূ নুআইম ইসপাহানীর হিলইয়াতুল আওলিয়া ও ৪র্থ শতকের 
হিসেবে প্রসিদ্ধ অন্যান্যদের জীবনী অধ্যয়ন করলেই পাঠক তা বুঝতে পারবেন। 
৪র্থ-৫ম হিজরী শতক থেকে একজন নির্দিষ্ট নেককার মানুষের সাহচার্য গ্রহণের 
প্রবণতা বাড়তে থাকে । তবে তখনও ‘বাইয়াত’ পদ্ধতি ছিল না। আরো কয়েক 
শত বৎসর পরে বাইয়াতের মাধ্যমে পীর-মুরীদি পদ্ধতির প্রচলন হয়। 

দ্বিতীয় বিষয়ঃ উপরের বইগুলো থেকে পাঠক জানতে পারবেন যে, 
মুজাদ্দিদ আলফ সানী, শাহ ওয়ালিউল্লাহ দেহলবী, সাইয়েদ আহমদ ব্রেলবী- 
সহ ভারতের ও বিশ্বের প্রসিদ্ধ সূফী আলিমগণ একমত যে, “পীরের মুরিদ 
হওয়া’ ইবাদত নয়; উপকরণ মাত্র। ঈমান ও তাকওয়া অর্জনের মাধ্যমে 
বেলায়াত লাভের জন্য এটি সহায়ক উপকরণ । মুমিনের বেলায়াত নির্ভর করবে 
তার ঈমান ও তাকওয়ার গভীরতার উপরে, মুরীদ হওয়ার উপরে নয়। মুরীদ 
হয়ে বা না হয়ে, নির্দিষ্ট একজনের সাহচার্য নিয়ে বা বিভিন্ন মানুষের সাহচার্য 
নিয়ে মুমিন বেলায়াত অর্জন করতে পারেন। 

বিষয়টি অনেকটা মাদ্রাসায় ভর্তি হওয়ার মতই । মাদ্রাসায় ভর্তি হওয়া 
কোনো ইবাদত নয়; ইলম শিক্ষা করা ইবাদত ৷ মাদ্রাসায় ভর্তি না হয়ে বিভিন্ন 
আলিমের মজলিসে যেয়ে, বাড়িতে বইপত্র পড়ে বা অন্য যে কোনো পদ্ধতিতে 
ইলম শিক্ষা করলেও মুমিন একইরূপ সাওয়াব লাভ করবেন। তবে মাদ্রাসায় 
ভর্তি হওয়াকে ‘ইবাদত’ বা ইবাদতের অংশ মনে করলে তা বিদআতে পরিণত 
হবে। অর্থাৎ কেউ যদি মনে করেন যে, ইলম শিক্ষা করি বা না করি মাদ্রাসায় 
ভর্তি হলেই ইবাদত পালন হয়ে গেল, অথবা মাদ্রাসায় ভর্তি না হয়ে বিভিন্ন 
আলিমের বাড়িতে বা দরসে যেয়ে বা অন্যভাবে যতই ইলম অর্জন করুক ইলম 
শিক্ষার ইবাদত এতে পালিত হবে না তবে তিনি বিদআতে লিগ । 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ৩১৯ 


তৃতীয় বিষ: “রাহে বেলায়াত' রচনা করা হয়েছে মহান আল্লাহর 
বেলায়াত র জন্য রাসূলুল্লাহ 3% ও সাহাবী-তাবিয়ীগণের সুন্নাত পদ্ধতি 
আলোচনা করার উদ্দেশ্যে । সুন্নাতের ব্যতিক্রম কোনো কর্ম বা পদ্ধতির সমর্থন বা 
খণ্ডন আমাদের উদ্দেশ্য নয়। ঈমানী সাহচর্যের জন্য এক ব্যক্তিকে নির্দিষ্ট করা 
সুন্নাতের আলোকে নিষিদ্ধ বা আপত্তিকর নয়। নেককার মানুষের অভাব, আস্থার 
সংকট ইত্যাদি কারণে মুমিন এরূপ নির্ধারণে বাধ্য হতে পারেন। তবে সাহাবী, 
তাবিয়ী ও তাবি-তাবিরীগণের হুবহু অনুকরণে সাধ্যমত একাধিক নেককার 
মানুষকে আল্লাহর জন্য ভালবাসা ও তাদের সাহচর্য গ্রহণ বেলায়াতের পথে অধিক 
সহায়ক । এক ব্যক্তিকে নির্দিষ্ট করলে সাহচর্যের সকল বরকত লাভের পাশাপাশি 
ভালবাসা অতিভক্তিতে রূপান্তরিত হওয়ার আশঙ্কা থাকে । এছাড়া যে কোনো 
নেককার মানুষের মধ্যেই কিছু ভুলভ্রান্তি ও দুর্বলতা থাকে। নির্দিষ্ট এক ব্যক্তির 
সাহচর্য গ্রহণ করলে এ সকল ভুলভ্রান্তি ও দুর্বলতা অনুসারীর মধ্যেও প্রবেশ করে। 

পক্ষান্তরে একাধিক নেককার মানুষের সাহচর্য গ্রহণ করার মধ্যে অতিরিক্ত 
কয়েকটি কল্যাণ বিদ্যমান। যেমন: সাহাবী-তাবিয়ীগণের সুন্নাতের হুবহু অনুসরণ, 
অতিভক্তির প্রবণতা রোধ এবং একাধিক নেককারের সাহচার্ষের মাধ্যমে ব্যক্তিগত 
ভুলভ্রান্তি ও দুর্বলতাগুলো থেকে মুক্ত হওয়া। পাশাপাশি এক্ষেত্রে মুমিনের হৃদয়ে 
নির্দিষ্ট ব্যক্তির চেয়ে আল্লাহ ও তীর রাসূল (3)-এর মহব্বত অধিক থাকে । কারণ 
এক্ষেত্রে মুমিন অনুভব করেন যে, তিনি আল্লাহ ও তার রাসূল 3% এর জন্য বিভিন্ন 
মানুষের সাহচর্য গ্রহণ করছেন। তিনি আল্লাহ ও তীর রাসূলের ‘মুরীদ’ এবং আল্লাহ 
ও তার রাসূলই তার উদ্দেশ্য বা ‘মুরাদ’ । নেককার মানুষগণ তার সাথী, সহচর ও 
উস্তাদ; তারা কেউ তার ‘মুরাদ’ বা উদ্দেশ্য নন। 
২. ১০. ভালবাসা, শিক্ষা ও দুআর জন্য সাক্ষাৎ 


আমরা অনেক সময় নিজেদের সমস্যা বা অসুবিধার জন্য কোনো পীর, 
বুজুর্গ বা আলিমের কাছে গমন করি। এরূপ গমন, সাক্ষাৎ ও দুআ চাওয়া নিষিদ্ধ 
নয়। সাহাবীগণ রাসূলুল্লাহ 3% -এর কাছে দুআ চাইতেন। তাবেয়ীগণও 
সাহাবীগণের কাছে মাঝেমধ্যে দুআ চাইলে তারা দুআ করতেন। এক ব্যক্তি আনাস 
(রা) -এর কাছে এসে দুআ চায়। তিনি বলেন: “আল্লাহুম্মা আতিনা ফিদদুনিয়া 
হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ।” (হে আল্লাহ, আপনি আমাদেরকে 
দুনিয়ায় কল্যাণ এবং আখেরাতে কল্যাণ দান করুন।) এ ব্যক্তি বার বার দুআ 
চাইলে তিনি শুধু এতটুকুই বলেন ৫ 
৮৫ শাতেবী, আল-ইতিসাম ১/৫০০-৫০১। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিকর ওযীফা ৩২০ 


অপরদিকে তারা এ বিষয়ে বাড়াবাড়ি বা অতিভক্তি নিষেধ করতেন। 
অনেক সময় অনেক সাহাবীর কাছে দুআ চাইলে দুআ করতেন না, কারণ এতে 
মানুষ দুআ চাওয়ার রীতি তৈরি করে নেবে। এক ব্যক্তি খলীফা উমার ইবনুল 
খাত্তাব (রা)-এর কাছে চিঠি লিখে দোয়া চায়। তিনি উত্তরে লিখেন : 

0300 Bi ALG Nah AB 29) 1 

“আমি নবী নই (যে তোমাদের জন্য দুআ করব বা আমার দুআ কবুল 
হবেই), বরং যখন নামায কায়েম করা হবে (বা নামাযের ইকামত দেওয়া 
হবে), তখন তুমি তোমার গোনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে ।”৮৬ 


সা'দ ইবনু আবী ওয়াক্কাস (রা) সিরিয়ায় গেলে এক ব্যক্তি তার কাছে 
এসে দুআ প্রার্থনা করে বলেন: আপনি দুআ করেন, যেন আল্লাহ আমার গোনাহ 
ক্ষমা করেন। তিনি বলেন: আল্লাহ তোমাকে ক্ষমা করুন। এরপর অন্য একজন 
এসে একইভাবে দুআ চান। তখন তিনি বলেন : আল্লাহ তোমাকে ক্ষমা না 
করুন, আগের এ ব্যক্তিকেও ক্ষমা না করুন! আমি কি নবী? (যে সবার জন্য 
দুআ করব বা আল্লাহ আমার দু'আ কবুল করবেনই)।৮" 

রাসূলুল্লাহ 3% ও সাহাবীগণের সুন্নাত সকল অবস্থায় সদা সর্বদা 
নিজের জন্য নিজে মহান প্রভুর কাছে প্রার্থনা করা । পাশাপাশি বিভিন্ন উপলক্ষ্যে 
একে অপরের যাসনূন দুআদি রয়েছে। রাসূলুল্লাহ %& ছাড়া অন্য কারো কাছে 
দুআ চাওয়া, সাহাবী বা তাবেয়ীগণের মধ্যে পরস্পরের দুআ চাওয়া, বা 
তাবেয়ীগণ কর্তৃক সাহাবীগণের নিকট দু'আ চাওয়ার ঘটনা খুবই কম ।** 

অন্যের কাছে দুআ চাওয়া পরিত্যাগ করলে কোনো গোনাহ হবে না। 
কিন্তু যদি কেউ চিন্তা করে যে, অমুক ব্যক্তি দুআ করলেই আল্লাহ কবুল করবেন 
বা অমুক ব্যক্তির দুআই বিপদ উদ্ধারের কারণ তাহলে সে অতিতক্তি বা 
শিরকের মধ্যে নিপতিত হয়ে যাবে। অথবা বুজর্গগণের নিকট দুআ চাওয়ার 
জন্য যদি কেউ নিজের জন্য নিজে দুআ করার মাসনূন রীতি পরিত্যাগ করে, 
কোনো বিপদ, পাপ বা সমস্যায় পতিত হলেই দৌড়ে নেককার মানুষদের কাছে 
চলে যায় তবে সে শুধু বিদ“আতেই লিপ্ত হবে না, উপরস্ত অফুরন্ত সাওয়াব ও 
মহান প্রভুকে আবেগতরে ডাকার বা প্রার্থনা করার অশেষ সাওয়াব, বরকত ও 
আত্মিক প্রশান্তি থেকে বঞ্চিত হবে। 
৮৬ শাতেবী, আল-ইতিসাম ১/৫০১। 


৮৭ শাতেবী, আল-ইভিসাম ১/৫০১। 
৮* আতেবী, আল-ইতিসাম ১/৫০০-৫০৩। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ৩২১ 


সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো একটি হাদীসে সামান্যতম উল্লেখ নেই 
যে, কারো কাছে দুআ চাওয়ার জন্য গমন করলে সামান্যতম কোনো সাওয়াব বা 
বরকত লাভ হয়। পক্ষান্তরে যদি কেউ আল্লাহর জন্য ভালবাসায় উদ্ধুদ্ধ হয়ে দেখা 
করা বা সালাম দেওয়ার জন্য কোনো কারো কাছে গমন করেন তবে তিনি উপরের 
হাদীসগুলোতে বর্ণিত অফুরন্ত সাওয়াব, বরকত, আল্লাহর ভালবাসা ও আখিরাতে 
ছায়া লাভের যোগ্যতা অর্জন করবেন। অনুরূপভাবে যদি কেউ দীনের বা কুরআন- 
সুন্নাহর কোনো মাসআলা বা ইলম শিক্ষার জন্য গমন করেন তাহলেও তিনি 
অফুরন্ত সাওয়াব ও বরকত অর্জন করবেন। বিভিন্ন হাদীসে রাসূলুল্লাহ % 
বলেছেন, ইলম শিখতে বা জানতে যে ব্যক্তি পথ চলে সে প্রতি পদক্ষেপে অগণিত 
সাওয়াব লাভ করে, বাড়ি ফেরা পর্যন্ত সে জিহাদের সাওয়াব লাভ করে, তার জন্য 
ফিরিশতাগণ তাদের পাখাগুলো বিছিয়ে দেন এবং সকল সৃষ্টি দুআ করতে থাকে । 
এ বিষয়ক কয়েকটি হাদীস আমরা কুরআন শিক্ষার ফযীলত প্রসঙ্গে দেখেছি। 

এজন্য পাঠকের কাছে আমার অনুরোধ, আপনি যাকে ‘নেককার’ বা 
‘আল্লাহর প্রিয়' বলে মনে করেন দুআ চাওয়ার উদ্দেশ্যে তার কাছে যাবেন না। 
দীনের কোনো আমল, মাসআলা বা তাকওয়া বিষয়ক পরামর্শ বা শিক্ষার 
উদ্দেশ্যে যাবেন। অথবা একান্তই আল্লাহর জন্য ভালবাসা নিয়ে দেখা করা ও 
সালাম দেওয়ার উদ্দেশ্যে যাবেন। সাক্ষাতের সময় মাসনূন সালাম, মুসাফাহা ও 
কথাবার্তার মধ্যে মাসনূন দুআগুলো বললেই সকল দুআ হয়ে যায়। তারপরও 
ইচ্ছা করলে প্রসঙ্গত দুআ চাইবেন। তবে শুধু দুআ চাওয়ার জন্য কখনোই কারো 
কাছে যাবেন না। চেষ্টা করবেন দুআ চাওয়ার অনুভূতি মন থেকে দূর করে শুধু 
ভালবাসা ও শিক্ষার উদ্দেশ্যে দেখা করতে যাওয়ার । মহান আল্লাহ মনের অবস্থা 
দেখেন। তিনি আপনাকে তদনুসারে সাওয়াব প্রদান করবেন। 


২. ১১. যিক্রের আদব 

যিকরের কিছু আদব রয়েছে । আদব পালন করতে না পারার অর্থ এ নয় 
যে, যিক্র বন্ধ করতে হবে বা এ অবস্থায় ধিক্র করলে পাপ হবে । বরং মুমিন 
সর্বাবস্থায় যিক্রে রত থাকবেন এবং সাধ্যমত আদবগুলো পালনের চেষ্টা করবেন। 

২. ১১ ১. ধিকিরের ওষীফা তৈরি করা 

“ওষীফা” অর্থ নিয়মিত বা নির্ধারিত কর্ম, নির্ধারিত কর্ম তালিকা, 
দৈনন্দিন কর্ম ইত্যাদি। মুমিন নিজের জন্য প্রতিদিনের যে সকল কর্ম পালনের 
নির্ধারিত তালিকা বা কর্মসূচী তৈরি করেন তাকেই “ওযীফা" বলা হয়। 
২১ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিক্র ওষীফা ৩২২ 


বিভিন্ন হাদীসে আমরা বিভিন্ন প্রকার যিকির ও ইবাদতের ফযীলতের 
কথা জানতে পারি। স্বভাবত অধিকাংশ মানুষের ক্ষেত্রে সকল প্রকার নেক 
আমল সবসময় করা সম্ভব হয় না। তবে যিকির বা অন্য কোনো বিষয়ে কোনো 
ফযীলতের বিষয়ে সহীহভাবে জানতে পারলে অন্তত একবার হলেও পালন করা 
মুমিনের কর্তব্য । এরপর যথাসম্ভব তা পালনের চেষ্টা করতে হবে। 

এ ধরনের সাময়িক কর্ম মুমিনের জীবনের মূল নিয়ম হবে না। মূল 
নিয়ম হবে নিয়মিত কর্ম। মুমিনের দায়িত্ব হলো মাসনূন যিকির আযকারের মধ্য 
থেকে নিজের সময়, সুযোগ ও কৃলবের হালতের দিকে লক্ষ্য রেখে একেবারে 
কম না হয় আবার সাধ্যের বাইরে চলে না যায় এমনভাবে নিজের জন্য সুনির্দিষ্ট 
ওযীফা বা নির্ধারিত যিকিরের তালিকা ও কর্মসূচি তৈরি করে নিতে হবে। মাঝে 
মাঝে অনেক যিকির বা ইবাদত করে আবার মাঝে মাঝে একেবারে ছেড়ে 
দেওয়ার চেয়ে অল্প হলেও নির্ধারিত ওযীফা নিয়মিত পালন করা উত্তম। 
আয়েশা (রা) বলেন; রাসূলুল্লাহ ষ্ঠ বলেছেন : 


JS ৭১৮ ১০৫ 599 উ ক ০৬ এ ও 
4 
551 349 209 ০1) এডি 695 ৩ PO ERS 9572 


১2১০৮1১০099 bY এ 

“হে মানুষেরা, তোমরা তোমাদের সাধ্যমতো নফল আমল গ্রহণ কর; 

কারণ তোমরা ক্লান্ত না হলে আল্লাহ ক্লান্ত হবেন না। নিশ্চয় আল্লাহর নিকট 

সবচেয়ে প্রিয় কর্ম হলো যে কর্ম নিয়মিত করা হয়, যদিও তা কম হয়। আর 

মুহাম্মাদ (&)-এর পরিজনের (তিনি ও তার আপনজনদের) নিয়ম ছিল কোনো 

আমল শুরু করলে তা স্থায়ী রাখা ।”৮৯ 

ংখ্য সাহাবী-তাবেয়ীর জীবন থেকে আমরা এ বিষয়টি দেখতে পাই। 

তারা তাহাজ্জুদ, তিলাওয়াত, দোয়া, সালাত পাঠ, চাশৃত, তাসবীহ তাহলীল ও 

অন্যান্য যিকিরের একটি নির্দিষ্ট ওযীফা নিজেদের জন্য নির্ধারণ করে নিয়েছিলেন । 

এর বাইরে তারা সর্বদা অনির্ধারিতভাবে আল্লাহর যিকিরে তাদের জিহ্বা আর্দ্র 

রাখতেন ।** ইতঃপূর্বে আমি এ বিষয়ে উল্লেখ করেছি। আমাদেরও এভাবে কিছু 
যিকির নির্দিষ্ট করে নেয়া উচিত । অতিরিক্ত যিকির হবে অনির্ধারিত ও অগণিত । 


৬ 4৪১০ -কিতাবুল লিবাস, ৪২- বাবুল আলাল হাসীর) ৫/২২০১; (ভা ২৮৭১), মুসলিম (৬- 
সালাতিল মুসাফিরীন, ৩০-বাব আমালিদ্দায়িম) ১/৫৪০, নং ৭৮২ (ভ ১/২৬৬)। 
বৰ রাজা জামিউল উলূম ওয়াল হিকাম, পৃ. ৫৪১-৫৫২ ৷ 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ৩২৩ 


২. ১১. ২. ওষীফা নষ্ট না করা 


অসুবিধার কারণে নির্দিষ্ট সময়ে পালন সম্ভব না হলে পরবর্তী সময়ে তা আদায় 
(কাযা) করার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ £্-এর যুগে সাহাবীগণ এধরনের 
নির্ধারিত যিকর, দু'আ ও তিলাওয়াত পালন করতেন রাত্রে একাকী । তাহাজ্জুদের 
সালাত ও এসকল ঘিক্র, তিলাওয়াত ও দু'আয় তারা রাত্রের অধিকাংশ সময়, 
77727 রর 


Arc পার কিতা 


rs HET 28 

“যে ব্যক্তি তার নির্ধারিত ওযীফা পালন না করে ঘুমিয়ে পড়বে, সে 
যদি তা ফজর ও যোহর সালাতের মধ্যবর্তী সময়ে পড়ে নেয় তাহলে সে 
যথাসময়ে রাতের বেলায় আদায় করার সাওয়াব পাবে ।”৯১ 

রাসূলুল্লাহর ৪) নিয়মও তাই ছিল। আয়েশা (রা) বলেন : 
১৩9 EH LE ০০৪ 975 বু এ) এত di 75586 
LS) ৮৯ ডি 2৩0 ও ৬ do ০৮% 9928 ১৮ oY 

“রাসূলুল্লাহ ক কখনো কোনো আমল করলে তা স্থায়ী (নিয়মিত) 
করতেন । তিনি কখনো ঘুম বা অসুস্থতার কারণে রাত্রে তাহাজ্জুদ আদায় করতে 
না পারলে দিনের বেলায় ১২ রাক'আত সালাত আদায় করতেন।”৯ং 

২. ১১. ৩. যিক্রে মনোযোগ 


যিক্রের সময় হৃদয় ও জিহ্বাকে একত্রিত করার জন্য সর্বদা চেষ্টা করতে 
হবে। মুখে যা উচ্চারণ করতে হবে মনকে তার অর্থের দিকে নিবদ্ধ রাখতে হবে। 
যিক্রের শব্দের সাথে হৃদয়কে আলোড়িত করতে হবে। সর্বোত্তম যিক্র হলে - যা 
মুখে ও মনে একত্রে উচ্চারিত হয় ৷ দ্বিতীয় পর্যায়ের যিক্র - শুধু মনের যিক্র। 
তৃতীয় শর্যায়ের যিক্র- শুধু মুখের যিক্র। অনেক সময় যাকিরের মনে 
ওয়াসওয়াসা আসে যে, চলতে ফিরতে, গাড়িতে, মাজলিসে বা জনসমক্ষে মুখের 
যিক্র করলে রিয়া হবে বা মানুষ রিয়াকারী বলবে, কাজেই শুধু মনে যিক্র করি। 
৯১ মুসলিম (৬-কিতাব সালাতিল মুসাফিরীন, ১৮-বাব জামি সালাতিল লাইল ১/৫১৫, নং ৭৪৭ (ভারতীয় 


১/২৫৬)। দেখুন : সা সিনদী ৩/২৫৯, তুহফাতুল আহওয়াষী ৩/১৫০। 
৯২ মুসলিম (৬-কিতাব সালাতিল মুসাফিরীন, ১৮-বাব জামি সালাতিল লাইল ১/৫১৫ (ভারতীয় ১/২৫৬)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3)-এর যিকর ওযীফা ৩২৪ 


এ চিন্তা অর্থহীন ও যিক্র থেকে বিরত রাখার জন্য শয়তানী ওয়াসওয়াসা। 
যাকিরের দায়িত্ব, নিজের মনকে আল্লাহ-মুখী করা ও রিয়া থেকে পবিত্র করা। 
সাথে সাথে বেপরোয়াভাবে সর্বদা নিজের জিহ্বাকে যিক্রে ব্যস্ত ও আর্দ্র রাখা । 

২. ১১. ৪. মনোযোগের উপকরণ: সুন্নাত বনাম বিদ'আত 

যিক্র এবং অন্য সকল ইবাদতের প্রাণ মনোযোগ । মনোযোগ একটি 
মাসনূন ইবাদত । রাসূলুল্লাহ ঞ ও সাহাবীগণ মনোযোগ সহকারে ঘিক্রের 
সাথে হৃদয়কে আলোড়িত করে ক্রন্দন ও আবেগসহ যিকর করতেন। এ 
মনোযোগ ও আবেগ সৃষ্টির জন্য কোনো বিশেষ পদ্ধতি তাদের কর্ম থেকে 
আমরা দেখতে পাই না। তারা স্বাভাবিকভাবেই মনোযোগ সহকারে যিকর 
করতেন। পরবর্তী যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন আলিম, আবিদ বা যাকির 
মনোযোগ সৃষ্টির জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন। এ সকল পদ্ধতি 
ক্রমান্বয়ে যিক্রের অংশে পরিণত হয়ে বিদ'আতে পর্যবসিত হয় । 

যেমন, ইমাম নববী বলেন: “যাকিরের জন্য লা- ইলা-হা ইল্লাল্লাহ একটু 
টেনে টেনে এর অর্থ মনের মধ্যে নেড়েচেড়ে চিন্তা করে যিকর করা উত্তম।”৯৩ 

এরূপ “মন্দ' অর্থাৎ উচ্চারণের দীর্ঘায়ন বা প্রলম্বন কোনো ইবাদত নয়; 
কারণ রাসূলুল্লাহ % বা সাহাবীগণ থেকে যিকর ইবাদত পালনের পদ্ধতি হিসেবে 
এটি বর্ণিত হয়নি । সুন্নাতের আলোকে এরূপ টানার মধ্যে কোনো সাওয়াব নেই। 
যিক্রটি মুখে উচ্চারণ করা ও মনে এর অর্থ অনুধাবন ও চিন্তা করা-ই ইবাদত। 
উচ্চারণ বা অর্থ-চিন্তার প্রয়োজনে যাকির যদি ব্যক্তিগতভাবে একটু থেমে বা 
প্রলম্ষিত করে যিক্র করেন তাহলে এ থামা বা প্রলম্বনের মধ্যে কোনো পাপ বা 
সাওয়াব নেই, শুধু তবে অনুধাবন ও হৃদয় নাড়ানো ইবাদতের সাওয়াব পাবেন। 

তাহলে উচ্চারণ প্রলম্িত করার কারণে তিনি কোনো পাপ বা সাওয়াব 
পান নি; তবে এ কর্মটি তার অর্থ অনুধাবনের ইবাদতকে সহায়তা করলে তিনি 
অর্থ অনুধাবনের গভীরতা অনুসারে সাওয়াব পাবেন। যদি কেউ এভাবে না টেনে 
স্বাভাবিক বিশুদ্ধ উচ্চারণের সাথে সাথে অনুরূপ অনুধাবন ও চিন্তা করতে পারেন 
তাহলে তিনিও একই সাওয়াব অর্জন করবেন । তবে আমরা দেখেছি যে, যদি টান, 
প্রলম্বন, দীর্ঘায়ন বা সুন্নাতের অতিরিক্ত কোনো পদ্ধতি, প্রক্রিয়া বা নিয়মকে কেউ 
রীতি হিসাবে গ্রহণ করেন অথবা এরূপ কোনো বিষয়ে অতিরিক্ত কোনো সাওয়াব 
বা ইবাদত হচ্ছে বলে মনে করেন তাহলে তা বিদ“আতে পরিণত হবে। 


৯০ নাবাৰী, আল-আবকার, পৃ. ৩৪। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ৩২৫ 


তাহলে আমরা দেখছি যে, যদি কেউ মনোযোগ অর্জনের জন্য একটু 
ধীরে লয়ে টেনে টেনে উচ্চারণ প্রলম্বিত করে অথবা চোখ বন্ধ করে, 
বিশেষভাবে বসে বা উচ্চারণ করে যিকর করেন তাহলে তাকে দোষ দেওয়া 
যায় না। এগুলো জায়েয কর্ম। তিনি একটি জায়েয উপকরণ একটি মাসনূন 
ইবাদত অর্জনের জন্য ব্যবহার করছেন। কিন্তু সমস্যা ত্রিবিধ : 

প্রথম সমস্যা: রাসূলুল্লাহ 8) ও সাহাবীগণ এভাবে ধীর ধীরে বা 
টেনে টেনে উচ্চারণের রীতি অনুসরণ করতেন বলে কোথাও জানা যায় না। 
তারা ঠোট নেড়ে স্বাভাবিকভাবে উচ্চারণ করতেন বলে অগণিত হাদীসে আমরা 
দেখি। কখনো কোনো রকম ব্যতিক্রম উচ্চারণ করলে তা সাহাবীগণ বর্ণনা 
করতেন। এখন আমরা কোন্‌ যুক্তিতে তাদের রীতির বাইরে যাব? 

রাসূলুল্লাহ &% ও সাহাবীগণ চোখ মেলে দৃষ্টিকে সাজদার স্থানে নিবদ্ধ 
করে সালাত আদায় করতেন। তারা কখনো চোখ বুজে সালাত আদায় 
করেছেন বলে আমরা কোথাও বর্ণনা পাচ্ছি না । আমরা জানি যে, চক্ষু বন্ধ করে 
যিক্র, সালাত, মুরাকাবা ইত্যাদিতে মনোযোগ বেশি আসে । কিন্ত মনোযোগ 
সৃষ্টির যুক্তিতে কি আমরা চোখ বুজে সালাত আদায় করতে পারব? রাসূলুল্লাহ 
%% ও তীর সাহাবীগণ মনোযোগ অর্জনের জন্য সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন। 
তা সত্ত্বেও তারা মনোযোগ সৃষ্টির জন্য এ সকল রীতি অনুসরণ করেননি । 
আমরা কিভাবে তাকে ভাল বলব? 

দ্বিতীয় সমস্যা: প্রয়োজনে ইবাদত পালনের জন্য কোনো জায়েয উপকরণ 
ব্যবহার করা যেতে পারে। যেমন, দাড়িয়ে সালাত পড়া ইবাদত। কারো জন্য 
দাড়াতে অসুবিধা হলে তিনি লাঠি ব্যবহার করতে পারেন। কিন্তু আমরা সবার জন্য 
লাঠি ব্যবহারের রীতি প্রচলন করতে পারি না। মনোযোগের জন্য দু একবার চোখ 
বন্ধ করে সালাত আদায়ের অনুমতি কেউ কেউ দিয়েছেন। কিন্তু সর্বদা চোখ বন্ধ 
করে সালাতের রীতি চালু করা কখনোই সম্ভব নয়। অনুরূপভাবে কোনো যাকির 
মনোযোগের প্রয়োজনের এ সকল জায়েয উপকরণ ব্যবহার করতে পারেন; কিন্তু 
সুন্নাতের ব্যতিক্রম কোনো কিছুকেই রীতিতে পরিণত করা যায় না। কারণ তাতে 
সুন্নাত পদ্ধতি মৃত্যুবরণ করে এবং তৃতীয় সমস্যটির উদ্ভব হয়। 

তৃতীয় সমস্যা: এরূপ উপকরণের সবচেয়ে ক্ষতিকর দিক আবিদ এক 
পর্যায়ে উপকরণকে ইবাদতের অংশ মনে করেন । তখন তা বিদ'আতে পরিণত 
হয়। যেমন, যে ব্যক্তি টেনে টেনে “লা- ইলা-হা ইল্লাল্লাহ’ উচ্চারণ করছেন তিনি 
ভাবছেন - যে ব্যক্তি স্বাভাবিকভাবে তা উচ্চারণ করছে তার ইবাদতটি পূর্ণাঙ্গ 
হচ্ছে না। অথবা একটু টেনে উচ্চারণ করলে ইবাদতটি আরো ভাল হতো । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিকর ওষীফা ৩২৬ 


এখানে তিনটি কর্ম আছে : যিক্রটির উচ্চারণ, মনোযোগ ও ধীর লয়। 
তিনি তিনটি কাজকেই পৃথক ইবাদত মনে করছেন। প্রথম দুটি অর্জিত হলেও 
তৃতীয়টির অভাব থাকলে ইবাদতকে অসম্পূর্ণ ভাবছেন। যে কাজটিকে রাসূলুল্লাহ 
কট ইবাদত বলেননি বা করেননি তাকে তিনি ইবাদত মনে করছেন। অথবা তিনি 
ভাবছেন যে, এভাবে টেনে না পড়লে মনোযোগ আসতেই পারে না। অর্থাৎ 
মনোযোগ অর্জনের একমাত্র উপকরণ এভাবে টেনে উচ্চারণ করা । এভাবে তিনি 
মনে করছেন যে, রাসূলুল্লাহ & ও তার সাহাবীগণের মতো স্বাভাবিক উচ্চারণের 
মনোযোগ আসতে পারে না। এ কথার অর্থ ,- “পরিপূর্ণ সুন্নাত পদ্ধতিতে ইবাদত 
করলে ইবাদত পূর্ণ হবে না বা রাসূলুল্লাহ ও সাহাবীগণের ইবাদত পূর্ণ ছিল 
না!’ এভাবে তিনি ক্রমান্বয়ে বিদ'আতের গভীর থেকে গভীরে প্রবেশ করবেন। 


আমরা জানি যে, মনোযোগ ও বিনয় সহকারে সালাত আদায় একটি 
গুরুত্বপূর্ণ ইবাদত । হাদীস শরীফে প্রত্যেক সালাতকে জীবনের শেষ সালাত মনে 
করে ভয়ভীতি ও বিনয় সহকারে আদায় করার উৎসাহ দেওয়া হয়েছে। এখন 
একব্যক্তি সালাতের মধ্যে এ অবস্থা সৃষ্টির জন্য কাফনের কাপড় পরিধান করে বা 
গলায় বেড়ি পরে সালাত আদায় করতে শুরু করলেন। এক্ষেত্রে তিনি এমন 
একটি উপকরণ ব্যবহার করছেন যা খেলাফে সুন্নাত বা সুন্নাত-সম্মত নয়। এ 
উপকরণ কখনো রাসূলুল্লাহ 2 ও সাহাবীগণ ব্যবহার করেননি, যদিও সালাতের 
মনোযোগ সৃষ্টির আগ্রহ তাদের ছিল সবচেয়ে বেশি। এরপরেও যদি তিনি 
মাঝেমধ্যে এ উপকরণ ব্যবহার করেন তাহলে হয়ত কেউ কেউ তা মেনে নেবেন 
বা প্রতিবাদ করবেন না। কিন্তু তিনি যদি একে সালাতের অবিচ্ছেদ্য রীতি 
বানিয়ে নেন তাহলে তা নিঃসন্দেহে বিদ'আতে পরিণত হবে। তৃতীয় পর্যায়ে যদি 
তিনি সালাতের জন্য কাফনের কাপড় বা বেড়ি পরিধানকে অতিরিক্ত একটি 
ইবাদত বলে মনে করেন অথবা এ পোশাক ছাড়া সালাতের মনোযোগ সম্ভব নয় 
বলে মনে করেন তাহলে তার বিদ“আত আরো পরিপক্কতা লাভ করবে। 

উপরের দীর্ঘ আলোচনার উদ্দেশ্য যিক্র কেন্দ্রিক কিছু বিভ্রান্তি 
সমাধানের চেষ্টা করা। যিক্রের মনোযোগ সৃষ্টির জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন 
আবিদ বা যাকির বুজুর্গ বিভিন্ন উপকরণ ব্যবহার করেছেন। যেমন, ঘাড় বা 
শব্দ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কল্পনা করা, ইত্যাদি । এগুলি সবই 
খেলাফে সুন্নাত উপকরণ । ব্যক্তিগত পর্যায়ে মাঝেমধ্যে এ সকল উপকরণের 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ৩২৭ 


ব্যবহার অনেকটা চোখ বুজে সালাত আদায়ের মতো । কিন্ত ক্রমান্বয়ে এগুলিকে 
রীতি বানিয়ে ফেলা হয়েছে এবং এরপর সেগুলোকে ইবাদত বলে মনে করা 
হয়েছে। এভাবে বিদ'আতের সৃষ্টি হয়েছে। 

এখানে আমাদের কয়েকটি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন 

(ক) সকল ইবাদত, সাওয়াব ও কামালাতের ক্ষেত্রে একমাত্র পরিপূর্ণ 
আদর্শ রাসূলুল্লাহ %%। তিনি আমাদেরকে সকল ইবাদতের ও কামালাতের 
পরিপূর্ণ, পূর্ণাঙ্গ ও বিস্তারিত সুন্নাত বা রীতি ও পদ্ধতি শিখিয়ে গিয়েছেন। তার 
সাহাবীগণ তার সুন্নাত অনুসরণের পূর্ণাঙ্গ আদর্শ। সুন্নাতের মধ্যেই নিরাপত্তা, 
মুক্তি ও কামালাত। আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে ইবাদতে, উপকরণে, 
পদ্ধতিতে, প্রকরণে সবকিছুতে সুন্নাতের মধ্যে থাকা । 

€খ) রাসূলুল্লাহ ক যা করেননি বা শেখাননি তা-ই খেলাফে সুন্নাত। 
এক্ষেত্রে বলতে পারব না যে, তিনি তো নিষেধ করেননি। এ কথা বললে আর 
কোনো সুন্নাতই পালন করা যাবে না। সালাতুল ঈদের আযান দিতে, রামাদান 
ছাড়া অন্য সময়ে সালাতুল বিত্র জামাতে আদায় করতে বা খালি মাথায় সালাত 
আদায় করতে তিনি নিষেধ করেন নি। এরূপ অগণিত উদাহরণ রয়েছে। 
ইবাদতের পূর্ণতা অর্জনের আহ তারই সবচেয়ে বেশি ছিল। ইবাদতের পূর্ণতার 
পথ শেখানোর দায়িত্বও তারই ছিল। তা সত্তেও তিনি যা করেননি বা শেখাননি তা 
বর্জনীয় । “সুযোগ ও প্রয়োজন থাকা সত্বেও তিনি করেননি’ অর্থ - তিনি তা বর্জন 
করেছেন। এ বিষয়ে আমি “এহইয়াউস সুনান” গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছি। 


অতএব, কোনো ইবাদত পালনের জন্য সুন্নাতে শেখানো হয়নি এমন 
কোনো উপকরণ ব্যবহার করা উচিত নয়, বিশেষত যে উপকরণ রাসূলুল্লাহ £ বা 
তার সাহাবীগণ ব্যবহার করতে পারতেন, কিন্তু করেননি তা ব্যবহার করা কখনোই 
উচিত নয়। একান্ত বাধ্য হলে, সুন্নাত পদ্ধতিতে ও সুন্নাত পর্যায়ের ইবাদত 
পালনের জন্য কোনো উপকরণ ব্যবহার করা যায়, তবে তাকে রীতিতে পরিণত 
করা উচিত নয়। সর্বাবস্থায় সুন্নাতের বাইরে না যাওয়াই আমাদের জন্য মঙ্গল। 

(গ) যদি কেউ ব্যক্তিগত পর্যায়ে মাঝে মধ্যে আবেগ, মনের প্রেরণা বা 
তৃপ্তির কারণে এ ধরনের কোনো উপকরণ ‘মনোযোগ’ অর্জনের জন্য ব্যবহার 
করেন তাহলে তা হয়ত আপত্তিজনক হবে না। তবে এগুলোকে রীতিতে 
পরিণত করা যাবে না। 

(ঘ) আমাদের মনে রাখতে হবে যে, আমাদের উদ্দেশ্য এ নয় যে, 
ইবাদত করে আল্লাহকে কৃতার্থ করে দেব বা তাকে জান্নাত প্রদানে বাধ্য করব বা 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিকর ওযীফা ৩২৮ 


নির্দিষ্ট কোনো ফলাফল লাভ করব। আমাদের উদ্দেশ্য, আমরা তার করুণা, 
রহমত ও ক্ষমা চাই এ আবেগটা প্রকাশ করব। সুন্নাতের অনুসরণই মুলত 
ইবাদত। সুন্নাতের মধ্যে থেকে আমরা যতটুকু ইবাদত করব ততটুকুই আমাদের 
জন্য যথেষ্ট । সুন্নাতের মধ্যে থেকে যতটুকু করতে পারি তাতেই আমাদের চলবে। 
ইবাদত পালনের নির্দেশ দিয়েছেন। মনোযোগ অর্জনের জন্য বিভিন্ন উপায় মানব 
সমাজে প্রচলিত। যেমন, বনে জঙ্গলে চলে যাওয়া, নির্জন প্রান্তরে যাওয়া, চক্ষু বন্ধ 
করা, আত্মসম্মোহন করা ইত্যাদি। এ ধরনের কোনো পদ্ধতি তিনি আমাদেরকে 
শিখিয়ে জাননি। চোখ মেলে, মসজিদে জামাতের সাথে স্বাভাবিক পোশাকে 
যতটুকু সম্ভব মনোযোগ অর্জন করা । এতে যতটুকু হবে তাতেই আমাদের চলবে। 
এর বেশি এগোতে যাওয়ার অর্থ তার সুন্নাতের প্রতি অবজ্ঞা করা । তিনি করেননি 
বা শেখাননি এমন কোনো উপায় বা উপকরণ দিয়ে ইবাদতকে উচ্চমার্গে নিয়ে 
যাওয়ার অর্থ তার শিক্ষাকে অপূর্ণ মনে করা। আমরা হয়ত দেখতে পাব যে, 
অনেক আবিদ বা যাকির চোখবুজে, কাফনের কাপড় পরিধান করে, সালাতের 
আগে আত্ত্সম্মোহন করে নিয়ে, মস্তিষ্ককে অটো সাজেশনের মাধ্যমে আলফা বা 
উপরে বা নিচে কবর তৈরি করে তার মধ্যে দাড়িয়ে বা এ ধরনের বিভিন্ন উপকরণ 
ব্যবহার করে সালাত আদায় করে খুবই আনন্দ, তৃপ্তি, মনোযোগ ও আধ্যাত্মিক 
উন্নতি অনুভব করছেন। এক্ষেত্রে আমাদের করণীয় কি ? মনোযোগ অর্জনের জন্য 
এ সকল উপকরণ ব্যবহার করা বা এসকল উপকরণকে সালাত আদায়ের সাথে 
রীতিতে পরিণত করা ? নাকি সুন্নাতের মধ্যে সীমাবদ্ধ থাকা ? 


সম্মানিত পাঠক, এ সকল মজা, তৃপ্তি, আধ্যাত্মিক অনুভূতি ইত্যাদি 
কোনোটিই ইবাদত নয়। এগুলো একান্তই জাগতিক, পার্থিব ও মনোদৈহিক 
বিষয়। এগুলোর জন্য কোনোপ্রকার সাওয়াব বা আল্লাহর নৈকট্য আপনি 
পাবেন না। সিয়াম রাখলে আমরা দৈহিক ও জাগতিকভাবে অনেক লাভবান 
হই। এ লাভগুলো ইবাদত নয়। এগুলো ইবাদতের অতিরিক্ত লাভ। এ সকল 
জাগতিক বিষয়ের জন্য ইবাদত করলে তা আর ইবাদত থাকে না । ইবাদত অর্থ 
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ষ্-এর অনুসরণে ইবাদত করা। কাজেই, এ সকল উন্নতী 
ও বুজুগীর কথা যেন আপনাকে মোহিত না করে। হৃদয়কে মুহাম্মাদুর 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ৩২৯ 


রাসূলুল্লাহ &&-কে দিয়ে মোহিত করে রাখুন, তাকে অনুসরণ করুণ । সেখানে 
আর কাউকে প্রবেশ করতে দেবেন না। আমরা চোখ মেলে, জামাতে, সুন্নাতের 
শিক্ষার মধ্যে থেকেই সালাত আদায় করব। এভাবেই যতটুকু সম্ভব মনোযোগ 
অর্জনের চেষ্টা করব। এভাবেই যতটুকু তৃপ্তি ও আধ্যাত্মিক উন্নতি অনুভব 
করতে পারি তাতেই আমাদের চলবে । এটুকু নিয়েই আমরা মহাবিচারের দিনে 
মহাপ্রভুর দরবারে হাজিরা দিতে চাই । এ সামান্য পুঁজি নিয়েই আমরা সেদিনে 
রাহমাতুল্লিল আলামীন নবীয়ে মুসতাফা %%-এর হাউযে হাযিরা দিতে চাই। 

সম্মানিত পাঠক, উপরের বিষয়গুলো সামনে রেখে, যথাসম্ভব 
মনোযোগ অর্জন করে যিক্র করার চেষ্টা করুন। সুন্নাতে স্পষ্টভাবে শেখানো 
হয়নি এমন কোনো বিষয়কে যিক্রের সাথে জড়িয়ে ফেলবেন না বা রীতিতে 
পরিণত করবেন না। আল্লাহ আমাদেরকে সুন্নাতে তৃপ্ত থাকার তাওফীক দিন 
এবং আমাদেরকে সুন্নাতের অনুসরণের মধ্যে থেকেই তীর সন্তুষ্টি, পরিপূর্ণ 
বেলায়েত ও কামালাত অর্জনের তাওফীক দান করুন। 


২. ১১. ৫. বসা, শয়ন, একাকিত্ব ও পবিত্রতা 
করা হচ্ছে তার প্রতি পরিপূর্ণ আদব, বিনয়, আগ্রহ, আবেগ ও ভালবাসা নিয়ে শান্ত 
মনে বসতে হবে। সম্ভব হলে কিবলামুখী হয়ে বসা উত্তম। তবে প্রয়োজনে শুয়েও 
যিক্র ও ওযীফা আদায় করা যায়। আয়েশা (রা) বলেন: 


4 টি 2 A ES PES CE PEO LE AE 
০৬ Uy ৬০০৮ fl 01780 98 BE OS 
“আমার নিয়মিত অপবিত্রতার সময়ে রাসূলুল্লাহ £্ুঁ আমার কোলে 
মাথা রেখে শুয়ে কুরআন তিলাওয়াত করতেন ৷” 
আয়েশা (রা) নিজের সম্পর্কে বলেছেন : 
২০১13857842 Re পেকে রা রে 
“আমার নিয়মিত তিলাওয়াত-ওষীফা বা তার অধিকাংশই আমি 
নিজের বিছানায় শুয়ে শুয়ে পাঠ করি।”* 


* বুখারী (১০০-কিতাবু তাওহীদ, ৫২-বাব.. মাহির বিল কুরআন) ৬/২৭৪৪ (ভা ২/১১২৬); মুসলিম (৩- 
কিতাবুল হায়য. ৩-বাব জাওয়ায গুসল...) ১/২৪৬, নং ৩০১ (ভারতীয় ১/১৪৩)। 
* ইবনু আবী শাইবা, আল-সুসান্নাফ ২/২৪১, ৬/১৪৩, নাবাবী, আল-আযকার, পৃ. ৩৩। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ()-এর যিক্র ওযীফা ৩৩০ 


যথাসম্ভব পবিত্র ও নির্জন স্থানে যিকর করা উত্তম। পবিত্র নামের 
যিক্রের জন্য মেসওয়াক করা ও মুখকে দুর্গন্ধমুক্ত করা উচিত ।*৬ 

২. ১১. ৬. যিক্র রত অবস্থায় বিভিন্ন কর্ম 

ইমাম নববী, ইমাম ইবনুল জাযারী প্রমুখ উল্লেখ করেছেন যে, যিকর 
উত্তর প্রদান করে আবার যিক্রে রত হবেন। যদি তার নিকট কেউ হাচি দিয়ে 
“আল-“হামদু লিল্লাহ' বলেন, তাহলে তিনি তার জওয়াবে “ইয়ারহামু কাল্লাহ’ 
শুরু হলে, তিনি আযানের কথাগুলো বলে মুয়াযযিনের জওয়াব প্রদানের পরে 
যিক্রে রত হবেন। যিক্র রত অবস্থায় কোনো অন্যায়, ইসলাম বিরোধী বা 
নির্দেশনার সুযোগ আসলে তা পালন করবেন, কেউ উপদেশ বা পরামর্শ চাইলে 
তা প্রদান করবেন, এরপর আবার যিক্রে রত হবেন । অনুরূপভাবে ঘুম আসলে 
বা খুব ক্লান্ত হয়ে পড়লে কিছুক্ষণ বিশ্রাম করে আবার যিক্র শুরু করবেন ।৯* 


২. ১১. ৭. উচ্চারণ ও শ্রবণ 


শরীয়ত সম্মত বা মাসনূন যিকর, সালাতের মধ্যে বা সালাতের বাইরে 
সকল প্রকার যিক্রের ক্ষেত্রেই মূলনীতি যে, তা স্পষ্ট জিহ্বা দ্বারা এভাবে 
উচ্চারণ করতে হবে যে, উচ্চারণকারী কোনো সমস্যা বা অসুবিধা না থাকলে 
তার নিজের উচ্চারণ শুনতে পাবেন। এভাবে নিজে শুনার মতো করে জিহ্বা 
দ্বারা উচ্চারণ করা না হলে তা যিক্র বলে গণ্য হবে না। তবে মনের স্মরণ, 
তাফাক্কুর বা ফিকিরের কথা ভিন্ন ।৯” 

২. ১১. ৮. নিঃশব্দে বা মৃদু শব্দে যিক্র করা 


ইতোপূর্বে আমরা দেখেছি যে, যিক্র অর্থ স্মরণ করা বা করানো। 
স্মরণ করানো বা ওয়ায-নসীহত জাতীয় যিক্রে প্রয়োজন মতো জোরে 
আলোচনা করতে হবে, যাতে শ্রোতাগণ শুনতে পান। আর স্মরণ করা বা 
সাধারণ যিক্রের ক্ষেত্রে যাকিরের কর্ম নিজে শোনা ও তার প্রতুকে শোনানো । 
এক্ষেত্রে সুন্নাত চুপে চুপে ও অনুচ্স্বরে যিক্র করা । 
৯৬ নাবাবী, আল-আযকার, পৃ. ৩৩-৩৪। 


** নাবাবী, আল-আযকার, পৃ. ৩৫, ইবনুল জাযারী, শাওকানী, তুহফাতুয যাকিরীন, পৃ. ৩২-৩৩। 
* নাবাবী, আল-আযকার, ৩৫, ইবনুল জাযারী, শাওকানী, তুহফাতুয যাকিরীন, পৃ. ৩২-৩৩ । 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে . ৩৩১ 


যিক্র একটি নফল ইবাদত । সকল নফল ইবাদতের ক্ষেত্রেই সুন্নাতের 
সাধারণ মূলনীতি যথাসম্ভব একাকী ও যথাসম্ভব চুপে চুপে তা আদায় করা। 
যিক্র সম্পর্কিত সকল হাদীস, সাহাবী-তাবেয়ীগণের কর্ম ও চার ইমামসহ 
তাবেয়ী, তাবে-তাবেয়ী ফকীহ ও ইমামগণের মতামত পর্যালোচনা করলে 
সন্দেহাতীতভাবে আমরা বুঝতে পারি যে, যিক্রের মূল সুন্নাত নীরবে, মনে 
মনে বা মৃদু শব্দে যিক্র করা। | 

রাসূলুল্লাহ & ও সাহাবীগণ সাধারণত সকল যিক্র চুপে চুপে ঠোট নেড়ে 
বা মৃদু শব্দে পালন করতেন। কোনো কোনো যিকর, যেমন ঈদুল আযহার 
প্রথম যুগের সকল ফকীহ ও ইমাম একমত হয়েছেন যে, যে সকল স্থানে বা সময়ে 
রাসূলুল্লাহ ঞ& জোরে বা শব্দ করে যিক্র করেছেন বলে স্পষ্টভাবে হাদীসে বর্ণিত 
হয়েছে, সে সকল স্থান বা সময় ছাড়া অন্য সকল স্থানে ও সময়ে যিকর আস্তে বা 
মৃদু স্বরে আদায় করা সুন্নাত এবং জোরে বা উচ্চৈঃস্বরে যিক্র সুন্নাতের খেলাফ। 


২. ১১. ৯. হানাফী মাযহাবে জোরে যিক্র বিদ'আত 


হানাফী মাযহাবে এ বিষয়ে খুবই কড়াকড়ি করা হয়েছে। হানাফী 
মাযহাবের মূলনীতি যিক্রের ক্ষেত্রে মূল সুন্নাত চুপে চুপে নিম্নস্বরে যিকর করা 
০1১19 ৯এ। আর জোরে বা উচ্চশব্দে যিক্র করা মূলত বিদ'আত ।৯* শুধু যে 
সকল যিক্র ও দু'আ রাসূলুল্লাহ ভু ও তার পরে সাহাবীগণ শব্দ করে পাঠ 
করতেন বলে নিশ্চিতরূপে এজমা বা সহীহ হাদীস দ্বারা সুপ্রমাণিত, যেমন - ঈদুল 
দু'আ সশব্দে উচ্চারণ করা হানাফী মাযহাবে বিদ'আত ও মাকরুহ তাহরীমী। 
যেখানে সুন্নাত অথবা বিদ'আত হওয়ার ক্ষেত্রে সন্দেহ আছে সেখানে তাকে 
বিদআত হিসাবে গণ্য করে তা বর্জন করতে হবে। উপরন্ত যে সুন্নাত পালন 
করতে বিদ্“আতের সাথে সম্পৃক্ত হতে হয় সে সুন্নাতও বর্জন করতে হবে। কারণ 
বিদ'আত বর্জন করা ফরয, আর সুন্নাত বা সাওয়াব অর্জন করা ফরয নয়। ফরয 
নষ্ট করে কোনো সুন্নাত পালন করা যায় না। হানাফী মযহাবের সকল প্রাচীন গ্রন্থ 
ও অন্যান্য মাযহাবের গ্রন্থে এ বিষয়ে বারাবার বলা হয়েছে ।৯০০ 


৯* কাসানী, বাদাইউস সানাই ১/২০৪ ৷ . 
১০০ দেখুন: কাসানী, বাদাইউস সানাই ১/১৯৬, ১৯৭, ২০৪, ২০৭, ২৭৪, ২৭৭, ৩১০, ৩১৪, ইবন হাজার, 
ফাতহুল বারী ২/৩২৬, মুনাবী, ফাইদুল কাদীর ১/২৯৭, ইবনুল আসীর, 'জামিউল উসূল ৬/২৫৮ ৷ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%)-এর যিক্র ওযীফা ৩৩২ 


২. ১১. ১০. পরবর্তী যুগে জোরে যিক্র-এর প্রচলন ও সমর্থন 

সাহাবী, তাবেয়ী ও তাবে-তাবেয়ীগণের যুগ শেষ হওয়ার পরে 
ক্রমান্বয়ে সমাজে বিভিন্ন সুন্নাত বিরোধী কর্ম প্রবেশ করতে থাকে । বিশেষত 
বাগদাদের খিলাফতের পতনের পরে সারা মুসলিম বিশ্বে অজ্ঞানতা, কুসংস্কার, 
ফিতনা ফাসাদ ইত্যাদি ছড়িয়ে পড়ে । ইসলামী জ্ঞান, বিশেষত কুরআন, হাদীস 
ও ফিকহের চর্চা কমে যায় । বিশাল মুসলিম বিশ্বের তুলনায় অতি নগণ্য সংখ্যক 
আলিম উলামা ইলমের ঝাণ্ডা বয়ে চলেন। 
ফলাফল, বিভিন্ন স্থানে প্রচলন ইত্যাদির কারণে অনেকে সশব্দে যিকর করতে 
শুরু করেন। ক্রমান্বয়ে তা রীতিতে পরিণত হয়। পরবর্তীতে তা ব্যক্তিগত 
থেকে সম্মিলিত যিক্রের রীতিতে পরিণত হয়। সে যুগে কোনো কোনো আলিম 
যখন এভাবে জোরে যিক্রের প্রচলন দেখতে পান, তখন সেগুলোর পক্ষে মত 
প্রকাশ করেন। তারা এভাবে যিক্রকারীদের মধ্যে অনেক নেককার মানুষকে 
দেখতে পান এবং এভাবে যিক্রের মধ্যে ফল’ দেখতে পান। এজন্য তারা 
একাকী বা একাধিক ব্যক্তি একত্রে জোরে জোরে যিক্রকে জায়েয বলে বিভিন্ন 
প্রমাণাদি পেশ করেন। তারা জোরে যিক্রের বিরুদ্ধে কুরআন, হাদীস ও 
ইমামগণের মতামতকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে বাতিল করে দেন।১০১ 


আপনারা যে কোনো গবেষক একটু চেষ্টা করলেই বিষয়টি জানতে 
পারবেন। ৫০০ হিজরী পর্যন্ত লেখা সকল ফিকহের গ্রন্থ আপনারা পাঠ করে 
দেখুন, সেখানে জোরে যিক্রকে বিদ'আত লেখা হয়েছে। অথচ পরবর্তী যুগে 
দুই একজন লেখক ঢালাওভাবে জেরে বা সশব্দে যিক্র জায়েয করেছেন এবং 
ঘুরিয়ে ফিরিয়ে ইমামদের সকল কথা বাতিল করে দিয়েছেন। | 

তা সত্ত্বেও অধিকাংশ আলিম স্পষ্ট লিখেছেন যে, জোরে যিক্র জায়েয 
হলেও মসজিদের মধ্যে ইল্ম ও ফিকহ শিক্ষামূলক যিক্র বা ওয়াব-আলোচনা 
ছাড়া কোনো যিক্র জোরে বা উচ্চৈঃস্বরে করা মাকরুহ, অর্থাৎ মাকরুহ 
তাহরীমি ।১০২ এটি হলো মসজিদের মধ্যে একাকী জোরে যিক্র করার বিধান। 
এখন সবাই মিলে সমবেতভাবে, সমস্বরে ও এঁক্যতানে যিক্রের কী বিধান হবে 
তা পাঠক নিজেই চিন্তা করুন। 


১০ হাশিয়াতুত তাহতাৰী, পৃ. ৩১৮। 
১০২ ইবনু নুজাইম (৯৭০ হি), আল-আশবাহ ওয়ান নাযাইর ২/৩৬০। 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ৩৩৩ 


আমাদের সমাজে উচ্চৈঃ্বরে যিক্রের খুবই প্রচলন । এখানে সংক্ষেপে 
কয়েকটি বিষয় আলোচনা করা প্রয়োজন : 

(১) জায়েয বা না-জায়েয আমাদের বিবেচ্য নয়। আমাদের বিবেচ্য 
সুন্নাত কি? অনেক কর্মই জায়েয, কিন্তু সুন্নাত নয়। আমরা এখানে যিক্রের 
ইবাদতকে সুন্নাত পদ্ধতিতে হুবহু রাসূলুল্লাহ £ ও তার সাহাবীগণের মতো 
পালন করতে চাই। 

(২) কোনো কর্ম জায়েয হওয়ার অর্থ তাকে রীতিতে পরিণত করা 
নয়। সালাতের আগে গলা খাকরি দেওয়া নিঃসন্দেহে জায়েয, কিন্তু একে 
সালাতের রীতিতে পরিণত করলে বিদ'আত হবে । এ ধরনের অনেক উদাহারণ 
আমার “এহ্ইয়াউস সুনান” গ্রন্থে আলোচনা করেছি। কেউ যদি একাকী অন্য 
কারো অসুবিধা না করে মাঝে মাঝে ভাল লাগলে একটু জোরে জোরে যিক্র 
করেন তাহলে তা জায়েয হবে। কিন্তু তার অর্থ কি এ যে সর্বদা একাকী বা 
সমবেতভাবে জোরে বা চিৎকার করে যিক্র করাই উত্তম? 


(৩) সবচেয়ে বড় প্রশ্ন কেন জোরে জোরে যিক্র করব? কাকে 
শুনাব? যে যিক্র যাকির আল্লাহকে শুনাবেন সে যিকর তিনি ও তার প্রভু 
শুনলেই হলো । অন্য কাউকে শুনানোর উদ্দেশ্য কি ? 
করতে হবে। আমাদের কী প্রয়োজন সুবিধামতো বানোয়াট পদ্ধতিতে যিক্র 
করার ? কুরআন কারীমে ইরশাদ করা হয়েছে : 

০ IA ৩৫ dl 355) im) ৬৮ ৩০ ৪ ৬৫ সি) 
39850 0 2৫৫ 92 0০৭ 

“এবং বিক্র করুন আপনার রবের আপনার মনের মধ্যে (মনে মনে) 
বিনীতভাবে এবং ভীতচিত্তে এবং অনুচ্স্বরে সকালে এবং বিকালে, আর 
অমনোযোগীদের অন্তর্ভুক্ত হবেন না।”১০৩ 


এখানে আমরা দেখতে পাচ্ছি যে, যাকিরের মধ্যে চারটি অবস্থা 
একত্রিত হলে তিনি কুরআন নির্দেশিত পদ্ধতিতে যিক্রকারী বলে গণ্য হবেন: 


১০০ সূরা আ'রাফ : ২০৫। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিক্র ওযীফা ৩৩৪ 


(১) যিক্র মনের মধ্যে হবে। অর্থাৎ, যিক্র বা স্মরণ মূলত মনের কাজ। 
যিক্রের সময় যে কথা মুখে উচ্চারিত হবে তা অবশ্যই মনের মধ্যে 
আলোড়িত ও আন্দোলিত হবে। 

(২) বিনীতভাবে যিক্র করতে হবে । 

(৩) ভীত ও সন্ত্রস্ত চিত্তে যার যিক্র করছি তার মর্যাদার পরিপূর্ণ অনুভূতি 
হৃদয়ে নিয়ে যিকর করতে হবে। 

(8) যিক্রের শব্দ মুখেও উচ্চারিত হতে হবে । আর সে উচ্চারণ হবে অনুচ্চস্বরে । 
অর্থাৎ, যিক্রে শুধু মনই নয়, মনের সাথে আন্দোলিত হবে জিহ্বা । ভক্তি, 
ভয় ও বিনয়ের সাথে সঙ্গতিপূর্ণভাবে মৃদু শব্দে ষিক্র করতে হবে। 

সম্মানিত পাঠক, এরপরেও কি যিক্রের জন্য অন্য কোনো চিন্তার 
প্রয়োজন আছে? আমরা অতি সহজে বুঝতে পারি যে, এ চারটি অবস্থা একে 
অপরের সম্পূরক ও পরিপূরক । যেখানে বিনয় আছে সেখানে ভক্তি ও ভয় 
থাকবে । আর যেখানে ভক্তি ও বিনয় আছে সেখানে অন্তর আলোড়িত হবেই । 
আর যেখানে অন্তরের অনুভূতি, ভক্তি ও বিনয় আছে সেখানে শব্দ কখনই 
জোরে হবে না, হতে পারেই না। অন্তরের সকল আলোড়ন, বিনয় ও ভীতি 
প্রকাশ করবে একান্ত বিগলিত মৃদু শব্দের বাক্য। 


যিক্রের প্রাণ মনের আবেগ, বিনয় ও ভীতবিহ্বল অবস্থা । আর এ 
অবস্থায় কোনো মানুষ ইচ্ছা করলেও মুখের আওয়াজ উচ্চ করতে পারে না। 
আবেগ, বিনয় ও ভীতি যত বেশি হবে শব্দের জোর ততই কমতে থাকবে। 
মুহতারাম পাঠক, আপনি কি কল্পনা করতে পারেন যে, কোনো মানুষ দুনিয়ার 
কোনো বড় নেতা বা কর্মকর্তার সামনে বিনীত ও ভীত সন্ত্রস্তভাবে চিৎকার করে 
তাকে ডাকছে ? এ কি সম্ভব ? 

যিক্র-দু'আর বিষয়ে অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে : 

(১420 od 3 41 2৮ Caf SY 1831 

“ডাক তোমাদের প্রভুকে বিনীত-বিহবল চিত্তে এবং চুপে চুপে । নিশ্চয় 
তিনি সীমালঙ্ঘনকারীগণকে পছন্দ করেন না ।”১০৪ 
কিভাবে তার যিক্র করতে হবে এবং কিভাবে তার কাছে দু'আ করতে হবে। 


** সূরা আ'রাফ : ৫৫1 


www.pathagar.com 


দ্বিতীয় অধ্যায় : বেলায়াতের পথে যিক্রের সাথে ৩৩৫ 


তিনি আরো জানিয়ে দিয়েছেন যে, তার শেখানো সীমার বাইরে বেরিয়ে তাকে 
যারা ডাকে তাদের তিনি পছন্দ করেন না। সাহাবী, তাবেয়ী ও পরবর্তী 
মুফাসসিরগণ লিখেছেন যে, দু'আ ও যিক্রের ক্ষেত্রে সীমা লঙ্ঘনের অন্যতম 
কারণ শব্দ উচ্চ করা বা জোরে করা ।১ 

আবু মুসা আশআরী (রা) বলেন: 
015 ১79 ০৯1 ৬৩ (AL 0 ঞ 4 ০১০০ tS 
4 2 ly 5 খু ৮৪৩৮ Ef 5) 9০ ভিন ০৪5 
3১০১৫ US Kf এত এ) ৮৫ ও 5 ৬ ডট IG Cl dj 


পা 


এ 


পণ 224 পর তাত 3 


827 LSB ২৫০০ IL HUE 
“আমরা রাসূলুল্লাহ &-এর সাথে [এক সফরে] ছিলাম। আমরা যখন 
কোনো প্রান্তরে পৌছাচ্ছিলাম তখন আমরা তাকবীর ও তাহলীল [আল্লাহু আকবার 
এবং লা- ইলা-হা ইল্লাল্লাহ] বলছিলাম । আমাদের শব্দ উচ্চ হয়ে গেল; সাহাবীগণ 
উচ্চস্বরে তাকবীর ও তাহলীল বলেন। তখন নবীজী £& বললেন: হে মানুষেরা, 
নিজেদেরকে ধীর ও প্রশান্ত কর। তোমরা যাকে ডাকছ তিনি বধির বা দূরবর্তী 
নন। তোমরা যাকে ডাকছ তিনি তোমাদের সঙ্গে রয়েছেন। তিনি সর্বশ্ববণশীল 
এবং নিকটবর্তী । মহামহিমান্িত তার নাম, মহা-উচ্চ তীর মর্যাদা ।”১০৬ 
রাসূলুল্লাহ ৪ ও তার সাহাবীগণ আজীবন এভাবেই আল্লাহর যিক্র 
করেছেন। প্রসিদ্ধ তাবিয়ী হাসান বসরী (১১০ হি) বলেন, 


৩০ 034% Fr ৩৮ ০৮৪৬ ৩ I ৬ ১ম ৮১৭ 5৪ 
৮৭০ ও ৩০০৩ ৩৯৭০ INS 5) 12৩ ৮১৬ ৩% FY ০৪৮০৭ 
ও of SUS ০5) ৩৪১ তক LP 9! ৩৬ I) ope ৬ ২৯৫ ৮১ 
৬৯ Wie is ১5১ & তা ৬০১১ ৫ 120 ০৮০০ ৮5৩) 19৮১": 
45622990154 


১৫ তাফসীরে তাবারী ৮/২০৬-২০৭, তাফসীরে কুরতুবী ৭/২২৩-২২৬, তাফসীরে ইবন কাসীর ২/২২২, 

তাফসীরে জালালাইন, পৃ. ২০১। | 

১০* বুখারী (৬০- কিতাবুল জিহাদ, ১২৯- বাব মা ইউকরাহু মিন রাফয়িস সাওত...) ৩/১০৯১ (ভা 
২/৯৪৪): মুসলিম (৪৮-কিতাবুয যিকর, ১৩-ইসতিহবাব খফদিস সাওত) ৪/২০৭৬, (ভা ২/৩৪৬) । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%)-এর যিক্র ওযীফা ৩৩৬ 


“আমরা এমন মানুষদের পেয়েছি যারা (সাহাবী ও প্রথম যুগের 
তাবেরীগণ) পৃথিবীর বুকে কোনো ইবাদত চুপে বা গোপনে করতে পারলে তা 
কখনো তারা জোরে বা প্রকাশ্যে করতেন না। তারা বেশি বেশি দু'আ-যিকরে লিপ্ত 
থাকার প্রাণান্ত চেষ্টা করতেন, কিন্ত তাদের কোনো শব্দই শোনা যেত না। তাদের 
দুআ ছিল তাদের ও তাদের রব্বের মধ্যে শুধুই ফিসফিসানি। কারণ আল্লাহ 
বলেছেন: “তোমরা তোমাদের রব্বকে ডাক ভীতবিহ্বল হয়ে এবং গোপনে ।' 
আল্লাহ অন্যত্র তার একজন নেককার বান্দা- যাকারিয়া (আ)-এর কথা উল্লেখ করে 
বলেছেন: “সে তার রব্বকে চুপে চুপে ডাকে”১০। আর তিনি যাকারিয়া আ)-এর 
এরূপ চুপে চুপে ডাকে সন্তুষ্ট হয়েছেন (দুআ কবুল করেছেন)।৮১০৮ 

এ-ই রাসুলুল্লাহ $£ ও সাহাবীগণের দুআ ও যিকরের পদ্ধতি । একটি 
হাদীস থেকেও জানা যায় না যে, তারা কখনো উচ্চস্বরে বা দলবদ্ধভাবে যিকর 
করেছেন। এখন পাঠক আপনিই সিদ্ধান্ত নিবেন আপনার জন্য কোন্টি উত্তম। 
আপনার সামানে দু'টি বিকল্প: (১). বিভিন্ন যুক্তি দেখিয়ে নিজের মনকে সুন্নাতের 
মধ্যে সীমাবদ্ধ থাকতে উৎসাহ দিবেন, সুন্নাতকেই সাওয়াব ও কামালাতের জন্য 
যথেষ্ট বলে বিশ্বাস করবেন; অথবা (২). বিভিন্ন যুক্তি দিয়ে সুন্নাতের ব্যতিক্রম 
বিভিন্ন পদ্ধতি, শব্দ, উচ্চশব্দ, চিৎকার বা অন্য কোনো নিয়ম পদ্ধতি জায়েয 
করবেন এবং সে জায়েষের জন্য সুন্নাতকে সর্বদা পরিত্যাগ করবেন। 

সম্মানিত পাঠক, আপনার কাছে কোনটি ভাল মনে হয়? আমি আমার 
জন্য সুন্নাতকেই যথেষ্ট ও সুন্নাতকেই নিরাপদ বলে দৃঢ়তমভাবে বিশ্বাস করি।. 
ভাললাগা ও মন্দলাগাকে তার হাবীবের (&&) সুন্নাতের অনুগত ও অনুসারী 
বানিয়ে দেন। 


১০৭ সূরা মারইয়াম: ৩ আয়াত। 
সুবারাক, কিতবুল যুহদ, পৃষ্ঠা ৪৫-৪৬;. তাফসীরে তাবারী ৮/২০৬২০৭, তাফসীরে কুরতুবী 
৭/২২৩-২২৪, তাফসীরে ইবন ২/২২২। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় 
সালাত ও বেলায়াত 


আমরা দেখেছি যে, সালাতই সর্বশ্রেষ্ঠ যিকর এবং সালাতই মুমিনের 
বেলায়াতের অন্যতম পথ। বর্তমান যুগে বেলায়াত-সন্ধানী মুমিনগণ সাধারণত 
নফল ধিকর-আযকারকেই বেলায়াতের মূল ভিত্তি মনে করেন। কিন্তু রাসূলুল্লাহ % 
ও সাহাবী-তাবিয়ীগণের জীবনে আমরা দেখি যে, তাদের বেলায়াত, মা'রিফাত, 
ক্রন্দন, কাশফ ইত্যাদি সব কিছুর মূল ছিল সালাত। কুরআন ও হাদীসের আলোকে 
সালাত মহান আল্লাহ ও তার বান্দার মধ্যে সরাসরি ও সর্বোচ্চ সংযোগ । সালাতের 
সাজদায় বান্দা তার মা'বুদের সর্বোচ্চ নৈকট্য ও বেলায়াত লাভ করে। 
আমরা নিশ্চিতভাবে জানি যে, কোনো মুমিন যদি যতটুকু এবং যতক্ষণ সম্ভব 
মনোযোগ দিয়ে মহান আল্লাহর সাথে কথা বলার অনুভূতি নিয়ে সালাতের যিকর ও 
প্রশাভিতে পরিপূর্ণ হবে, হৃদয়ের অস্থিরতা, কষ্ট, রাগ, বিদ্বেষ ইত্যাদি দূরীভূত হবে, 
তার সকল দুআ কবুল হবে এবং তিনি হৃদয়ে আল্লাহর রহমত অনুভব করবেন। 
পাচ মিনিটের সালাতের মধ্যে আধা মিনিটও যদি এভাবে মনোযোগ দিয়ে অর্থানুভব 
করে সালাত আদায় করতে পারি তাও অনেক বড় নিয়ামত। 
মাধ্যম বানিয়ে ফেলি। এ অধ্যায়ে আমরা সালাতে ফিকহী বিষয়গুলো অতি 
সংক্ষেপে এবং সালাতের খুশু বা বিন্ম্রতা-একাগ্রতা, যিকর ও দুআর বিষয়গুলো 
বিস্তারিত আলোচনা করতে চাই। মহান আল্লাহর তাওফীক প্রার্থনা করছি। 
৩. ১. সালাতের সংক্ষিপ্ত বিধান ও নিয়ম 

৩. ১. ১. সালাতের গুরুত্ব 

প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলিম নর-নারীর উপর দৈনিক পাচ বার নির্ধারিত 
সময়ে নির্দিষ্ট কয়েক রাক'আত (মোট ১৭ রাক'আত) সালাত আদায় করা ফরয। 
ঈমানের পরে মুসলিমের সবচেয়ে বড় করণীয় নিয়মিত সালাত আদায় করা। 
কুরআনে প্রায় শত স্থানে এবং অসংখ্য হাদীসে সালাতের গুরুত্ব বোঝান হয়েছে। 
২২- 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%%)-এর যিকর ওযীফা ৩৩৮ 


কুরআনের আলোকে সালাতই সফলতার চাবিকাঠি! আল্লাহ বলেন: 
“মুমিনগণ সফলকাম হয়েছেন, যারা অত্যন্ত বিনয় ও মনোযোগিতার সাথে সালাত 
আদায় করেন।”+ অন্যত্র তিনি বলেন: “সে ব্যক্তিই সাফল্য অর্জন করে, যে 
নিজেকে পবিত্র করে এবং নিজ প্রভুর নাম স্মরণ করে সালাত আদায় করে।”২ 

কুরআন বলেছে, সালাত পরিত্যাগের পরিণতি জাহান্নামের মহাশাস্তি। 
আল্লাহ বলেন: “তাদের পরে আসল অপদার্থ পরবর্তীরা, তারা সালাত নষ্ট করল 
এবং প্রবৃত্তির অনুসরণ করল। কাজেই তারা অচিরেই কুকর্মের শাস্তি পাবে।” 
জান্নামীদের বিষয়ে আল্লাহ বলেন: “(তাদের প্রশ্ন করা হবে) তোমাদেরকে 
জাহান্নামে ঢুকালো কিসে? তারা বলবে: আমরা সালাত আদায় করতাম না... 1”৪ 
যে মুমিন সালাত আদায় করেন; কিন্তু সালাত আদায়ে অনিয়মিত-অমনোযোগী তার 
পরিণতি বিষয়ে আল্লাহ্‌ বলেন: “মহাশাস্তি-মহাদুর্ভোগ সে সকল সালাত 
আদায়কারীর যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন ৷” 


সালাত বা নামায মুমিন ও কাফিরের মধ্যে মাপকাঠি । নামায ত্যাগ করলে 
মানুষ কাফিরদের দলভুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ £& বলেছেন, “একজন মানুষ ও 
কুফরী-শিরকের মধ্যে রয়েছে নামায ত্যাগ করা ।”* তিনি আরো বলেন: “যে ব্যক্তি 
নামায ছেড়ে দিল সে কুফরী করল ।”" 

কুরআন ও হাদীসের শিক্ষার আলোকে একথা নিশ্চিত যে, নামায 
মুসলিমের মূল পরিচয়। নামায ছাড়া মুসলিমের অস্তিত্ব কল্পনাতীত । নামায 
পরিত্যাগকারী কখনোই মুসলিম বলে গণ্য হতে পারেন না। যে ব্যক্তি মনে করে 
যে, নামায না পড়লেও চলে বা কোনো নামাবীর চেয়ে কোনো বেনামাধী ভাল হতে 
পারে- সে ব্যক্তি সন্দেহাতীতভাবে কাফির প্রসিদ্ধ চার ইমাম-সহ মুসলিম উম্মাহর 
সকল ইমাম ও ফকীহ এ বিষয়ে একমত । পক্ষান্তরে যে মুসলিম সুদৃঢ়ভাবে বিশ্বাস 
করেন যে, নামায কাযা করা কঠিনতম পাপ, দিনরাত শুকরের গোশত ভক্ষণ করা, 
মদপান করা, রক্তপান করা ইত্যাদি সকল ভয়ঙ্কর গোনাহের চেয়েও ভয়ঙ্করতর 
পাপ ইচ্ছাপূর্বক এক ওয়াক্ত সালাত কাযা করা, সে ব্যক্তি যদি ইচ্ছা করে কোনো 
নামায ত্যাগ করেন তাহলে তাকে মুসলমান বলে গণ্য করা হবে কিনা সে বিষয়ে 
* সুরা মুমেনূন: ১। 
২ সুরা আল-আ'লা: ১৪-১৫ । 


= সূরা মারইয়াম: ৫৯ আয়াত ৷ 
সূরা মুদ্দাস্সির: ৪২-৪৩ । 
ৰ ৪-৫ আয়াত । 
১ মুসলিম (১- কিতাবুল ঈমান, ৩৫-ইতলাক ইসমিল কুফর..) ১/৮৮, নং ৮২ (ভারতীয় ১/৬১) । 
৭ সহীহ ইবনু হিব্বান ৪/৩২৩, নং ১৪৬৩ । হাদীসটি সহীহ । 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৩৯ 


ফকীহগণের মতভেদ আছে। সাহাবী-তাবেয়ীগণের যুগে এ প্রকারের মানুষকেও 
কাফির গণ্য করা হত। তাবিরী আব্দুল্লাহ ইবনু শাকীক বলেন 
১৩ 26 গর্ত TE JOEY ০৮45 925 3 Be ১৩০ তেজ IN 

“মুহাম্মাদ (&)-সাহাবীগণ সালাত ছাড়া অন্য কোনো কর্ম ত্যাগ করাকে 
কুফ্রী মনে করতেন না।” হাদীসটি সহীহ ৷” 

বিশেষত সাহাবীগের মধ্যে উমার (রা), আব্দুল্লাহ ইবন মাসউদ (রা), 
তাবিয়ীগণের মধ্যে ইবরাহীম নাখয়ী, ফকীহগণের মধ্যে ইমাম আহমদ ইবন 
হাম্বাল, ইমাম ইসহাক ইবন রাহাওয়াইহি ও অন্যান্য অনেকে এ মত পোষণ 
করতেন। তাদের মতে মুসলিম কোনো পাপকে পাপ জেনে পাপে লিপ্ত হলে 
কাফির বলে গণ্য হবে না। একমাত্র ব্যতিক্রম নামায । যদি কেউ নামায ত্যাগ 
করা পাপ জেনেও এক ওয়াক্ত নামায ইচ্ছা পূর্বক ত্যাগ করেন তাহলে তিনি 
কাফির বলে গণ্য হবেন। পক্ষান্তরে ইমাম আবু হানীফা, ইমাম শাফিয়ী, ইমাম 
মালিক ও অধিকাংশ ফকীহ বলেন, এ দ্বিতীয় ব্যক্তিকে সরাসরি কাফির বলা 
হবে না। তবে তাকে সালাতের আদেশ দিতে হবে এবং সালাত পরিত্যাগের 
শাস্তি হিসেবে জেল, বেত্রাঘাত ইত্যাদি শাস্তি প্রদান করতে হবে। ইমাম শাফিয়ী 
বলেন: সালাত আদায়ের আদেশ দিলেও যদি সে তা পালন না করে তবে তাকে 
শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে ।৯ 

৩. ১. ২. আল্লাহর যিকিরের জন্য সালাত 


আমরা এ পুস্তিকার ক্ষুদ্র পরিসরে সালাত বা নামাযের মূল নিয়ম পদ্ধতি 
সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তবে প্রথমে কয়েকটি মূল বিষয় আমাদের 
মনে রাখতে হবে: 

প্রথম বিষয়: মহান প্রতিপালক মালিক আল্লাহর স্মরণ ও তার কাছে 
প্রার্থনার মাধ্যমে হৃদয়কে পবিত্র, পরিশুদ্ধ, আবিলতামুক্ত ও ভারমুক্ত করার জন্য 
সালাত বা নামায । সালাতের ফরয, ওয়াজিব, সুন্নাত ইত্যাদি অনেক বিধান 
রয়েছে। সবই সাধ্য অনুসারে । এজন্য সাধ্যের বাইরে হলে এগুলো রহিত ও 
মাফ হয়ে যায়, কিন্তু নামায মাফ হয় না। 


৫/১৪ (ভারতীয় ২/৯০ ); আলবানী, সহীহুত তারগীব ১/১৩৭ । 


হুসাইন ইবন মাসউদ, শারহস সুন্নাহ (বৈরুত, আল- ইসলামী, ২য় মুদ্রণ, ১৪০৩/১৯৮৩) 
২/১৭৯-১৮০; আবূ বাকর' ইসমাঈলী, ই'তিকাদ আয়িম্মাতিল (শোমিলা), পৃ ১৭; হাই 
লাখনবী, আর-রাফউ ওয়াত তাকমীল, পৃ ৩৭৭; ড. ওয়াহবাহ যুহাইলী, আল-ফিকহুল ওয়া 


আদিল্লাতুহু (শামিলা) ১/৫৭৭-৫৭৯; আল-মাউসূআতুল ফিকহিয়্যাতুল কুআইতিয়্যাহ ২৭/৫৩-৫৪ 
বিস্তারিত জানতে শাইখ মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী রচিত “হুকমু তারিকিস সালাত' বইটি পড়ুন। | 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%)-এর যিক্র ওষীফা ৩৪০ 


আল্লাহ বলেন: “যদি তোমরা বিপদাশংকা কর তবে হাটতে হাটতে 
অথবা আরোহী অবস্থায় সালাত আদায় করবে ।”১০ 

সহীহ হাদীসে রাসূলুল্লাহ 98) বলেন: 

4155 ৮69 40 ০৯ YY নিও OTS ৩০০৫ ৩৪ 

“তোমার কাছে যদি কুরআনের কিছু থাকে তবে তা পাঠ কর; আর তা না 
হলে তুমি আলহামদু লিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাহ বল।”১১ 

কুরআন ও হাদীসের এ সকল নির্দেশনার আলোকে সকল মাযহাব ও 
মতের ফকীহগণ মূলত একমত যে, ওরে বা বাধ্য হলে মুমিন ওযু ছাড়া, বসে, 
শুয়ে, অপবিত্র পোশাকে, উলঙ্গ অবস্থায়, যে কোন দিকে মুখ করে, হাটতে হাটতে, 
দৌড়াতে দৌড়াতে, সূরা-কিরাত ছাড়া, শুধু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি 
যিকিরের মাধ্যমে সালাত আদায় করবেন। কিন্ত কোন কারণেই তিনি সেচ্ছায় 
এক ওয়াক্ত সালাত কাযা করতে পারবেন না। যতক্ষণ হুশ আছে বা হৃদয়ে 
" আল্লাহর স্মরণ করার ক্ষমতা আছে ততক্ষণ তার নামায রহিত বা মাফ হয় না। 
তাকে সময় হলে সাধ্যানুসারে রাসূলুল্লাহ ঞ৪)-এর শেখানো পদ্ধতিতে তার 
নইলে তার হৃদয় ও আত্মা মৃত্যুবরণ করবে । ফিকহের গ্রন্থগুলির বিভিন্ন স্থানে 
বিষয়গুলো আলোচিত এবং এ বিষয়ে মৌলিক কোনো মতভেদ নেই। 


মানুষকে স্বভাবত সমাজের মধ্যে বাস করতে হয়। সারাদিনের কর্মময় 
জীবনে বিভিন্নমুখি আবেগ, ভালবাসা, ঘৃণা, হিংসা, রাগ, বিরাগ, ভয়, লোভ 
ইত্যাদির মধ্যে পড়তে হয়। এগুলো তার হৃদয়কে ভারাক্রান্ত, অসুস্থ ও কলুষিত 
করে তোলে । শুধুমাত্র মাঝে মাঝে আল্লাহর স্মরণ, তার কাছে প্রার্থনার মাধ্যমে 
নিজের আবেগ, বেদনা ও আকুতি পেশ করার মাধ্যমেই মানুষ এ ভয়ানক ভার 
থেকে নিজের হৃদয়কে মুক্ত করতে পারে । 

দ্বিতীয় বিষয়: এথেকে আমরা বুঝতে পারি যে, মহান আল্লাহর যিক্র বা 
স্মরণই হলো সালাতের মূল বিষয়। যিক্র বা স্মরণ হৃদয় দিয়ে করতে হয় এবং 
মুখ তাকে পূর্ণতা দেয়। এজন্য নামাযের মধ্যে মনোযোগ দিয়ে আল্লাহর স্মরণ করা 
ও নামাযের মধ্যে যা কিছু পাঠ করা হয় তার অর্থের দিকে লক্ষ্য রাখা ও অর্থের 
সাথে হৃদয়কে আলোড়িত করা অতীব প্রয়োজন। মহান আল্লাহ বলেছেন: “এবং 


(2 বাকারা: ২৩৯ আয়াত । | 
22 (আবওয়াবুস সালাত, বাব ওয়াসফিস সালাত) ২/১০০, নং ৩০২ (ভা ১/৬৬) । 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৪১ 


আমার যিক্র বা স্মরণের জন্য সালাত কায়েম কর।”১২ হৃদয়হীন স্মরণহীন নামায 
মুনাফিকের নামায । মহান আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেন: “আর যখন তারা 
সালাতের জন্য দণ্ডায়মান হয় তখন অলসতাভরে দাড়ায়, মানুষকে দেখায় এবং খুব 
কমই আল্লাহর ধিক্র (স্মরণ) করে।”১৩ 

তৃতীয় বিষয়: নামাযের অন্যান্য নিয়মাবলী পালনের ক্ষেত্রে ওযর বা 
অসুবিধা থাকলেও যিক্র বা স্মরণের ক্ষেত্রে কোন অসুবিধা কখনোই থাকে না। 
আমরা যে অবস্থায় থাকি না কেন, যেভাবেই নামায আদায় করি না কেন, যে যিক্র 
বা কিরাআতই পাঠ করি না কেন, নামাযের মধ্যে পঠিত দোয়া, যিকর বা 
আবেগ দিয়ে নামায আদায়ের চেষ্টা করতে পারি। মনোযোগ নষ্ট হলে আবারো 
মনোযোগ ফিরিয়ে আনতে চেষ্টা করতে পারি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমরা 
সচেতন হলেও মনোযোগ, আবেগ ও ভক্তির বিষয়ে কোন আগ্রহ দেখাই না। 


চতুর্থ বিষয়: আরো দুঃখজনক বিষয়, অনেক ধার্মিক মুসলিম দ্রুত 
নামায আদায়ের জন্য অস্থির হয়ে পড়েন। ধীর ও শান্তভাবে পরিপূর্ণ আবেগ ও 
মনোযোগ সহকারে নামায আদায় করাই কুরআন ও সুন্নাহর শিক্ষা । মাত্র কয়েক 
রাক'আত নামায এভাবে মাসনূন পদ্ধতিতে আদায় করলে হয়ত ১০ মিনিট সময় 
লাগবে । আর তাড়াহুড়ো করে আদায় করলে হয়ত ৩/৪ মিনিট কম লাগবে। 
আমরা সারাদিন গল্প করতে পারি। মসজিদ থেকে বেরিয়ে গল্প করে সময় নষ্ট 
করতে পারি, কিন্তু নামাযের মধ্যে তাড়াহুড়ো করি ও অস্থির হয়ে পড়ি। এ 
তাড়াহুড়ো নামাযকে প্রাণহীন করে দেয়। 

৩. ১. ৩. সালাতের সংক্ষিপ্ত পদ্ধতি 

কুরআন-হাদীসের আলোকে আমরা জানি যে, আল্লাহকে খুশি করার 
জন্য কোন ইবাদত করা হলে তা কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। 
সেগুলোর অন্যতম হলো যে, উক্ত ইবাদত রাসুলুল্লাহ & এর সুন্নাত বা শিক্ষা ও 
পদ্ধতি অনুসারে পালন করতে হবে। তার শিক্ষার বাইরে ইবাদত করলে তা 
গ্রহণযোগ্য হবে না। কাজেই আমাদেরকে রাসুলুল্লাহ (%) এর শেখান পদ্ধতিতে 
সালাত আদায় করতে হবে । তিনি বলেছেন: “আমাকে যেভাবে সালাত আদায় 


৯২ সূরা তাহা: ১৫। 
* সূরা নিসা: ১৪২। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&৪)-এর যিকর ওযীফা ৩৪২ 


করতে দেখ, সেভাবে তোমরা সালাত আদায় করবে ।”১৪ হাদীসের আলোকে 
মুসলিম উম্মাহর প্রাজ্ঞ ইমাম ও ফকীহগণ সালাত আদায়ের নিয়মাবলী বিস্তারিত 
লিপিবদ্ধ করেছেন। সামান্য কয়েকটি বিষয়ে হাদীসের বর্ণনা বিভিন্ন প্রকারের 
হওয়ার কারণে ফকীহগণ মতভেদ করেছেন। এখানে সংক্ষেপে প্রয়োজনীয় 
বিষয়গুলো আলোচনা করছি। 

১. ওযু, গোসল বা তায়াম্মুম করে পবিত্র হয়ে, পবিত্র কাপড় পরে 
সতর আবৃত করে, বিনম্র ও শান্ত মনে কিবলামুখী হয়ে নামাযে দীড়ান। 
দৃষ্টি থেকে আবৃত করে রাখা ফরয। সালাতের মধ্যে এ অংশটুকু আবৃত করে 
রাখা ফরয । কেউ দেখুক বা না দেখুক শরীরের এ অংশের মধ্যে কোন স্থান 
অনাবৃত হলে নামায নষ্ট হয়ে যাবে। তবে কাপড় একদম না থাকলে উলঙ্গ 
অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এছাড়া কাধ ও শরীরের উপরিভাগ 
আবৃত করা সুন্নাত। মুমিনের উচিত মহান প্রভুর সামনে দাড়ানোর জন্য আল্লাহ 
ও তার রাসূলের ছে) পছন্দনীয়, পরিচ্ছন্ন ও পরিপাটি পোশাক পরিধান করা । 


মহিলাদের জন্য সালাতের মধ্যে শুধু মুখমণ্ডল ও কজি পর্যন্ত দুই হাত 
বাদে মাথার চুলসহ মাথা ও পুরো শরীর আবৃত করা ফরয। সালাতের মধ্যে 
যদি কোন মহিলার কান, চুল, মাথা, গলা, কীধ, পেট, পায়ের নলা ইত্যাদি পূর্ণ 
বা আংশিক অনাবৃত হয়ে যায় তাহলে সালাত নষ্ট হয়ে যাবে। সাধারণভাবে 
শাড়ী মুসলিম মহিলার জন্য অসুবিধাজনক পোশাক । ঢিলেঢালা পুরো হাতা 
সেলোয়ার-কামিজ বা ম্যাক্সি মুসলিম মহিলার জন্য উত্তম ও আদর্শ পোশাক। 
সর্বাবস্থায় সাধারণ পোশাকের উপর অতিরিক্ত বড় চাদর দিয়ে ভালভাবে 
নিজেকে আবৃত করে সালাত আদায় করতে হবে। মাথার চুল, কান, গলা 
ইত্যাদি ভালভাবে আবৃত রাখার দিকে লক্ষ্য রাখতে হবে । 

২. সামনে সুতরা বা আড়াল রাখুন। দেয়াল, খুঁটি, পিলার বা যে কোন 
কিছুকে সামনে আড়াল হিসেবে রাখুন। না হলে অন্তত একহাত বা আধাহাত 
লম্বা সরু কোন লাঠি, কাঠ ইত্যাদি সামনে রাখলেও সুতরার সুন্নাত আদায় 
হবে । যথাসম্ভব সুতরার কাছে দাড়াতে হবে, যেন সাজদা করলে সুতরার নিকটে 
হয়। রাসূলুল্লাহ 3% সুতরার তিনহাতের মধ্যে দাড়াতেন। 

রাসূলুল্লাহ 3% বলেন: “যখন তোমরা সালাত আদায় করবে, তখন সামনে 
আড়াল রাখবে এবং আড়ালের কাছাকাছি দাড়াবে”, “আড়াল বা সুতরা ছাড়া 


১৪ বুখারী (১৪-কিতাবূল আযান, ১৮-বাবুল আযান লিলমুসাফির..) ১/২২৬, নং ৬০৫ (ভারতীয় ১/৮৮)। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৪৩ 


সালাত আদায় করবে না, আর কাউকে তোমার সামনে দিয়ে (সুতরার ভিতর দিয়ে) 
যেতে দিবে না। যদি সে জোর করে তাহলে তার সাথে মারামারি করবে (শক্তভাবে 
বাধা দিবে), কারণ তার সাথে শয়তান রয়েছে... ”১৫ 

ইসলামের প্রথম যুগে সুতরার এত গুরুত্ব প্রদান করা হতো যে, প্রয়োজনে 
মাথার টুপি খুলে সুতরা বানিয়ে নামায আদায় করা হতো । ইবনু আব্বাস (রা:) 
থেকে বর্ণিত একটি হাদীসে বলা হয়েছে, “রাসূলুল্লাহ & অনেক সময় নামায 
আদায়ের জন্য মাথা থেকে টুপি খুলে টুপিটাকে নিজের সামনে সুতরা বা আড়াল 
হিসেবে ব্যবহার করতেন ।”৯ প্রখ্যাত তাবে- তাবেয়ী সুফিয়ান ইবনু উয়াইনাহ 
(১৯৮হি:) বলেন, “আমি শারীক ইবনু আব্দিল্লাহ ইবনু আবী নামিরকে (১৪০হি:) 
দেখলাম, তিনি একটি জানাযায় উপস্থিত হয়ে আসরের সময় হলে আমাদেরকে 
নিয়ে জামাতে আসরের নামায আদায় করেন। তখন তিনি তার টুপিটি.তার সামনে 
রেখে (টুপিটিকে সুতরা বানিয়ে) নামায আদায় করলেন।”১* 


৩. মনে মনে আল্লাহর সন্তাষ্টি ও সাওয়াবের জন্য সালাত আদায়ের 
নিয়ত করুন । মুখে নাওয়াইতুআন.. ইত্যাদি বলা সুন্নাতের খেলাফ। 

৪. তাকবীর (আল্লাহ আকবার) বলে দু হাত কাধ পর্যন্ত অথবা কান 
পর্যন্ত উঠান। এসময়ে হাতের আঙুলগুলো স্বাভাবিকভাবে সোজা থাকবে। 
একেবারে মিলিত থাকবে না, আবার বিচ্ছিন্নও থাকবে না। হাতের তালু 
কিবলার দিকে থাকবে। 

৫. বাঁ হাতের পিঠ, কজি ও বাজুর উপর ডান হাত রাখুন, অথবা ডান 
হাত দিয়ে বা হাত ধরুন। এভাবে হাতদুইটি নাভী বা পেটের উপরে রাখুন। 

৬. নামাজের মধ্যে সবিনয়ে সাজদার স্থানে দৃষ্টি রাখুন। এদিক-সেদিক 
দৃষ্টিপাত করবেন না, উপরের দিকে তাকাবেন না। হাদীসে বলা হয়েছে, “যারা 
নামায রত অবস্থায় উপর দিকে তাকায়, তাদের অবশ্যই তা থেকে বিরত হতে 
হবে, অন্যথায় তাদের দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে ।১৮ 

৭. তাকবীরে তাহরীমার পরে সানা বা শুরুর দুআ পাঠ করুন। 


* আবূ দাউদ (কিতাবুস সালাত, বাবুদ্‌ দুনওয়ি মিনাস সুতরাতি) ১/১৮২-১৮৩, নং ৬৯৭-৬৯৮ (ভা 
১/১০১); ইবন মাজাহ (৫ কিতাব ইকামাতিস সালাত, ৩৯-বাব ইদরা মাসতাতা তা) ১/৩০৬-৩০৭, 
নং ৯৫৪-৯৫৫ (ভা ১/৬৭); সহীহ ইবন খুযাইমা ২/৯, ১৭, ২৬-২৭; সহীহ ইবন হিব্বান ৬/১২৬। 
১ আল-জার্মিযুস সাগীর ২/৩৯৪, নং ৭১৬৮, মুনাবী, ফয়যুল কাদীর ১/৩৬৭, আলবানী, যয়ীফুল 
, পৃঃ ৬৬৫, নং ৪৬১৯। 
নিন বাবুল খাত্তি ইযা লাম ইয়াজিদ আসা) ১/১৮১, নং ৬৯১ (ভা. ১/১০০)। 
€১৬-কিতাবু সিফাতিস সালাত, ১০-বাব রাফয়িল বাসার) ১/২৬১, নং ৭১৭ (ভা.১/১০৩-১০৪)। 


১৮ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিক্র ওযীফা ৩৪৪ 
৮. এরপর অনুচ্চস্বরে (মনে মনে) বলুন : 
৩৬০ ৮ চে তে 4৬ ১৮ /০%। lay ০৮41৪ ১১০ 
হে 
(আযু বিল্লা-হি মিনাশ শায়ত্বা-নির রাজীম) আমি বিতাড়িত শয়তান 
থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। অথবা বলুন: “আ-উযু বিল্লা-হিস 
সামীম্মিল “আলীমি মিনাশ শায়ত্বা-নির রাজীম, মিন হামৃযিহী, ওয়া নাফ্খিহী 
ওয়া নাফ্সিহী: “আমি বিতাড়িত শয়তান থেকে, তার প্রবঞ্চনা, জ্ঞান নষ্টকারী ও 
অহংকার সৃষ্টিকারী প্ররোচনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি।” আবু 
সায়ীদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ % সালাতের ‘সানা’ পাঠের পর বলতেন: 
“আ'উযু ...মিন হাম্যিহী, ওয়া নাফ্খিহী ওয়া নাফ্সিহী।” হাদীসটি সহীহ ।১৯ 
৯. এরপর অনুচ্চম্বরে (মনে মনে) বলুন: “বিসমিল্লাহির রাহমা-নির 
রাহীম” অর্থাৎ (পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি।) 


১০. এরপর অর্থের দিকে লক্ষ্য রেখে প্রার্থনার আবেগে প্রতিটি আয়াতে 
থেমে থেমে সূরা ফাতিহা পাঠ করুন। 

সূরা ফাতিহা পাঠ করা সালাতের জন্য অতীব প্রয়োজনীয়। তবে যদি 
কেহ সূরা ফাতিহা না জানেন, তাহলে তা শিখতে থাকবেন। যতদিন শেখা না 
হবে ততদিন সুরা পাঠের পরিবর্তে তাসবীহ তাহলীল করবেন। বলবেন : 
(সুব'হা-নাল্লা-হ), (আল'“হামদু লিল্লাহ), (লা-ইলা-হা ইল্লাল্লাহ), আল্লা-হু 
আকবার), (লা- 'হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লা-হ)।২০ 

১১. সূরা ফাতিহা পাঠ শেষ হলে “আমীন” বলবেন। “আমীন” শব্দের 
অর্থ “হে আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন।” এরপর কুরআনের অন্য কোন 
সুরা বা কিছু আয়াত পাঠ করুন। তিলাওয়াত শেষে সামান্য একটু থামুন। 
এরপর “আল্লাহ আকবার” বলে রুকু করুন। রুকু অবস্থায় দুই হাত দুই হাটুর 
উপর দৃঢ়ভাবে রাখুন, হাতের আঙুল ফাক করে হাটু আকড়ে ধরুন। দুই বাহুকে 
ও দু'হাতের কুনুইকে ও দেহ থেকে সরিয়ে রাখুন। এ অবস্থায় পিঠ লম্বা করে 
দিতে হবে, পিঠ কোমর ও মাথা এমন ভাবে সোজা ও সমান্তরাল থাকবে পিঠের 
উপর পানি ঢেলে দিলে তা গড়িয়ে পড়বে না। এ ভাবে রুকুতে পুরোপুরি শান্ত 
ও স্থির হয়ে যেতে হবে ৷ রুকুর তাসবীহ পাঠ করুন। 


১» তিরমিযী (আবওয়াবুস সালাত, বাব মা ইয়াকুলু ইনদা ইফতিতাহ..) ২/১০, (ভা ১/৫৭) 
২০ ইবন খুযাইমাহ ১/২৭৩, ৩৬৮, সুনানুন নাসাঈ (ইফতিতাহ, ৩২-মা ইউজধিউ..) ২/৪৮১ (ভা. ১/১০৭) 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৪৫ 


১২. রুকু থেকে উঠে পরিপূর্ণ সোজা হয়ে দাড়ান ও কয়েক মূর্ত দাড়িয়ে 
থাকুন। রুকু ও সাজদা থেকে উঠে কয়েক মুহূর্ত পরিপূর্ণ সোজা থাকা সালাতের 
অন্যতম ওয়াজিব। রুকু থেকে উঠে পুরোপুরি সোজা হয়ে না দাড়িয়ে সাজদায় চলে 
গেলে সালাত নষ্ট হয়ে যাবে। এ অবস্থায় মাসনূন যিকরগুলো পালন করুন । 

১৩. এরপর আল্লাহু আকবার বলতে বলতে শান্তভাবে সাজদা 
করবেন। সাজদা করার সময় প্রথম দু হাটু এরপর দু হাত অথবা প্রথম দু হাত 
এরপর দু হাটু মাটিতে রাখা- উভয় প্রকার হাদীসে বর্ণিত হয়েছে। সাজদা 
অবস্থায় দু পা, দু হাটু, দু হাত, কপাল ও নাক মাটিতে দৃঢ়ভাবে লেগে থাকবে। দু 
হাতের আঙুল মিলিত অবস্থায় সোজা কিবলামুখি থাকবে । দু হাতের পাতা দু 
কানের নীচে অথবা দু কাধের নীচে থাকবে । দু হাতের বাজু ও কনুই মাটি থেকে 
উপরে থাকবে এবং কোমর থেকে দূরে সরে থাকবে। সাজদার সময়ে নাক মাটি 
থেকে উঠবে না। হাদীসে বলা হয়েছে: “যতক্ষণ কপাল মাটিতে থাকবে, ততক্ষণ 
নাকও মাটিতে থাকবে, অনথ্যায় সালাত শুদ্ধ হবে না।”২১ 

সাজদার সময় পায়ের আঙুল কিবলামুখি থাকবে। অনেক ফকীহ মত 
প্রকাশ করেছেন যে, দাড়ানো অবস্থায় যেমম দু পায়ের মাঝে ৪ আঙুল বা এক 
বিঘত ফাঁক থাকে সাজদার সময়েও একইভাবে পদদ্বয় পৃথক থাকবে। অন্যন্য 
ফকীহ বলেছেন, সাজদার সময় দুপায়ের গোড়ালি একত্রিত থাকবে। প্রসিদ্ধ হানাফী 
ফকীহ আল্লামা ইবন আবিদীন শামী রুকুর নিয়ম প্রসঙ্গে বলেন: 

ce এ ml 159১১] pf ad ৩ কর ডিএ 0055) 

“সুন্নাত হলো মুসাল্লী তার পায়ের গোড়ালিদুটি একত্রিত করে রাখবে। 
সাইয়েদ আবুস সাউদ বলেন: সাজদার মধ্যেও এভাবে পায়ের গোড়ালিদ্বয় 
একত্রিত রাখা সুন্নাত । ....”২২ 

এ মতটি সহীহ হাদীস দ্বারা সমর্থিত। এক হাদীসে আয়েশা (রা) বলেন: 
রাসূলুল্লাহ % তাহাজ্জুদ আদায় করছিলেন। আমি অন্ধকারে হাত বাড়ালাম, 


Lz 95 ১9০৮৮ ১৩৫-এ এ ৩০) বিচ পি 


“আমি স্পর্শ করে দেখলাম তিনি সাজদায় রত, তীর পায়ের গোড়ালিছয় 
একত্রিত করে পায়ের আঙুলগুলির প্রান্ত কিবলামুখি করে রেখেছেন ।২ 


২ সুনানুদ দারাকুতনী ১/৩৪৮, ভাবারানী, আল-সু'জামুল কাবীর ২২/১০৫ । 
২ ইবন আবিদীন শামী, হাশিয়াত ইবন আবিদীন (রাদ্দুল মুহতার) ১/৪৯৩, ১/৫০৪। 
** ইবন খুযাইমা, আস-সহীহ ১/৩২৮ (নং ৬৫৪); হাকিম, আল-সুসতাদরাক ১/৩৫২। হাদীসটি সহীহ। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিকর ওযীফা ৩৪৬ 


১৪. সাজদায় স্থির ও শান্ত হতে হবে। রাসুলুল্লাহ (8) বলেন: “... 
সাজদা করবে এবং সাজদায় এমন ভাবে শান্ত হবে যেন তোমার সকল অস্থি ও 
জোড় শান্ত ও শিথিল হয়ে যায়।”* তিনি বলেন, “দৃঢ়ভাবে কপাল, নাক ও দুই 
হাত মাটিতে রেখে সাজদায় স্থির থাকবে, যেন তোমার দেহের সকল অস্থি নিজনিজ 
স্থানে থাকে ।”২৫ এ অবস্থায় সাজদার তাসবীহ পাঠ এবং দোয়া করুন। 

১৫. “আল্লাহ আকবার” বলতে বলতে সাজদা থেকে উঠে বসতে হবে 
এবং সম্পুর্ণ স্থির হতে হবে যেন শরীরের সকল অস্থি নিজনিজ স্থানে স্থির হয়ে 
যায়। রাসূলুল্লাহ (3%) বলেছেন, সালাত শুদ্ধ হতে হলে দু সাজদার মাঝে অবশ্যই 
স্থির হয়ে বসতে হবে ।১ রাসূলুল্লাহ 3% যতক্ষণ রুকু এবং সাজদায় থাকতেন রুকু 
থেকে দাড়িয়ে ও দু সাজদার মাঝে বসে প্রায় তত সময় কাটাতেন।২৭ 


১৬.এ সময়ে বাম পা বিছিয়ে দিয়ে তার উপর শান্ত হয়ে বসতে হবে। 
ডান পায়ের আঙ্গুলগুলোকে কিবলামুধি করে পা সোজা রাখতে হবে । দু হাত দু 
উরু ও হাঁটুর উপরে থাকবে । আঙ্গুলগুলো স্বাভাবিক সামান্য ফাক অবস্থায় 
কিবলামুখি থাকবে । এ সময়ে মাসনূন যিকর পাঠ করুন৷ 

১৭. এরপর “আল্লাহু আকবার” বলে দ্বিতীয়বার সাজদা করতে হবে। 
দ্বিতীয় সাজদাতে প্রথম সাজদার মত শান্ত ও স্থিরভাবে অবস্থান করতে হবে 
এবং উপরে বর্ণিত যিক্র ও দুআ পাঠ করতে হবে। 

উল্লেখ্য যে রুকু, সাজদা, রুকু থেকে উঠে দাড়িয়ে ও দুই সাজদার মাঝে 
বসে শান্ত হওয়া এবং তাড়াহুড়া না করা নামাযের জন্য অতীব গুরুত্বপুর্ণ এবং এতে 
অবহেলা করলে নামায নষ্ট হয়ে যাবে। কষ্ট করে নামায পড়েও তা যদি নবীজির 
(&) শিক্ষার বিরোধিতার কারণে আল্লাহ কবুল না করেন তাহলে তার চেয়ে দুঃখের 
বিষয় আর কিছুই হতে পারে না। রাসুলুল্লাহ (8) বলেছেন, “যে মুসাল্লী পুরোপুরি 
শান্তভাবে রুকু সাজদা আদায় করে না, তার সালাতের দিকে আল্লাহ তাকান না।২৮ 
তিনি একব্যক্তিকে তাড়াতাড়ি অপূর্ণভাবে রুকু সাজদা করতে দেখে বলেন : “যদি 
সে এ অবস্থায় মারা যায় তাহলে মুহম্মদের (4) ধর্মের উপর তার মৃত্যু হবে না। 
২ আব দাউদ (কিতাবুস সালাত, বাব.. লা ইউকীমু সুলবাহ) ১/২২৪-২২৫, নং ৮৫৭ (ভারতীয় ১/১২৪); 

মুসতাদরাক হাকিম ১/৩৬৮ । 
২৫ সহীহ ইবন খুযাইমা ১/৩২২। 
২ আবূ দাউদ (কিতাবুস সালাত, বাব.. মান না ইউকীমু সুলবাহু) ১/২২৪-২২৭ (ভারতীয় ১/১২৪); 
২৭ বুঝারী উন পা ইতমামির রুকু) ১/২৭৩ (ভারতীয় ১/১০৯); 


মুসলিম (৪-কিতাবুস সালাত, ৩৮-বাব ই"তিদাল আরকান..) ১/৩৪৩ (ভারতীয় ১/১৮৯)। 
২৮ মুসনাদ আহমদ ৪/২২,তাবারানী, আল-মু'জামুল কাবীর ৮/৩৩৮। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৪৭ 


কাক যেমন রক্তে ঠোকর দেয় তেমনি এরা সালাতে ঠোকর দেয় । যে ব্যক্তি পরিপূর্ণ 
ভাবে রুকু করে না এবং ঠুকরে ঠুকরে সাজদা করে তার অবস্থা হলো সে ব্যক্তির 
মত যে অত্যাধিক ক্ষুধার্ত অবস্থায় একটি বা দু'টি খেজুর খেল, যাতে তার কোন 
রকম ক্ষুধা মিটল না।২৯ 

তিনি বলেন, “সবচেয়ে খারাপ চোর যে নিজের সালাত চুরি করে।” 
তিনি বলেন, “সালাতের রুকু ও সাজদা পুরোপুরি আদায় করে না।””” 

তিনি একদিন সালাত আদায় করতে করতে লক্ষ্য করেন যে একব্যক্তি 
রুকু ও সাজদা করার সময় স্থির হচ্ছে না। তিনি সালাত শেষে বলেন, “হে 
মুসলিমগণ, যে ব্যক্তি রুকুতে এবং সাজদায় পুরোপুরি স্থির ও শান্ত না হবে, 
তার সালাত আদায় হবে না।”৩১ 

১৮. এরপর “আল্লাহ আকবার” বলতে বলতে দ্বিতীয় রাক'আতের জন্য 
দাড়াতে হবে। সাজদা থেকে উঠে দাড়ানোর সময় পরিপূর্ণ আদব ও ভক্তির সাথে 
শান্তভাবে প্রথমে দুই হাত, তারপর দুই হাটু মাটি থেকে উপরে উঠাতে হবে। 
উপরের নিয়মে দ্বিতীয় রাকআত আদায় করতে হবে। 

১৯. দ্বিতীয় রাক'আত পূর্ণ হলে তাশাহহুদের জন্য বসতে হবে। দুই 
সাজদার মাঝে মাঝে যেভাবে বসতে হয়, সেভাবে বাম পা বিছিয়ে ডান পা খাড়া 
করে আছডুলগুলো কিবলামুখি করে বসতে হবে । বাম হাত স্বাভাবিকভাবে বাম উরু 
বা হাটুর উপর বিছানো থাকবে। ডান হাত ডান উরুর উপর থাকবে, ডান হাতের 
আঙ্গুলগুলো মুঠি করে শাহাদাত আঙ্গুলী বা তর্জনী দিয়ে তাশাহহুদ ও দোয়ার সময় 
কিবলার দিকে ইঙ্গিত করা সুন্নাত । চোখের দৃষ্টি ইঙ্গিত রত তর্জনীর দিকে থাকবে। 
দু রাকআত সালাত হলে তাশাহ্‌হুদের পর দরুদ ও দুআ পাঠ করতে হবে। তিন বা 
চার রাকআত সালাত হলে তাশাহ্হুদ পড়ে উঠে দীড়াতে হবে। শেষ বৈঠকে 
তাশাহ্হুদ, দরুদ ও দুআ পাঠ করতে হবে। 

২০. সালামের মাধ্যমে সালাত শেষ করতে হবে। ডান দিকে মুখ 
ঘুরিয়ে বলতে হবে “আসসালামু আ'লাইকুম ওয়া রাহমাতুল্লাহ' এরপর বাম 
দিকে মুখ ঘুরিয়ে বলতে হবে “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ” | 
* সহীহ ইবনু খুযাইমাহ ১/৩৩২; মুসনাদু আবী ইয়ালা ১৩/১৪০, ৩৩৩; তাবারানী, আল-মু'জামুল কাবীর 

৪/১১৫, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ২/১২১। 
* মুসনাদ আহমদ ৩/৫৬, ৫/৩১০; সহীহ ইবনু খুযাইমাহ ১/৩৩১; সহীহ ইবনু হিব্বান ৫/২০৯; 
মুসতাদরাক হাকিম ১/৩৫৩; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ২/১২০। 


০ ইবন মাজাহ (৫-কিতাৰ ইকামাতিস সালাত, ১৬-বাবুর রুকু..) ১/২৮২ (ভারতীয় ১/৬২), তিরমিযী 
€আবওয়াবুস সালাত, বাব.. লা ইউকীমু সুলবাহু) ২/৫১-৫২, নং ২৬৫ (ভারতীয় ১/৬১)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (৯)-এর যিকর ওষীফা ৩৪৮ 


২১. সালামের সাথে সাথে সালাত শেষ হয়ে যায়। সালামের পরে 
নামাযের আর কোন কর্ম- ফরয, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কিছুই বাকী থাকে 
না। সালামের পরে মাসনূন যিকর ও দুআ পৃথক ইবাদত, যা আমরা পরবর্তীতে 
আলোচনা করব, ইনশা আল্লাহ । 

৩. ১. ৪. কয়েকটি ফিকহী মতভেদ ও বিদআত ঝগড়া 

উপরের এবং পরবর্তী আলোচনা থেকে আমরা দেখব যে, সালাতের 
জন্য ও সালাতের মধ্যে মুমিন সহস্রাধিক মাসনূন ইবাদত পালন করেন। 
এগুলির অধিকাংশের ক্ষেত্রে কোনো মতভেদ নেই । সামন্য কয়েকটি বিষয় নিয়ে 
ফকীহগণ মতভেদ করেছেন। এগুলোর মধ্যে রয়েছে: (১) সালাতে দাড়ানো 
অবস্থায় হস্তদ্বয় রাখার স্থান, (২) সূরা ফাতিহার পর “আমীন” বলার ক্ষেত্রে 
আস্তে বা জোরে বলা, (৩) রুকুতে যাওয়ার, রুকু থেকে উঠার এবং তৃতীয় 
রাকআতে উঠার সময় হস্তদ্বয় উত্তোলন করা, (৪) সাজদা করার সময় এবং উঠে 
দাড়ানোর সময় হাটু অথবা হাত আগে নামানো বা উঠানো, (৫) দ্বিতীয় ও চতুর্থ 
রাকআতে দীড়ানোর আসে সামান্য বসা, (৬) শেষ বৈঠকে বসার সময় ডান 
পায়ের বা নিতম্বের উপর বসা এবং (৭) নারী ও পুরুষের সালাত-পদ্ধতির 
পার্থক্য । জামাতে সালাতের ক্ষেত্রে ইমামের পিছনে মুক্তাদীর কুরআন পাঠ, 
সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর, সালাতুল জানাযায় সূরা ফাতিহা পাঠ ও 
সালাতুল বিতর পদ্ধতি ইত্যাদি বিষয়ে মতভেদ বিদ্যমান । 


এ বিষয়গুলোর ক্ষেত্রে লক্ষণীয়: (১) প্রতিটি বিষয়ে উভয় মতের পক্ষে 
হাদীস বিদ্যমান, (২) সাহাবী-তাবিয়ীগণ ও ইমামগণ এগুলোর ক্ষেত্রে একটি 
কর্মকে উত্তম বলেছেন, কিন্তু বিপরীত কর্মকে কখনোই নিষিদ্ধ বলেন নি, (৩) তারা 
এগুলো নিয়ে মতভেদ করেছেন, নিজের পক্ষে প্রমাণ পেশ করেছেন, কিন্ত কখনোই 
ভিন্ন মতের অনুসারীকে অবজ্ঞা করেন নি (8) মুক্তাদীর সূরা ফাতিহা পাঠ ছাড়া 
অন্য সকল বিষয়ের মতভেদ নফল-মুসতাহাব বা উত্তম-অনুত্তম পর্যায়ের । 

বর্তমানে ধার্মিক মুসলিমগণ একে অপরকে এ বিষয়গুলো নিয়ে অবজ্ঞা, 
উপহাস, অবমূল্যায়ন ও ভয়ঙ্কর শত্রুতায় লিপ্ত হয়ে পড়েন। এমনকি প্রকাশ্য পাপে 
লিপ্ত মুসলিমদের চেয়ে বিরোধী মতের ধার্মিক মুসলিমদের অধিক অবজ্ঞা বা ঘৃণা 
করেন। মহান আল্লাহ আমাদের শয়তানের খপ্সর থেকে রক্ষা করুন। 

এ বইয়ে আমরা ফিকহী দলিলগুলো আলোচনা করতে পারছি না। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৪৯ 


মুমিনদেরকে ভালবাসা এবং অবজ্ঞা, হিংসা-বিদ্বেষ, উপহাস ইত্যাদি পরিহার 
করা । এজন্য সম্মানিত পাঠকের নিম্নের বিষয়গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি: 

(১) সহস্রাধিক কর্মের মধ্যে মাত্র ৮/১০টি বিষয়ে মতভেদ একেবারেই 
গুরুত্হীন। যাদি ৯৯০টি বিষয়ের মিল না দেখে শুধু ৮/১০ বিষয়ের অমিল 
আপনার দৃষ্টি কাড়তে থাকে তবে আপনাকে দৃষ্টিভঙ্গির চিকিৎসা করতে হবে। 

(২) মতভেদীয় প্রতিটি বিষয়ে উভয় মতের পক্ষে সহীহ বা গ্রহণযোগ্য 
দলীল বিদ্যমান। যারা অপর মতের দলীলকে মানসূখ, রহিত বা দুর্বল বলে 
হৈচৈ করেন তারা অজ্ঞ অথবা অন্ধ-অনুসারী । রাসূলুল্লাহ &%&-এর পরে সাহাবী- 
তাবিয়ীগণ থেকে এ সকল কর্ম প্রমাণিত। কাজেই এ সকল মতভেদীয় বিষয়ে 
ভিন্ন মতকে বাতিল বললে অগণিত সাহাবী-তাবিয়ীকে বাতিল বলা হয় । 


(৩) আমরা অনেক সময় মনে করি যে, কোনো হানাফী মাযহাব 
অনুসারী যদি আমীন জোরে বলে বা রাফউল ইয়াদাইন করে তবে তার মাযহাব 
নষ্ট হবে বা গোনাহ হবে। হানাফী মাযহাবের প্রথম ৫০০ বছরের কোনো ইমাম 
বা ফকীহ এরূপ বলেন নি। হানাফী মাযহাবের প্রথম যুগগুলোর অনেক ফকীহই 
রাফউল ইয়াদাইন করতেন, ইমামের পিছনে সূরা পাঠ করতেন বা অনুরূপ 
ভিন্নমত পালন করতেন। মাযহাবকে মান্য করার পাশাপাশি বিশেষ কোনো 
মাসআলায় ভিন্নমত গ্রহণ করলে বা কোনো সহীহ হাদীস পেয়ে আমল করলে 
মাযহাব নষ্ট হয় না। “ইমাম আবু হানীফা (রাহ) রচিত “আল-ফিকহুল 
আকবার”-এর অনুবাদ ও ব্যাখ্যা” গ্রন্থে আমি বিষয়টি আলোচনা করেছি। 

(8) যারা সহীহ হাদীস পালন করতে চান তাদের অন্তর সহীহ হাদীস 
অনুসারে প্রশস্ত হওয়া জরুরী। যে সকল বিষয়ে একাধিক সহীহ বা হাসান 
হাদীস বিদ্যমান সে সকল বিষয়ে ভিন্নমতকে কটাক্ষ করার অর্থ রাসূলুল্লাহ %& ও 
সাহাবীগণের প্রমাণিত সুন্নাতকে কটাক্ষ করা । 

(৫) সহীহ হাদীসকে সহীহভাবে পালন করা প্রয়োজন। যেমন রুকু- 
সাজদা ও দাঁড়ানো-বসায় ধীরস্থিরতা বা “তা'দীলুল আরকান' এবং “রাফউল 
ইয়াদাইন উভয় বিষয় সহীহ হাদীসে বর্ণিত; তবে উভয়ের গুরুত্ব ভিন্ন। তান্দীলুল 
আরকান ত্যাগ করলে রাসূলুল্লাহ £& আপত্তি করেছেন। কিন্তু রাফউল ইয়াদাইন 
ত্যাগ করলে রাসূলুল্লাহ 3% বা সাহাবীগণ কারো প্রতি আপত্তি বা কটাক্ষ করেছেন 
বলে কোনো সহীহ হাদীসে বর্ণিত হয় নি। কাজেই এ বিষয়ে কটাক্ষ বা ঝগড়া 
করলে সহীহ হাদীসের সঠিক আমল হয় না। রাসূলুল্লাহ 3% যে কর্মকে যতটুকু 
গুরুত্ব দিয়েছেন তার চেয়ে বেশি বা কম গুরুত্ব দেওয়া বিদআতের পথ । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%)-এর যিক্র ওষীফা ৩৫০ 


(৬) এ সকল মতভেদীয় বিষয়ে সাহাবী-তাবিয়ীগণের আচরিত সুন্নাত 
পদ্ধতি নিজের নিকট গ্রহণযোগ্য মতটি পালন করা এবং অন্য মতকে সম্মান 
কর। যেমন, যে ব্যক্তি আস্তে আমিন বলেন বা রুকু-সাজদার সময় হস্তদ্বয় উঠান 
না তিনি তার মতের পক্ষের সহীহ হাদীসটির উপর নির্ভর করবেন এবং যারা . 
জোরে আমিন বলেন বা “রাফউল ইয়াদাইন” করেন তাদের কর্মটিও সহীহ 
হাদীসে বর্ণিত বলে স্বীকার করবেন এবং কর্মটির প্রতি শ্রদ্ধা পোষণ করবেন। 
কারণ তা রাসূলুল্লাহ $%% ও সাহাবীগণ থেকে প্রমাণিত। অপর পক্ষকেও 
একইরূপ নিজ মত পালন ও অপর মতের প্রতি শ্রদ্ধাবোধ পোষণ করতে হবে। 
এতে আমরা এ বিষয়ক সুন্নাত পালনের পাশাপাশি “আল্লাহর জন্য ভালবাসা’ 
নামক মহান ইবাদত পালন করতে পারব এবং উম্মাতের মধ্যে দলাদলি সৃষ্টির 
ভয়ঙ্কর পাপ থেকে বাচতে পারব। আল্লাহই তাওফীক দাতা । 


৩. ২. সালাতই শ্রেষ্ঠ যিকর, মুনাজাত ও দুআ 


সালাত মহান প্রতিপালকের সাথে বান্দার সর্বোচ্চ সংযোগ এবং বান্দার 
একান্ত ‘মুনাজাত’ ৷ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাই মূলত দু'আর সময়। 
আল্লাহর প্রশংসা করা, স্তুতি গাওয়া ও প্রার্থনা করা, এটাই তো সালাত। 

হাদীস শরীফে পুরো সালাতকেই মুনাজাত বলা হয়েছে। সহীহ বুখারী, 
সহীহ মুসলিম ও অন্যান্য গ্রন্থে সংকলিত হাদীসে রাসূলুল্লাহ &) বলেছেন: 
(এসএ ৩ ০৮৬ ০ গন) 8) SEY ১৩ ৫5০ ০৩ Lj 

“যখন কেউ নামাযে থাকে তখন সে তার প্রভুর সাথে “মুনাজাতে' 
(গোপন কথাবার্তায়) রত থাকে ।” “কাজেই তার ভেবে দেখা উচিত কিভাবে 
এবং কী বলে সে তার সাথে মুনাজাত বা আলাপ করছে ।”৩২ 

অর্থাৎ, নামাযের সব কিছু হৃদয় দিয়ে অনুভব করে ও বুঝে পাঠ করতে 
হবে, না বুঝে, আন্দাযে বা অমনোযোগিতার সাথে নয়। 

সালাতের পুরো সময়েই রাসূলুল্লাহ ষ্ অত্যন্ত আবেগী ও সুন্দর ভাষায় 
দু'আ করতেন। সালাত শুরু করেই, তাকবীরে তাহরীমার পরেই তিনি বিভিন্ন 
সময়ে বিভিন্ন বাক্য ব্যবহার করে দু'আ করতেন। সূরা ফাতিহা মানব ইতিহাসের 
মহোত্তম প্রার্থনা । এরপর কুরআন তিলাওয়াতের সময় থেমে থেমে তিনি দু'আ 
করতেন। রুকুতে তাসবীহের পাশাপাশি দু'আ করতেন মাঝে মাঝে । 
2১৮০ -আবওয়াবুল মাসাজিদ, ১-বাব হাক্কিল বুযাক...) ১/১৫৯ (ভারতীয় ১/১৬২); মুসলিম (৫- 


মাসাজিদ, ১৩-বাবুন নাহ্‌য়ি আনিল বুযাক..) ১/৩৯০ (ভারতীয় ১/২০৭); হাকিম, আল- 
মুসতাদরাক ১/৩৬১ I 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৫১ 


সালাতের মধ্যে দু'আর অন্যতম শ্রেষ্ঠ সময় সাজদার সময় । সাজদা 
সালাতের মধ্যে মহান প্রভুর কাছে বান্দার সমর্পণের চুড়ান্ত পর্যায়। সাজদা 
আল্লাহর সাথে বান্দার চূড়ান্ত সংযোগ ৷ মানব জীবনে দু'আ কবুলের অন্যতম 
সময় সাজদার সময়। রাসূলুল্লাহ £ আমাদেরকে এ কথাই শিখিয়েছেন। আবু 
হুরাইরা (রা) বলেন : রাসূলুল্লাহ £% বলেছেন: রা রর 

ENE SS le ASSIA LOC Gl 

“বান্দা যখন সাজদায় রত থাকে তখন সে তার প্রভুর সবচেয়ে 
নিকটবর্তী হয়, কাজেই তোমরা এ সময়ে বেশি বেশি দু'আ করবে ।”** 

অন্য হাদীসে ইবনু আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ & (ওফাত দিবসের 
ফজরের সময়) তার ঘরের পর্দা তুলে দেখলেন সাহাবীগণ আবু বকরের (রা) 
পিছে কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করছেন । তখন তিনি বলেন: 
50০4 এন ৮৮৩০ 99 ২. ০০৪৫ ৮ 9৪ ৭ 8০ জা 
০5 AS ES ৩৪১৮০ ১59 TA নি এ Cg so YY 

৫6০৬2 ৩৩৪ ০৩৪ SG 1৯৩ 5১০ Uf ৮) % 

“হে মানুষেরা, নবুয়্যতের সুসংবাদণ্ডলোর আর কিছুই বাকি থাকল না, 
শুধুমাত্র নেক স্বপন ছাড়া, যা মুসলিম দেখে বা তার বিষয়ে দেখা হয়। শুনে রাখ, 
আমাকে রুকু ও সাজদা অবস্থায় কুরআন পাঠ করতে নিষেধ করা হয়েছে। রুকু 
অবস্থায় তোমরা তোমাদের মহান প্রভুর মর্যাদা-বাচক স্তুতি পাঠ করবে। আর 
সাজদা রত অবস্থায় তোমরা খুব বেশি করে দু'আ করবে, কারণ এ সময়ে 
তোমাদের দু'আ কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি ।”৩৪ 

এভাবে আমরা দেখছি যে, সালাতের মধ্যে সানার সময়ে, 
তিলাওয়াতের সময়ে এবং বিশেষ করে সাজদার সময়ে এবং তাশাহ্হুদের পরে 
দুআ-মুনাজাত করা রাসূলুল্লাহ (%)-এর আচরিত ও নির্দেশিত সুন্নাত। 

এখানে একটি ভুল ধারণা অপনোদন করা অতীব প্রয়োজন। কারণ 
এবং মাযহাবের অযুহাতে সুন্নাত পরিত্যাগ করি বা অস্বীকার করি। এর একটি 
বড় নমুনা সালাতের মধ্যে দুআ করা। অনেকে অজ্ঞতাবশত বলেন: আমাদের 


৩ মুসলিম (৪ -কিতাবুস সালাত, ৪২-বাৰ মা ইউকালু ফির রুকু.) ১/৩৫০, নং ৪৮২ (ভারতীয় ১/১৯১) 
৩৪ মুসলিম (৪-কিতাবুস সালাত, ৪১-বাবুন নাহয়ি আন কিরাআতিল কুরআন...)১/৩৪৮ (ভা ১/১৯১) 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিকর ওষীফা ৩৫২ 
মাযহাবে সালাতের মধ্যে বা ফরয সালাতের মধ্যে নির্ধারিত তাসবীহ-তাহলীল 
ও দুআ ছাড়া অন্য কোনো দুআ করা যায় না। ধারণাটি অজ্ঞতার প্রমাণ ছাড়া 
কিছুই নয়। হানাফী মাযহাবের মূল গ্রন্থ, ইমাম আবূ হানীফার অন্যতম ছাত্র 
ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান শাইবানীর “আল-মাবসূত' গ্রন্থে তিনি বলেন: 
GIA 414 dl ০১৪ he ৩ ১৯০) এ DLA ৬৪ ৪৩ ৪ 
4২১9 SOM ০০৮55 JS 40355 HY IG ৪১৬] BS ৮৮৪ ০৯ 28. 409 
53 cell US এ তে] J Ok ৩৪ oni Ji ৪১৮] ১৪ 405 05 
৮১৪১ 5১১১৩ 951১৬ 4৯৪ Las slo ০০ UK Lag ৪১১ chi) la এ iD 
০৯ ০১ 4৯0 ৩৯৯১ Mell ০ ০ pall কত pall 05 08 এ ০৯৭ 
Pel ৮০৬৭৩ কও তে ৪393 ক 5৯5 eel GA তা শে poll ১ 
০৭ Bb ১5৮1 ০০৯15 ০৯০ ১৪ ০৭ ৩১৪৪ ১৪ 545 ১৪ ৬ I 
৯৫0 9১০০ 39৪ crag 9 এ ১১৩ DN এটি ০০ di ৩৪০ ৪৯ byl 
ll dm) 25059 oll ক ৪0০০ poll daw gf 138৯3 Hn ০৯ HII 
১৪৯ ly 03 eel ০১১০ ০৯০ ৯৯৭৬ al poll ০8১০০ ৯ 
Lag OO ০১1১৯ ৪১০] ৮৪1১৬ ০০ পাটি ০৪১ ০৯৯৯ 4৫ 9৯ 05 OHM 

এ ০৯১৯ 4১৪৪ LDL ৪৪৪ ১ JOA 4৪ 

০৪ AU ১৪২৪১ ৬২০ 4৪৪ 9 5৪১ eh NL ০৪ ০৯০ 49 4৪ 
এ]১ 4] ০১4 JG LYN 04 4৪ 48 ০০১3৬ 05 ১১৯৩ ৯১১ 6৯০০। ৩৪ [১৪ 4 
2) cL) 1085 ALY! 29059 ০৯ 8০4০৪ ab 4৯০০ JG ০০৪ 0৪ এ 
IN ০০ dl ১১৯ 0 4৯ ০৭ ভগ এখ 5৪১ 4 এআ 5৪১ এ 5১ ৬৪ 
৪০) AE 955 ০৯১৪ od 4৩ এ] ৮৭ ০১৬৯০ ০১৮০৪ TE এ dl 05 
০ ৬] ০০৯ 95 4১০ ৯৪ dl ৯৮০ 098 ০1 ০৯০৪ 555 pl CH GY 65৪ 
১ ০২ 05 24৩ 40১০ 05 4005 509 829 ০৬ ০5 05 ০০০ ৬০০৪০ ০০৪ 
3158 0044৯ ০4 ৮৯৯৮ 31 055 555 জজ 51158 পা ২৬ 4৪ ০৮০৪ 9 
Ab ০৫১৬০ ০05 1355 05 43515০9515০ 0 ক] এ ০ ও৪ 4০ ১ এ 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৫৩ 


“সালাতের মধ্যে দুআর অধ্যায়: আমি (ইমাম আবু হানীফাকে) 
বললাম: বলুন তো, যদি কোনো মানুষ সালাতের মধ্যে দুআ করে, আর দুআয় 
আল্লাহর কাছে রিযক চায় বা সুস্থতা-নিরাপত্তা চায় তাহলে কি তার সালাত 
ভেঙ্গে যাবে? তিনি (ইমাম আবু হানীফা) বলেন: না, সালাত ভাঙ্গবে না। আমি 
বললাম: কুরআনের সকল দুআ ও কুরআনের দুআর মত সকল দুআই কি এরূপ 
(এ ধরনের কোনো দুআতেই কি সালাত ভাঙ্গবে না?) তিনি বলেন, হ্যা । আমি 
বললাম, যদি লোকটি বলে: আল্লাহ আমাকে একটি কাপড় পরিয়ে দিন, 
আমাকে অমুক মহিলার সাথে বিবাহ দিন- তাহলে কি হবে? তিনি বলেন: 
এগুলো মানুষের সাথে কথাবার্তা, এরূপ কথা বললে সালাত ভেঙ্গে যাবে। 


আমি বললাম: যদি সে বলে: হে আল্লাহ, আমাকে সম্মানিত করুন; হে 
আল্লাহ, আমাকে নিয়ামত প্রদান করুন; হে আল্লাহ, আমাকে জান্নাতে প্রবেশ 
করান; আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন; হে আল্লাহ, আমার কর্মকাণ্ড সঠিক 
করে দিন; হে আল্লাহ, আমাকে এবং আমার পিতামাতকে ক্ষমা করুন; হে 
আল্লাহ, আমাকে তাওফীক দিন এবং সঠিক পথে পরিচালিত করুন; হে আল্লাহ, 
সকল ক্ষতি-অমঙ্গলকে আমার থেকে সরিয়ে নিন; আমি মানুষ ও জিনের ক্ষতি 
থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি; আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর 
আশ্রয় গ্রহণ করছি; আমি কঠিন বিপদ, ভাগ্যের বিপর্যয়, আমার বিপদে 
শক্রদের আনন্দলাভের অবস্থা থেকে আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করছি; হে আল্লাহ, 
আমাকে আপনার ঘরের হজ্জ করার এবং আপনার রাস্তায় জিহাদ করার ক্ষমতা 
প্রদান করুন; হে আল্লাহ, আমাকে আপনার ও আপনার রাসূলের (48) 
আনুগত্যের কাজে ব্যবহার করুন; হে আল্লাহ, আমাদেরকে সত্যবাদী বানিয়ে 
দিন; হে আল্লাহ, আমাদেরকে প্রশংসাকারী, ইবাদতকারী ও কৃতজ্ঞ বানিয়ে দিন; 
হে আল্লাহ, আমাদেরকে রিষক প্রদান করুন এবং আপনিই শ্রেষ্ঠ রিষকদাতা- 
সালাতের মধ্যে এ-সকল দুআ করার বিধান কী? তিনি বলেন: এগুলো সবই 
সুন্দর । এগুলোর কোনো কিছুতেই সালাত নষ্ট হবে না। এগুলো সবই তো 
কুরআনের দুআ বা কুরআনের দুআর সাথে মিলসম্পন্ন দুআ । সালাত তো নষ্ট 
হয় মানুষের কথাবার্তার মত কথা বললে । 

আমি বললাম: আপনি বলুন তো, একজন মানুষ একাকী সুন্নাত-নফল 
সালাত আদায়ের সময় জাহান্নামের কথা আছে এমন একটি আয়াত অতিক্রম 
(পাঠ) করলো, তখন সে সেখানে থেমে গেল এবং আল্লাহর কাছে আশ্রয় এবং 
ক্ষমা প্রার্থনা করলো- তার বিধান কী? তিনি বলেন: এ তো সুন্দর কর্ম। আমি 


২৩ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (48)-এর যিকর ওযীফা ৩৫৪ 


বললাম: যদি জামাতে সালাতে ইমামতি করার সময় এরূপ করে? তিনি বলেন: 
ইমামের জন্য এরূপ করা আমি অপছন্দ করি। আমি বললাম: যদি কোনো ইমাম 
এরূপ করে তাহলে কী হবে? তিনি বলেন: তার সালাত পরিপূর্ণ হবে (এরূপ করা 
অপছন্দনীয় হলেও তাতে সালাতের কোনো ক্ষতি হবে না)। আমি বললাম: বলুন 
তো, কোনো ব্যক্তি ইমামের পিছনে সালাত আদায় করছে এমতাবস্থায় ইমাম 
জান্নাত, জাহান্নাম বা মৃত্যু বিষয়ক কোনো সূরা পাঠ করেন, তখন মুক্তাদির জন্য 
জাহান্নাম থেকে আল্লাহর আশ্রয় চাওয়া এবং আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা কি 
উচিত হবে? তিনি বলেন: মুক্তাদিদের জন্য চুপ করে শ্রবণ করাই আমি অধিক 
পছন্দ করি। আমি বললাম: যদি কেউ ইমামের পিছনে সালাত আদায় করে তাহলে 
ইমামের সূরা পাঠ শেষ হলে “সাদাকাল্লাহ ও বাল্লাগাত রুসুলুহু' ‘আল্লাহ সত্য 
বলেছেন এবং রাসূলগণ প্রচার করেছেন' বলা কি তার জন্য অপছন্দনীয়? তিনি 
বলেন: নীরবে শ্রবণ করাই আমার বেশি পছন্দ । আমি বললাম: মুক্তাদি যদি এরূপ 
বলে তাহলে কী সালাত ভেঙ্গে যাবে? তিনি বলেন: না, তার সালাত পরিপূর্ণ হবে, 
তবে এরূপ না বলে নীরবে শ্রবণ করাই অধিক ফযীলত বা উত্তম। আমি বললাম: 
ইমাম যদি কাফিরদের আলোচনা বিষয়ক কোনো আয়াত পাঠ করেন তাহলে 
মুক্তাদিগণের জন্য “লা ইলাহ ইল্লাল্লাহু” বলা কি উচিত? তিনি বলেন: নীরবে শ্রবণ 
করা আমার কাছে অধিক পছন্দনীয়। আমি বললাম: যদি তারা এরূপ বলে তাহলে 
কী হবে? তিনি বলেন: তাদের সালাত পরিপূর্ণ বা শুদ্ধ হবে।”৩৫ 


এ দীর্ঘ উদ্ধৃতির মাধ্যমে আমরা এ বিষয়ে ইমাম আযমের প্রকৃত মত 
বুঝতে পারছি। ফরয সালাত যেহেতু জামাতে আদায় করতে হয় এজন্য যথাসম্ভব 
নির্ধারিত যিক্র আযকার ও দু'আর মাধ্যমে আদায় করাই উত্তম। এরপরও কুরআন 
তিলাওয়াতের সময় যদি ইমাম বা মুক্তাদী দুআ বা যিকর-মুনাজাত করেন তাহলে 
তা অবৈধ বা নিষিদ্ধ নয়। পাশাপাশি ফরয-নফল সকল সালাতের মধ্যে কুরআনের 
দুআ বা কুরআনের অর্থবোধক দুআ পাঠ করাকে ইমাম আবু হানীফা সুন্দর বা উত্তম 
হবে। তার এ মতটি সুন্নাতের আলোকে জোরদার। কারণ আমরা অধিকাংশ 
হাদীসেই দেখতে পাই যে, রাসূলুল্লাহ (88) অতিরিক্ত দু'আ সাধারণত তাহাজ্জুদ 
ইত্যাদি সুন্নাত বা নফল সালাতের মধ্যে বলতেন। প্রত্যেক মুমিনের জন্য তার 
মনের সকল আবেগ, আকুতি, বেদনা ও প্রার্থনা মহান প্রভুর দরবারে পেশের 


মুহাম্মাদ ইবনুল হাসান, আল-মাবসূত ১/২০২-২০৫। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৫৫ 


সর্বোত্তম সুযোগ সালাত, বিশেষত সাজদার অবস্থায়। পৃথিবীর কোনো নেতা যদি 
আমাদের বলতেন, অমুক সময় আমার কাছে আবেদন করলে আমি তা কবুল 
করব, তাহলে আমরা সে সময়টিকে সদ্যবহার করতে প্রাণপণে চেষ্টা করতাম । 
কিন্তু আফসোস! মহান রাব্বুল আলামীনের এ মহান সুযোগ আমরা অবহেলা করে 
এড়িয়ে চলছি। আমাদের সকলেরই উচিত, যথাসম্ভব মাসনূন দু'আ মুখস্থ করে 
সেগুলো দিয়ে সাজদায় দু'আ করা। 

আমরা এখানে সালাতের মধ্যে সাজদায় ও তাশাহ্হুদের পরের 
কয়েকটি মাসনূন দুআ উল্লেখ করব। এছাড়া আমার লেখা “মুনাজাত ও নামায' 
বইটিতে পাঠক আরো অনেক মাসনূন দুআ দেখতে পাবেন। 


৩. ৩. সালাতের পূর্বে ও সালাতের জন্য 


ইসতিনজা, ওযু, গোসল, আযান, ইকামত ইত্যাদি বিষয়গুলো সালাতের 
সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। এ বিষয়ক যিকরগুলো এখানে উল্লেখ করছি। 
৩. ৩. ১. ইস্তিজ্ঞার যিক্র 
যিক্র নং ৩৩: ইস্তিজ্জার পূর্বের যিকর 
KOU et TOME ০০ ৩ ১৮ ভি 20 PER 
উচ্চারণ: বিসমিল্লা-হ, আল্লা-হুম্মা, ইনী আ'উযু বিকা মিনাল খুবুসি ওয়াল 
খাবা-ইসি। 
অর্থ: “আল্লাহর নামে। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি - 
অপবিব্রতা, অকল্যাণ, খারাপ কর্ম থেকে বা পুরুষ ও নারী শয়তান থেকে ।” 
আনাস রো) বলেন, রাসূলুল্লাহ 8% ইস্তিজ্রার জন্য গমন করলে এ দু'আটি 
পাঠ করতেন। সহীহ বুখারী, সহীহ মুসলিম ও অন্যান্য গ্রন্থের হাদীসে ‘বিসমিল্লাহ’ 
ছাড়া দু‘আটি বর্ণিত হয়েছে। মুসান্নাহক ইবনু আবী শাইবা গ্রন্থে সংকলিত অন্য 
হাদীসে দু“আটির শুরুতে “বিসমিল্লাহ উল্লেখ করা হয়েছে । 
কোনো কোনো বর্ণনায় এ দুআর শেষে “ওয়াশ শাইত্বা-নির রাজীম” (এবং 
বিতাড়িত শয়তান থেকে) কথাটুকু সংযুক্ত। এ সংযুক্তির সনদে দুর্বলতা রয়েছে।* 
এছাড়া অন্য হাদীসে আলী (রা) বলেন, রাসূলুল্লাহ (8) বলেন: 
৩» বুখারী (৪-কিতাবুল অযু, ৯-বাব মা ইয়াকুলু ইনদাল খালা) ১/৬৬, নং ১৪২ (ভারতীয় ১/২৬); মুসলিম 
(৩-কিতাবুল হায়েয, ৩২-বাব... দুখুলাল খালা) ১/২৮৩, নং ৩৭৫ (ভা ১/১৬৩), মুসান্নাফু ইবনু আবী 
হাতি সুনান ইবন মাজাহ ১/১০৯, সহীহুল জামিয়িস সাগীর ২/৮৬০, নং ৪৭১৪ । 


শাইবা, আল-সুসান্নাক ১/১ ও ১০/৪৫৩; আল-উকাইলী, আদ-দুআফা আল-কাবীর ৭/১১; 
আলবানী, যায়ীফাহ ১১/৭০-৭১। 


৩৭ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিক্র ওযীফা ৩৫৬ 
If AGM RUT 5 BLT ভে ০19১6) তস্প। এপ 2০5 
ds ০১ 
“তোমাদের কেউ যখন প্রকৃতির ডাকে নির্জনস্থানে গমন করে তখন জিন- 
দের চক্ষু থেকে আদম-সন্তানদের গুপ্তাঙ্গের আবরণ হলো “বিসমিল্লাহ” বলা ।”০” 
ইস্তিঞ্জার সময় মুখের যিক্র অনুচিত 
আমরা দেখেছি যে, সর্বাবস্থায় মুখে আল্লাহর যিকর করা-ই সুন্নাত। তবে 
দু'টি অবস্থায় মুখে যিকর না করাই উচিত বলে ফকীহগণ মত প্রকাশ করেছেন। 
প্রথমত, ইস্তিজ্জায় রত থাকা অবস্থা । অধিকাংশ ফকীহ এ অবস্থায় মুখে যিক্র মাকরুহ 
তানযিহী বা অনুচিত বলে মত প্রকাশ করেছেন। ইমাম নববী লিখেছেন : প্রাকৃতিক 
প্রয়োজন সারার সময় কোনো প্রকার আল্লাহর যিক্র করা মাকরুহ। তাসবীহ, 
বলা, আযানের জবাব দেওয়া ইত্যাদি কোনো প্রকারের যিক্র মুমিন এ অবস্থায় এবং 
স্বামী-স্ত্রীর মিলন অবস্থায় করবেন না। যদি তিনি হাঁচি দেন তাহলে জিহ্বা না নেড়ে 
মনে মনে “আল-হামদু লিল্লাহ' বলবেন। এছাড়া প্রয়োজন ছাড়া কথাবার্তা বলাও এ 
সময়ে মাকরুহ। এ দু অবস্থায় কথাবার্তা বা যিক্র মাকরুহ তাহরীমি বা হারাম 
পর্যায়ের মাকরুহ নয়, বরং মাকরুহ তানযীহী বা “অনুচিত” পর্যায়ের মাকরুহ । এ 
অবস্থায় যিকর করলে গোনাহ হবে না, তবে যিকর না করাই উচিত। ইস্তিস্রায় রত 
ব্যক্তিকে সালাম প্রদান করাও মাকরুহ। অধিকাংশ ইমাম ও ফকীহের এ মত। ইবনু 
সীরীন, ইবরাহীম নাখরী প্রমুখ এ মতের বিরোধিতা করেছেন। তারা এ অবস্থায় যিক্র, 
তাসবীহ-তাহলীল, সালামের উত্তর ইত্যাদি জায়েয বলেছেন । 
ধিক্র নং ৩৪ : ইস্তিজ্ার পরের ধিক্র: 


AS 
বণ 


OH 
উচ্চারণ : গুফরা-নাকা। অর্থ : “আপনার ক্ষমা প্রার্থনা করি।” 
আয়েশা (রো) বলেন, রাসূলুল্লাহ (885) ইস্তিঞ্রা শেষে বেরিয়ে আসলে 

এ দু‘আটি বলতেন ৷ হাদীসটি হাসান। কোনো কোনো যয়ীফ সূত্রে এ বাক্যটির 
পরে অতিরিক্ত কিছু বাক্য বলা হয়েছে ।*০ 


৩ তিরমিষী (আবওয়াবুস সালাত, বাব মা যুকিরা মিনাস তাসমিয়াতি..) ২/৫০৩-৫০৪ (ভারতীয় ১/১৩২); 
আলবানী, ইরওয়াউল গালীল ১/৮৭-৯০। আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। 

৯ নাবাৰী, শারহু সাহীহ মুসলিম ৪/৬৫, আল-আফকার, পৃ. ৫৩, ৫৪। 
৪০ তিরমিযী (আবওয়াবুত তাহারাহ, ৫-বাব মা ইয়াকুলু' ইযা খারাজা. -) ১/১২, নং ৭ (ভারতীয় ১/৭) 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৫৭ 


৩. ৩. ২. ওযু ও গোসলের যিক্র 
যিক্র নং ৩৫: ওযুর পূর্বের যিক্র 
৮:৮9] ০৮৯৪ &। ৩ /41 ৮১৭ 
উচ্চারণ : বিসমিল্লা-হ। অথবা: বিসমিললা-হির রা'হমা-নির রাহীম । 
অর্থ: আল্লাহর নামে । অথবা পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে । 
ওযুর পূর্বে “বিসমিল্লা-হ” অথবা “বিসমিল্লা-হির রাহমা-নির রাহীম” 
বলা সুন্নাত। একটি হাদীসে বর্ণিত হয়েছে : 
বি এ 2৭১ 20255 ৭ 
“ওযুর শুরুতে যে আল্লাহর নাম যিক্র করল না তার ওযু হবে না।”৪১ 
ওযুর পূর্বে ‘বিসমিল্লাহ’ বলা ছাড়া অন্য কোনো মাসনূন যিকর নেই। 
নিয়্যাত পাঠ করেন। নিয়্যাত অর্থ উদ্দেশ্য বা ইচ্ছা । যে কোনো ইবাদতের জন্য 
আল্লাহর সত্তষ্টির উদ্দেশ্য থাকা প্রয়োজন। এ নিয়্যাত মানুষের অন্তরের অভ্যন্তরীণ 
সংকল্প বা ইচ্ছা, যা মানুষকে উক্ত কর্মে অনুপ্রাণিত করেছে। নিয়্যাত, উদ্দেশ্য বা 
সংকল্প করতে হয়, বলতে বা পড়তে হয় না। রাসূলুল্লাহ (8) কখনো জীবনে 
একটিবারের জন্যও ওযু, গোসল, সালাত, সিয়াম ইত্যাদি কোনো ইবাদতের জন্য 
কোনো প্রকার নিয়্যাত মুখে বলেননি। তার সাহাবীগণ, তাবেয়ীগণ, ইমাম আবু 
হানীফা রেহ)-সহ চার ইমাম বা অন্য কোনো ইমাম কখনো কোনো ইবাদতের 
নিয়্যাত মুখে বলেননি বা বলতে কাউকে নির্দেশ দেননি । 
পরবর্তী যুগের কোনো কোনো আলিম এগুলো বানিয়েছেন। তারাও 
বলেছেন যে, মুখের উচ্চারণ জরুরী নয়, মনের নিয়্যাতই মূল, তবে এগুলো মুখে 
উচ্চারণ করলে মনের নিয়্যাত একটু দৃঢ় হয়। এজন্য এগুলো বলা ভাল। তাদের এ 
ভাল-কে অনেকেই স্বীকার করেননি। মুজাদ্দিদে আলফে সানী ওযু, সালাত, সিয়াম 
ইত্যাদি যে কোনো ইবাদতের জন্য মুখে নিয়্যাত করাকে খারাপ বিদ'আত হিসেবে 
নিন্দা করেছেন এবং এর কঠোর বিরোধিতা করেছেন। কারণ এভাবে মুখে নিয়্যাত 
বলার মাধ্যমে আমরা রাসূলুল্লাহ ক্৯ ও তার সাহাবীগণের আজীবনের সুন্নাত - 
শুধুমাত্র মনে মনে নিয়্যাত করা'-কে পরিত্যাগ করছি ।£* 
৪১ হাদীসটি কয়েকটি দুর্বল সনদে বর্ণিত; ভিন্ন ভিন্ন যয়ীফ সনদের সমন্বয়ে গ্রহণযোগ্যতা পেয়েছে। তিরমিযী 
€আবওয়াবুত তাহারাহ, ২০-বাব ফিত তাসমিয়াতি..) ১/৩৭-৩৯ (ভারতীয় ১/১৩); যাইলায়ী, নাসবুর 


রাইয়াহ ১/৩-৬, ইবনু হাজার, তালবীসুল হাবীর ১/৭২, আলবানী, সহীহুল জাখিয় ২/১২৫৬, নং ৭৫৭০। 
২ মুজাদ্দিদ আলফসানী, মাকতুবাত শরীফ ১ম খণ্ড, ২য় ভাগ মাকতুব নং ১৮৬, পৃষ্ঠা ৬৩-৬৪। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিকর ওযীফা ৩৫৮ 

ওযু করাকালীন যিকরের বিধান 

ওযুর শুরুতে ‘বিসমিল্লাহ’ বলার পরে ওযু শেষ করার আগে কোনো 
মাসনূন যিক্র নেই। ধার্মিক মানুষদের মধ্যে ওযুর মধ্যে প্রত্যেক অঙ্গ ধোয়ার 
সময় কিছু কিছু দু'আ পাঠের রেওয়ায আছে। এগুলো সবই বানোয়াট দু'আ । 
ইমাম মাবাবী, মুল্লা আলী কারী ও অন্যান্য মুহাদ্দিসগণ সুস্পষ্ট উল্লেখ করেছেন 
যে, ওযুর সময় বিভিন্ন অঙ্গ ধোয়া বা মাস্হ করার সময় যে সকল দু'আ পাঠ করা 
হয় তা সবই “মাউযৃ* বা বানোয়াট মিথ্যা হাদীস। রাসূলুল্লাহ & বা সাহাবীগণ 
থেকে এ বিষয়ে সহীহ বা গ্রহণযোগ্য সনদে একটি দু'আও বর্ণিত হয়নি।৪৩ 

কোন কোন আলিম ও বুজুর্গ এ সকল দু'আ গ্রহণ করেছেন। এক্ষেত্রে 
তাদের যুক্তি, মুমিন যে কোনো সময় দু'আ ও যিক্র করতে পারে। কোনো 
সময়ে বা স্থানে মাসনূন যিক্র বা দু'আ না থাকলে সেখানে আমরা আমাদের 
বানানো দুআ করতে পারি। এ সকল দু'আ না-জায়েষ হবে না। 


কথাটি বাহ্যত ঠিক হলেও এর ভিন্ন একটি দিক রয়েছে। মুমিন 
সর্বাবস্থায় যিক্র বা দু'আ করতে পারেন। তিনি মাসনূন শব্দ ছাড়াও নিজের 
বানানো শব্দে দু'আ ও যিকর করতে পারেন, যদি তার অর্থ শরীয়ত-সঙ্গত হয়। 
কিন্তু মুমিন কোনো মাসনূন ইবাদত বা যিক্র পরিবর্তন করতে পারেন না। এ 
ছাড়া মাসনূন ব্যতীত অন্য কোনো যিক্রকে রীতি হিসেবে গ্রহণ করাও অনুচিত । 
এখানে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা উচিত : 

প্রথমতঃ যে সকল ইবাদত রাসূলুল্লাহ ক পালন করেছেন সে সকল 
ইবাদতের মধ্যে বানোয়াট যিক্র প্রবেশ করানো রাসূলুল্লাহ £-এর সুন্নাতকে 
অবজ্ঞা করার পর্যায়ে নিয়ে যেতে পারে। যেমন, সালাত, আযান, ওযু, হাচি, 
ইত্যাদির মাসনূন পদ্ধতি ও যিক্র নির্ধারিত রয়েছে। এগুলোর মধ্যে কিছু বৃদ্ধি 
করার অর্থ রাসূলুল্লাহ £ যতটুকু শিখিয়েছেন তাতে আমরা তৃপ্ত হতে পারলাম 
না। অথবা একথা মনে করা যে, তিনি যতটুকু শিখিয়েছে ততটুকু ভাল, তবে 
আরেকটু বেশি করলে তা আরো ভাল হবে । এ চিন্তা খুবই অন্যায়। 

তাহলে প্রশ্ন, হাদীসে যতটুকু বর্ণিত আছে তার বেশি কি আমরা দু'আ 
করতে পারব না? এ প্রশ্নের উত্তর খুবই সহজ । মাসনূন ইবাদত, যিক্র ও দু'আর 
মধ্যে আমরা কোনো কম-বেশি করব না। এছাড়া রাসূলুল্লাহ ক আমাদেরকে 


৪০ নাবাবী, আল-আযকার, পৃ. ৫৭, ইবনুল কাইয়িম, আল-মানারুল মুনীফ (আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ), 
পৃ. ১২০, আলী কারী, আল-আসরারুল মারফুআ, পৃ. ৩৪৫ । 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৫৯ 


অতিরিক্ত দু'আ, যিকর ও ইবাদতের সময় ও সুযোগ শিক্ষা দিয়েছেন, সে সময়ে ও 
সুযোগে আমরা যত খুশি বেশি বেশি দু'আ ও যিকর করতে পারব। 

উদাহরণ হিসেবে সালাতের উল্লেখ করা যায়। সালাত মুমিনের জীবনের 
অন্যতম ধিক্র ও ইবাদত ৷ মুমিন যত ইচ্ছা বেশি সালাত পড়তে পারেন এবং 
পড়া উচিত। তবে তিনি মাসনূন সালাতের মধ্যে বৃদ্ধি করতে পারেন না। তিনি 
যোহরের আগে বা পরে আসর পর্যন্ত যত ইচ্ছা নফল সালাত পড়তে পারেন। কিন্তু 
তিনি যোহরের আগের সুন্নাত সালাত বা পরের সুন্নাত সালাত ৬ রাকাত পড়তে 
পারেন না। রাসূলুল্লাহ & ও তার সাহাবীগণ আজীবন ওযু করেছেন, কিন্তু তারা 
ওযুর সময় কোনো যিক্র বা দু'আ পাঠ করেছেন বলে কোনো নির্ভরযোগ্য সনদে 
বর্ণিত হয়নি। এ সময়ে দু'আ বা যিক্রের কোনো ফযীলতও তারা বলেননি। 
কাজেই, এ সময়ে বিশেষভাবে কোনো দু'আ করা সুন্নাতের সুস্পষ্ট খেলাফ। 


দ্বিতীয়ত: ওযুর সময়ে যিক্র বা দু'আ না-জায়েয বা মাকরুহ নয় । মুমিন 
এ সময়ে মনের আবেগ হলে তাসবীহ তাহলীল করতে পারেন বা কোনো বিষয় 
মনে পড়লে সে জন্য দু'আ করতে পারেন। হাচি দিলে “আল-হামদু লিল্লাহ' বা 
পারেন বা কেউ সালাম দিলে উত্তর দিতে পারেন। এভাবে যিক্র বা দুআ তিনি 
করলে তা না-জায়েয হবে না। কিন্তু এ সময়ের জন্য কোনো দু'আ বা যিক্র তিনি 
রীতি হিসেবে গ্রহণ করতে পারেন না। কারণ তাতে রাসূলুল্লাহ %&এর রীতি 
পরিবর্তন করা হবে এবং তার সুন্নাত আংশিকভাবে নষ্ট হবে। 

তৃতীয়ত: আমাদের মনে রাখতে হবে যে, সুন্নাতেই নিরাপত্তা এবং 
সুন্নাতের বাইরে গেলেই ভয়। কাজেই, একান্ত বাধ্য না হয়ে সুন্নাতের বাইরে 
আমরা কেন যাব? বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে খেলাফে সুন্নাত কর্মকে জায়েয করার 
চেয়ে বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে নিজের মন ও প্রবৃত্তিকে সুন্নাতের মধ্যে আবদ্ধ রাখা 
উত্তম নয় কি? অগণিত সুন্নাত যিক্র, দু'আ ও ইবাদত আমরা করছি না, করতে 
চেষ্টা বা আগ্রহও করছি না। অথচ খেলাফে সুন্নাত কিছু কর্মের জন্য আমাদের 
আগ্রহ বেশি । এটা কি সুন্নাতের মহব্বতের পরিচায়ক? মহান আল্লাহ দয়া করে 
আমাদের প্রবৃত্তিকে সুন্নাতের অধীন করে দিন ; আমীন। 

যিক্র নং ৩৬ : ওযুর পরের ধিক্র-১ 
125০5 903৯0 OS 4455 J 2৮9) ঞ। ও] 4 এ ১ 

৮799 Ls 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিক্র ওযীফা ৩৬০ 


উচ্চারণ : আশহাদু আল্‌ লা- ইলা-হা ইল্লাল্লা-হু [ওয়াঁহদাহু লা- 
শারীকা লাহ্‌] ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান “আবদুহু ওয়া রাসূলুহু। 

অর্থ : “আমি সাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই 
[তিনি একক, তার কোনো শরীক নেই] এবং সাক্ষ্য প্রদান করছি যে, মুহাম্মাদ 
(3%) তার বান্দা (দাস) ও রাসূল (প্রেরিত বার্তাবাহক)।” 

উমার (রো) বলেন, রাসূলুল্লাহ %% বলেছেন, “যদি কেউ সুন্দরভাবে 
এবং পরিপূর্ণভাবে ওযু করে এরপর উক্ত যিক্র পাঠ করে তাহলে জান্নাতের 
আটটি দরজাই তার জন্য খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা করবে 
জান্নাতে প্রবেশ করতে পারবে ।”৪৪ 


যিক্র নং ৩৭ : ওযুর পরের যিক্র-২ এ 
apt) এ 0৮ ০০9 Cull ০ ০ mel) 

উচ্চারণ : আল্লা-হুম্মাজ “আলনী মিনাত তাওয়া-বীন ওয়াজ “আলনী 
মিনাল মুতাতাহ্‌ হিরীন। 

অর্থ : “হে আল্লাহ আপনি আমাকে তাওবাকারীগণের অন্তর্ভুক্ত করুন 
এবং যারা গুরুত্ব ও পূর্ণতা সহকারে পবিত্রতা অর্জন করেন আমাকে তাদের অন্ত 
র্ভুক্ত করুন।” 

পূর্ববর্তী যিকরের পরেই এ বাক্যগুলো একটি সহীহ হাদীসে বর্ণিত ৷ 


যিক্র নং ৩৮ : ওযুর পরের ধিক্র-৩ 
« © ০ & 
8৮422 CH ও 2 3 22৮ Bs 2 mall ৬০৬০০ 


39 Lf 
উচ্চারণ : সুর্বহা-নাকা আল্লা-হুম্মা, ওয়া বি‘হামদিকা, আশহাদু আল্‌ 
লা- ইলা-হা ইল্লা- আনতা, আস্তাগ্বফিরুকা, ওয়া আতৃবু ইলাইকা । 
অর্থ: “আপনার পবিত্রতা ঘোষণা করছি, হে আল্লাহ, এবং আপনার 
প্রশংসা জ্ঞাপন করছি । আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি ছাড়া কোনো উপাস্য নেই এবং 
আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে তাওবা করছি।” 
৪৪ মুসলিম (২-কিতাবুত তাহারাহ, ৬-বাবুয যিকরি আকিবাল উযু) ১/২০৯, নং ২৩৪ (ভারতীয় ১/১২২) 


৪৫ তিরমিযী (আবওয়াবৃত তাহারাহ, ৪১- বাব ফীমা উকালু বা'দাল উদ্‌) ১/৭৭-৮২; নং ৫৫ (ভারতীয় 
১/১৮); আলবানী, সহীহু সুনানিত তিরমিযী ১/১৮, সহীহত তারগীব ১/১৬৬। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৬১ 


আবু সাঈদ (রা) বলেন, রাসূলুল্লাহ £ বলেন, কেউ ওযুর পরে এ 
দু‘আটি বললে তা একটি পত্রে লিখে তা মোহরাক্কিত করে (আরশের নিচে) রাখা 
হবে। কিয়ামতের আগে সে মোহর ভাঙ্গা হবে না। হাদীসটি সহীহ ।%৬ 

যিকর নং ৩৯: ওযুর পরে তাহিয়্যাতুল ওযু 

ওযূর পরেই দু রাক'আত সালাতের গুরুত্ব হাদীসে বর্ণিত হয়েছে। 
সুন্দর ও পরিপূর্ণরূপে ওযুর পর যখন মুমিন সালাত পড়েন তখন তার গোনাহ 
ক্ষমা করা হয়। উকবা ইবনু আমির (রা) বলেন, রাসূলুল্লাহ £ বলেছেন : 
০৫০ 42:০৫ ৮০৫ LA 0১৮) ০৯ ০ 5 ১ ৪ 

845 14577 25 

“যে কোনো মুসলিম যদি সুন্দরভাবে ওযু করার পর নিজের মন ও মুখ 
সালাতের দিকে ফিরিয়ে (দেহ-মনের অনুভূতি ও মনোযোগ সহকারে) দু 
রাক'আত সালাত আদায় করে, তবে তার জন্য জান্নাত পাওনা হয়ে যায় ।”৪৭ 

এ অর্থে আরো অনেক হাদীস বর্ণিত হয়েছে, যেগুলোতে ওযুর পরে 
মনোযোগ-সহ দু রাক'আত সালাতের অভাবনীয় পুরস্কারের সুসংবাদ রয়েছে ।*৮ 

উল্লেখ্য যে, গোসলের জন্য পৃথক কোনো মাসনূন যিক্র নেই ৷ ওযুর 
আগে-পরে পালনীয় যিকরগুলো গোসলের আগে-পরেও পালনীয় 1 

৩. ৩. ৩. আযান ও ইকামত 


আযান দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ ফযীলতের ইবাদত। সকল 
মুসলিমের উচিত আল্লাহর সন্তুষ্টি ও সাওয়াব অর্জনের উদ্দেশ্যে সুযোগ পেলে 
সালাতের জন্য আযান দেওয়া । সর্বাবস্থায় আমরা অধিকাংশ মানুষই আযান দিতে 
পারি না, বরং শ্রবণ করি। আমরাও যেন আযানকে কেন্দ্র করে অগণিত পুরস্কার ও 
বরকত অর্জন করতে পারি সে সুযোগ প্রদান করছেন মহান রাব্বুল আলামীন । 

অনেক স্থানে আযানের পূর্বে মুয়াযযিন নিজে বা শ্রোতাগণ দরুদ সালাম 
পাঠ করেন বা মুয়াযযিন আ'উযুবিল্লাহ ও বিসমিল্লাহ বলেন। এগুলো সুন্নাত 
বিরোধী কর্ম। এ সকল কর্মকে যারা পছন্দ করেন তাদের যুক্তি: আ'উযুবিল্লাহ- 
বিসমিল্লাহ বা দরুদ সালাম পাঠ তো ভাল কাজ এবং কখনো না-জায়েয নয় । 


৪৬ নাসাঈ, সুনানুল কুবরা ৬/২৫; আলবানী, সহীহুত তারগীব ১/১৬৬-১৬৭। 
2 মুসলিম একিভাবত তাহারাহ, ৬-বাবুয যিকরি আকিবাল উদ্‌) ১/২০৯, নং ২৩৪ (ভারতীয় ১/১২২) 
আলবানী, সহীহৃত তারগীব ১/১৬৭-১৬৮। 
£» নাবাবী, আল-আযকার, পৃ. ৫৭-৫৮। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%)-এর যিক্র ওযীফা ৩৬২ 


কথাটি শুনতে যুক্তিসঙ্গত মনে হয়। কিন্তু এখানে সমস্যা জায়েয বা না- 
জায়েয নিয়ে নয়, সুন্নাত নিয়ে। সুন্নাত অনুসারে সাহাবীদের মতো আযান দিলে কি 
আমাদের কোনো অসুবিধা আছে ? তাতে কি আমাদের সাওয়াব কম হবে? 

এ সময়ে এসকল যিক্র সুন্নাত-সম্মত নয়, বরং সুন্নাত বিরোধী। 
রাসূলুল্লাহ প্-এর যুগে প্রায় ১০ বছর তার মুয়াযযিনগণ এবং অন্যান্য অগণিত 
মুয়াযযিন মুসলিম জনপদগুলোতে আযান দিয়েছেন। তার পরে সাহাবীগণের যুগে 
শতবছর ধরে অগণিত মুয়াযযিন আযান দিয়েছেন। তারা কেউ কখনো একটিবারও 
আযানের আগে বা পরে আিযুবিল্লাহ, বিসমিল্লাহ বা দরুদ পাঠ করে নেননি; 
যদিও এগুলোর ফযীলত তারা জানতেন। এজন্য এগুলো আযানের আগে না বলাই 
সুন্নাত। বললে সুন্নাত বর্জন করা হবে। রাসূলুল্লাহ £%-এর সুন্নাতকে ছোট করা 
হবে। মনে করা হবে যে, তার শেখানো ও আচরিত আযানের মধ্যে একটু কমতি 
রয়ে গেছে, তাই শুরুতে এগুলো যুক্ত করে তাকে পূর্ণতা দেওয়া হলো। 

এসকল মাসনূন যিক্র বা ইবাদতের সাথে কোনো রকম সংযুক্তির ভয়াবহ 
পরিণতি সুন্নাতের মৃত্যু ও অপসারণ। যদি কোনো এলাকায় কয়েক বছর যাবৎ 
আিযুবিল্লাহ, বিসমিল্লাহ বলে অথবা দরুদ পাঠ করে আযান দেওয়া হয় তবে 
একসময় এগুলো আযানের অংশে পরিণত হবে। তখন যদি কেউ এগুলো বাদে 
হুবহু রাসূলুল্লাহ £-এর যুগের মতো আযান প্রদান করেন, তাহলে তাকে খারাপ 
মনে করা হবে, তার আযানকে অসম্পূর্ণ বলে মনে করা হবে ও সমালোচনা করা 
হবে। যদি কেউ বলে - এগুলোতো আযানের অংশ নয়; তাহলে বলা হবে - 
আমরাও বলছি না যে, এগুলো আযানের অংশ, তবে এগুলো বলা ভাল, এগুলোর 
ফযীলত আছে, কেন সে এগুলো বলবে না? ... ইত্যাদি। এভাবে একসময় 
আমাদের আযান ও রাসূলুল্লাহ ক-এর আযান ভিন্ন রকমের হয়ে যাবে। সুন্নাত 
মৃত্যুবরণ করবে, সুন্নাতকে ঘৃণা করা হবে এবং অসম্পূর্ণ বলে মনে করা হবে। 

ধিক্র নং ৪০ : আযানের জাওয়াব 

বিভিন্ন হাদীসে নির্দেশ দেওয়া হয়েছে, মুয়াযযিন আযানে যা যা বলবেন 
শ্রোতাও তা-ই বলবেন। আবু সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ %% বলেন: 

055 Ue UB ০১ ০2০০ সু 

“যখন তোমরা মুয়াযযিনকে (আযান দিতে) শুনবে, তখন সে যা বলে 

তদ্রুপ বলবে ।”** 


৫০ বুখারী (১৪-কিতাবুল আযান, ৭-বাব মা ইয়াকুলু ইযা সামিআ) ১/২২১, নং ৫৮৬ (ভারতীয় ১/৮৬); মুসলিম 
€৪-কিতাবুস সালাত, ৭-বাব ইসতিহবাবিল কাওলি মিসল..) ১/২৮৮, নং ৩৮৩ (ভারতীয় ১/১৬৬)। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৬৩ 


আবু হুরাইরা (রা) বলেন, আমরা রাসূলুল্লাহ &-এর কাছে ছিলাম । 
তখন বিলাল (রো) আযান দিলেন। আযান শেষে রাসূলুল্লাহ (3%) বললেন: 
তা 5 8 25 IG ৩১৮৩৪ ৬৪ 
“এ ব্যক্তি (সুয়াযযিন) যা বলল, তা যদি কেউ দৃঢ় বিশ্বাসের সাথে বলে 
তাহলে সে জান্নাতে প্রবেশ করবে ।” হাদীসটি হাসান ।*১ 
উপরের হাদীসদুটি থেকে বুঝা যায় যে, মুয়াযযিন যা বলবেন, উত্তরে 
অবিকল তাই বলা হবে। কোনো ব্যতিক্রম বলতে বলা হয়নি। তবে উমার (রা) 
বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ % এক্ষেত্রে একটি ব্যতিক্রম শিক্ষা দিয়েছেন- মুয়াযযিন 
হাইয়া আলাস সালাহ’ ও “হাইয়া আলাল ফালাহ’ বললে, শ্রোতা ‘লা হাওলা ওয়া 
লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলবেন। এ হাদীসে তিনি আরো বলেন: 
হুল 0৮১ ab ১৭০ - JG 3) 
“এভাবে যে ব্যক্তি মুয়াযযিনের সাথে সাথে আযানের বাক্যগুলো অন্তর 
থেকে বলবে, সে জান্নাতে প্রবেশ করবে ।”৫২ 


যখন মুয়াযযিন “আস-সালাতু খাইরুম মিনান নাউম” - বলেন, তখন শ্রোতা 
“সাদাকতা ও বারিরতা (বারারতা)” অর্থাৎ, “তুমি সত্য বলেছ এবং পুণ্য 
করেছ” বলেন। আযানের জবাবে এ কথাটি খেলাফে সুন্নাত। ইবনু হাজার 
আসকালানী, মুল্লা আলী কারী ও অন্যান্য মুহাদ্দিস বলেছেন যে, আযানের 
জবাবে এ বাক্যটি বানোয়াট, মাওযু ও ভিত্তিহীন । কোনো সহীহ বা যয়ীফ সনদে 
রাসূলুল্লাহ (সু) বা কোনো সাহাবী থেকে এই দু'আটি বর্ণিত হয়নি। মূলত 
শাফেয়ী মাযহাবের কোনো কোনো ফকীহ নিজের মন থেকে এ বাক্যটিকে এ 
সময়ে বলার জন্য মনোনীত করেন। পরবর্তী যুগে তা অন্যান্য মাযহাবের অনেক 
আলিম গ্রহণ করেছেন ।৫৩ 
এ সকল আলিম এ বাক্যটিকে এ সময়ে বলা পছন্দনীয় বলে মনে 
করেছেন। কারণ, “আস-সালাতু খাইরুম মিনান নাউম” -বাক্যের অর্থের সাথে 
পিলার কি বের রর SEU 
* সহীহ ইবনু হিব্বান 8/৫৫৩, মুসত- রাক হাকিম ১/৩২১; আলবানী, সহীহুত তারগীব ১/১৭৭ । 
ডি দত বা" এসতিহবাবিল কাওলি মিসল. ) ১২৮৯, নং ৩৮৫ (ভা ১/১৬৭)। 
se লা 2 হা তালবীসুল হাবীর ১/২১১, 
টানা সুবুলুস > ১১০. মুল্লা আলী কারী, আল-আসরারুল মারফু'আ, পৃ. ১৪৬, 
যুবারাকপুরী, তুহফাডুল আহগরাহী ১/৫২৫ । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিক্র ওষীফা ৩৬৪ 


প্রথমত, এতে রাসূলুল্লাহ ৪-এর নির্দেশের বিরোধিতা করা হচ্ছে। কারণ 
উপরের হাদীসগুলোতে তিনি আমাদেরকে অবিকল মুয়াযযিনের অনুরূপ বলতে 
নির্দেশ দিয়েছেন। একমাত্র “হাইয়া আলা ... ”-এর সময় ছাড়া অন্য কোনো 
ব্যতিক্রম তিনি শিক্ষা দেননি। এ সকল হাদীসের স্পষ্ট নির্দেশ যে, একমাত্র এ 
ব্যতিক্রম ছাড়া হুবহু মুয়াযযিনের মতই বলতে হবে। মুয়াযযিন যখন “আস-সালাতু 
খাইরুম মিনান নাউম” বলবেন, তখন শ্রোতাও অবিকল তা-ই বলবেন। এর 
ব্যতিক্রম করলে উপরের হাদীসগুলো পূর্ণরূপে মান্য করা হবে না। 

দ্বিতীয়ত, এতে ইচ্ছায় বা অনিচ্ছায় সুন্নাতে নববীর প্রতি অবজ্ঞা করা 
হচ্ছে। কারণ আযান দেওয়া ও আযানের জবাব দেওয়া রাসূলুল্লাহ & কর্তৃক 
আচরিত ও শেখানো একটি অত্যন্ত জরুরি ও প্রতিদিনে বহুবার পালন করার মত 
ইবাদত। তিনি সুনির্দিষ্টভাবে আযান ও আযানের উত্তর প্রদানের পদ্ধতি 
সাহাবীগণকে শিখিয়েছেন এবং তীরা তা পালন করেছেন৷ তিনি আযানের উত্তরে এ 
বাক্যটি বলেন নি বা শেখান নি। সাহাবীগণও বলেন নি। এখানে অর্থের 
সামঞ্জস্যতার কথাও তারা অনুভব করেন নি। তাদের পরে আমরা কী-ভাবে একটি 
মাসনুন ইবাদতের মধ্যে পরিবর্তন পরিবর্ধন করতে পারি? কী জন্যই-বা করব? 
অবিকল তাদের মতো আযানের জবাব দিলে কি আমাদের সাওয়াব কম হবে? না 
সেভাবে জবাব দিতে আমাদের কোনো কঠিন বাধা বা অসুবিধা আছে? 
কোনো ইবাদত তৈরি করে আমরা কিভাবে বুঝব যে তা আল্লাহ কবুল করবেনঃ 
আল্লাহ আমাদেরকে সুন্নাতের মধ্যে থাকার তৌফিক প্রদান করুন ; আমীন। 
'”  ধিক্র নং ৪১ : মুয়াযযিনের শাহীদতের জন্য বিশেষ যিক্র 


DAES ১০০ 222 Al yy 0 এ ০১৫৯ ৫9) 


5০5৩ 


4১ ১০3৫ J ১০4) ৬) YL <) AS ১4৫০ 

উচ্চারণ: [ওয়া আনা] আশৃহাদু আল লা- ইলা-হা ইল্লাল্লা-হ, ওয়া'হদাহু, 
লা- শারীকা লাহু, ওয়া আনা মুহাম্মাদান “আবদুহু ওয়া রাসূলুহু। রাদ্বীতু বিল্লা-হি 
রাব্বান, ওয়া বিল ইসলা-মি দীনান, ওয়া বিমু'হাম্মাদিন নাবিয়্যান। 

অর্থ : “এবং আমিও সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, 
তিনি একক, তার কোনো শরীক নেই। এবং মুহাম্মাদ (ক্র) তার বান্দা ও 
রাসূল । আমি তুষ্ট ও সন্তুষ্ট আল্লাহকে প্রভু হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে এবং 
মুহাম্মাদকে (ক) নবী হিসাবে (বিশ্বাস ও গ্রহণ করে)।” 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৬৫ 


সা'দ ইবনু আবী ওয়াক্কাস (রা) বলেন, রাসূলুল্লাহ £ বলেন: “যে ব্যক্তি 
মুআযধিনকে শুনে এ বাক্যগুলো বলবে তার সকল পাপ ক্ষমা করা হবে ।”৫৪ 

যিক্র নং ৪২ : আযানের পরে দরুদ পাঠ 

আব্দুল্লাহ ইবনু আমর (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেছেন: 
০০ ৫০৩ BCE IEC LANES 
খু তল ও ACO এ ৮6 9 ও SE 
By 4 ০৮ খাট ৪০০ 5 % OH ৮১ এ ১০৩ এনএ 

“যখন তোমরা মুয়াযযিনকে আযান দিতে শুনবে, তখন সে যেরূপ বলে 
তদ্রুপ বলবে । এরপর আমার উপর সালাত পাঠ করবে ; কারণ যে ব্যক্তি 
আমার উপর একবার সালাত পাঠ করবে, আন্মাহ তাকে দশবার সালাত 
(রহমত) প্রদান করবেন। এরপর আমার জন্য “ওসীলা' চাইবে ; কারণ “ওসীলা' 
জান্নাতের সর্বোচ্চ স্থান, আল্লাহর একজন মাত্র বান্দাই এ মর্যাদা লাভ করবেন 


এবং আমি আশা করি আমিই হব সেই বান্দা। যে ব্যক্তি আমার জন্য “ওসীলা' 
প্রার্থনা করবে, তার জন্য শাফায়াত প্রাপ্য হয়ে যাবে ।”৫৫ 


যিকর নং ৪৩: আযানের পরে ওসীলার দুআ 
৮5০5 পরি 007৮ 51917 ০০৭৪ (৫ 2৩ € ০৮:65 
Lexa DT Aas) ৪১০০১ 63০0) 2৯৮-১। ola ০১) ~~ 
ঠ ছি, তা 8.০ AMEE উরি, পিক, ১ 


2050 ডে 53১26 1520 28407 ০:05 ০1 

উচ্চারণ : আল্লা-হুম্মা, রাব্বা হা-যিহিদ দা“জ্ওয়াতিত তা-ম্মাতি ওয়াস 
স্বালা-তিল ক্ৃা-য়িমাতি, আ-তি মুহাম্মাদান আল-ওয়াসীলাতা ওয়াল ফাদীলাতা, 
ওয়াব'আসহু মাকা-মাম মা“হমুদানিল্লাষী ও'যাদতাহু। 

অর্থ: “হে আল্লাহ, এ পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের মালিক, 
আপনি প্রদান করুন মুহাম্মাদ %%-কে ওসীলা (নৈকট্য) এবং মহা মর্যাদা এবং 
তাকে উন্নীত করুন সম্মানিত অবস্থানে, যা আপনি তাকে ওয়াদা করেছেন।” 

“ওসীলা' অর্থ নৈকট্য । জান্নাতের সর্বোচ্চ স্তর যা আল্লাহর আরশের 
সবচেয়ে নিকটবর্তী তাকে ‘ওসীলা’ বলা হয়। এ স্থানটি আল্লাহর একজন বান্দার 
জন্য নির্ধারিত, তিনিই মুহাম্মাদ £ ৷ জাবির ইবনু আব্দুল্লাহ রো) বলেন, রাসূলুল্লাহ 


৫ মুসলিম (৪-কিতাবুস সালাত, ৭-বাব ইসতিহবাবিল কাওলি মিসল..) ১/২৯০, নং ৩৮৬ (ভা ১/১৬৭)। 
৭৫ মুসলিম (৪-কিতাবুস সালাত, ৭-বাব ইসতিহবাবিল কাওলি মিসল..) ১/২৮৮, নং ৩৮৪ (ভা ১/১৬৬)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (৪)-এর যিক্র ওযীফা ৩৬৬ 


2 বলেছেন, “মুয়াযিনের আযান শুনে যে ব্যক্তি উপরের বাক্যগুলো বলবে, তার 
জন্য কিয়ামতের দিন আমার শাফা'আত পাওনা হয়ে যাবে ।”*৬ 

আযানের দু‘আর মধ্যে দুটি বাক্যাংশ অতিরিক্ত বলা হয় যা সহীহ 
সনদে বর্ণিত নয়। প্রথমত: (য৮০৪।১ : ওয়াল ফাদীলাতা)-র পরে ২9০ =, 
(এবং সুউচ্চ মর্যাদা) বলা হয় । দ্বিতীয়: এ দু'আর শেষে: * ১৬৬ 81 3 3)" 
(নিশ্চয় আপনি ওয়াদা ভঙ্গ করেন না) বলা। এ দ্বিতীয় বাক্যটি একটি দুর্বল 
সনদে বর্ণিত হাদীসে উল্লেখ করা হয়েছে।৭ আর প্রথম বাক্যটি (ওয়াদ- 
দারাজাতার রাফী'আহ) একেবারেই ভিত্তিহীন। 
বলেছেন যে, এ বাক্যটি (ওয়াদ-দারাজাতার রাফী'য়াহ) বানোয়াট ও ভিত্তিহীন। 
মাসনূন দু'আর মধ্যে এ ভিত্তিহীন বাক্যটি বৃদ্ধি করা সুন্নাত বিরোধী ও অন্যায় ৮ 


আযানের পর দরুদ পাঠ, ওসীলার দু'আ পাঠ ও নিজের জন্য দু'আ 
চাওয়া সবই ব্যক্তিগতভাবে মনে মনে আদায় করা সুন্নাত। এগুলো সশব্দে বা 
সমবেতভাবে আদায় করা খেলাফে সুন্নাত । আযানের পরে মাইকে ওসীলার দুআ 
পাঠ করার অর্থ মিনারে দীড়িয়ে আযান দিয়ে আযানের পরে ঠিক আযানের মতো 
চিৎকার করে দু'আ পাঠ, যা সুন্নাত বিরোধী । 

এভাবে দু'আ পাঠের রীতি প্রচলনের ফলে আযানের পরে দরুদ পাঠের 
সুন্নাত ও আযানের পরে ওসীলার দু'আ মনে মনে পাঠের সুন্নাতের মৃত্যু ঘটছে। 
সর্বোপরি একটি নতুন বিদ“আত জন্মগ্রহণ করবে। কিছুদিন পরে দেখা যাবে, 
যদি কেউ অবিকল বিলাল (রা) ও অন্যান্য সাহাবীগণের মতো আযান জোরে 
দেন এবং পরের দু'আ মৃদু শব্দে বা মনে মনে পাঠ করেন তখন মানুষ বলতে 
থাকবে, ‘আহা, দু'আটা পড়ল না! - এভাবে রাসূলুল্লাহ &-এর সময়কার 
আযান তাদের নিকট “অসম্পূর্ণ আযান’ বলে প্রতিপন্ন হবে। 

যিকর নং 8৪: ইকামত-এর বাক্যাবলি 

ইকামতে বাক্যগুলি কিভাবে বলতে হবে? অবিকল আযানের মত দুবার 
করে? না শুধু একবার করেঃ এ নিয়ে আমাদের সমাজে মুসলিমগণ ঝগড়া ও 
বিতর্কে লিপ্ত হন। অথচ উভয় বিষয়ই সহীহ হাদীস দ্বারা প্রমাণিত এবং কোনো 


ডে ও -কিতাবুল আযান, ৮-বাবুদ দাআ ইনদান নিদা) ১/২২২, নং ৫৮৯ (ভারতীয় ১/৮৬)। 
আস-সুনানুল কুবরা ১/৪১০ (৬০৩-৬০৪)। 
১ তালবীসুল হাবীর ১/২১১, সাথাবী, আল-মাকাসিদ, পৃ. ২২২-২২৩, যারকানী, মুখতাসারুল 
মাকাসিদ, পৃ. ১০৭, মুল্লা আলী কারী আল-মাসনূ', পৃ. ৭০-৭১, আল-আসরারুল মারফু'আ, পৃ. ১২২, 
সুবারাকপুরী, তুহফাতুল আহওয়াষী, পৃ. ১/৫৩২। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৬৭ 


বিষয়ই মাযহাবে নিষিদ্ধ নয় ৷ মুহাদ্দিসগণ ও মাযহাবের ইমামগণ এ সকল ক্ষেত্রে 
মূলত একটি হাদীসকে অধিক গ্রহণযোগ্য বলে গণ্য করেছেন। অন্য হাদীস 
নির্দেশিত আমল তারা হারাম বা “না-জায়ে' বলেন নি, বরং অনুত্তম বলে গণ্য 
করেছেন। একাধিক সহীহ হাদীসে বর্ণিত যে, আযানের বাক্যগুলো দুবার করে 
এবং ইকামতের বাক্যগুলো একবার করে বলতে হবে। শুধু “কাদ কামাতিস 
সালাত” দুবার বলতে হবে । যেমন এক হাদীসে আনাস (রা) বলেন: 
(LG) ২1) LEY 559 BY ০৪৯ ৩০১৬ 

“বিলাল (রা)-কে আযনের বাক্যগুলো জোড়ায় জোড়ায় এবং 
ইকামতের বাক্যগুলো বেজোড় বলতে নির্দেশ দেওয়া হয় (রাসূলুল্লাহ $% নির্দেশ 
দেন), শুধু “কাদ কামাতিস সালাত’ বাদে” ।৯ 


অপরদিকে ইকামতের শব্দগুলিকে আযানের মত জোড়ায় জোড়ায় 
বলাও কয়েকটি সহীহ হাদীসে প্রমাণিত। একটি হাদীসে তাবিয়ী আব্দুর রাহমান 
ইবন আবী লাইলা বলেন, আমাদেরকে সাহাবীগণ বলেছেন, আব্দুল্লাহ ইবন 
যাইদ (রা) আযান ও ইকামতের বর্ণনায় বলেন: 
LL ২৩৪ ৩৪080 
“তিনি জোড়া বাক্যে আযান দেন এবং জোড়া বাক্যে ইকামত দেন.।” 
শাইখ নাসিরুদ্দীন আলবানী বলেন: হাদীসটি সনদ অত্যন্ত বিশুদ্ধ (৬ ৬৪৯৬ 
২৯০) এ অর্থে অন্যান্য সহীহ বা হাসান হাদীস বিদ্যমান 1১০ 
যে বিষয়গুলোতে উভয় মতের পক্ষে গ্রহণযোগ্য হাদীস বিদ্যমান সেক্ষেত্রে 
চার ইমাম ও সাহাবী-তাবিয়ীগণের রীতি উভয় আমল বৈধ বলা, অথবা একটিকে 
অগ্গণ্য করা, নিজের মতের পক্ষে দলিল পেশ করা, কিন্তু অন্য মতটিকে অবৈধ না 
বলা । বিশেষত এ ধরনের বিষয়ে ঝগড়া করা বা অপরপক্ষকে হেয় করা কুরআন- 
হাদীসে নিষিদ্ধ হারাম কর্ম এবং এরূপ হারাম কর্মকে ‘দীন’ মনে করা বা দীনের 
নামে এরূপ কর্ম করা একটি কঠিন হারাম বিদআত । 
* বুখারী (১৪-কিতাবুল আযান, ২-বাবুল আযান মাসনা মাসনা) ১/২১৯ (ভারতীয় ১/৮৫); মুসলিম (৪- 
সালাত, ২-বাবুল আমরি বিশাফয়িল আযান...) ১/২৮৬ (ভারতীয় ১/১৬৪) 
€আবওয়াবুস সালাত, ২৬-২৮ বাৰ তারজীয়িল আযান-ইকামাত মাসনা..) ১/৩৬৬-৩৭৩; 
আহমদ, আল-মুসনাদ ৩/৪০১, ৪০৯; আবূ দাউদ, আস-সুনান ১/১৯১, ১৯৭; ইবন মাজাহ, আস- 


সুনান ১/২৩৫; নাসাঈ, আস-সুনান ২/৪; ইবনুল আসীর, জামিউল উসূল ৫/২৭১, ২৮০। আলবানী, 
আস-সামারুল মুসতাতাব, পৃষ্ঠা ২০৬-২১৪। 


৬০ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিক্র ওযীফা ৩৬৮ 


যিকর নং 8৫: ইকামতের জবাব 

ইকামতকেও হাদীসে “আযান' বলা হয়েছে। এজন্য ইকামত শুনলেও 
আযানের মতো জবাব দেওয়া উচিত। মুয়াযযিন যা বলবেন, তাই বলতে হবে। 
“হাইয়া আলা..”-এর সময় “লা হাওলা...” বলতে হবে । উপরের হাদীসগুলোর 
আলোকে “কাদ কামাতিস সালাহ” বাক্যদ্বয়ও মুয়াযযিনের অনুরূপ বলা 
প্রয়োজন। একটি দুর্বল হাদীসে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (33) একবার 
মুয়াষযিনের “কাদ কামাতিস সালাহ” বলতে শুনে বলেছিলেন : 


7৮৮1৬ পপ) 
Gf &। ৩ 
“আল্লাহ একে প্রতিষ্ঠিত করুন এবং স্থায়ী করুন।” বাকি জবাব 
আযানের জবাবের নিয়মে প্রদান করেন ।৬১ 


৩. 8. সালাতের যিকর 


৩. ৪. ১. সানা ও তিলাওয়াতকালীন যিক্র 

সালাতের শুরুতে তাকবীরে ভাহষীমার পরেই যে দু'আ বা বিক্র পাঠ 
করা হয় তাকে আমরা “সানা' বলি। এ সময়ে রাসূলুল্লাহ & বিভিন্ন আবেগময় 
মর্মস্পর্শী দু'আ ও যিকর পাঠ করতেন। এগুলোর মধ্য থেকে একটিমাত্র দু'আ 
আমরা সানা হিসাবে পাঠ করি । হানাফী মাযহাবের ইমামগণ ফরয সালাতের ক্ষেত্রে 
এ “সানা” ও দ্বিতীয় সানাটি পাঠ করতে বলেছেন। সুন্নাত-নফল সালাতের ক্ষেত্রে 
সকল মাসনৃন ‘সানা’ পাঠ করা যায়। এ সকল মাসনূন ‘সানা’ অর্থসহ মুখস্থ করে 
বিভিন্ন সময়ে বিভিন্ন ‘সানা’ পাঠ করলে সালাতের মনোযোগ, ও আন্তরিকতা বহাল 
থাকে । নইলে মুসন্লী অভ্যস্তভাবে খেয়াল না করেই কখন সানা পড়ে শেষ করেন 
তা টেরও পান না। এখানে সানার কয়েকটি দু'আ লিখছি। 

যিক্র নং ৪৬: সানার দুআ-১ 
446 থ] 99 Bice AF 5৭ 8999 ৪১০০০ 280 ০৫০০০ 

উচ্চারণ: সুব'হা-নাকাল্লা-হুম্মা, ওয়া বিহামদিকা, ওয়া তাবা- 
রাকাসমুকা, ওয়া তা'আ-লা- জাদ্দুকা, ওয়া লা- ইলা-হা প্বাইরুকা । 

অর্থ: “আপনার পবিত্রতা ঘোষণা করছি, হে আল্লাহ, এবং আপনার 
প্রশংসাসহ। আর মহাবরকতময় আপনার নাম, সুউচ্চ আপনার মর্যাদা । আর 


দাউদ (কিতাবুস সালাত, বাব মা ইয়াকুলু ইযা সায়িআল ইকামা) ১/১৪৩, নং ৫২৮, ইবনু হাজার, 
নি ১১7০ তব ৯৩, তালবীসুল হাবীর ১/২১১। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৬৯ 


কোনো মা'বুদ নেই আপনি ছাড়া।” রাসূলুল্লাহ $% সালাতের শুরুতে 
একথাগুলো বলতেন ।১২ 

যিক্র নং ৪৭: সানার দুআ-২ 
রা ৮55 us 7৯৮১৪? ০99 ০12 sl 3 ০৫৪9 
2508, 559 কি ৫45 লস 9 ১52৯০ ১৮ 
3 00 2 of 24০0 0 এ ০০৫ ৩৫০ এ ০5১ 


১৪৮৯৩ সি ০8590 AEB ৪০৫ ওটি AEE ০৭] 

9১৬৫ ৮৮০ ০০০ CH ৭! ৮ 2 ২ ও 4 ৫০ wf 

Ee GLAS TE ০০০০ আঁ থু ০০৫ 

এঁ 31 ০০3 2205 4 2৯ IS 509 02০9 ELS 5 ৫ 
331 ৮9 DAL CIT CT আও 


উচ্চারণ: ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাধী ফাত্বারাস সা ডি 
ওয়াল আরদা “হানীফাও ওয়া মা- আনা মিনাল মুশরিকীন। ইন্না স্বালা-তী ওয়া 
নুসৃকী ওয়া মাহইয়া-ইয়া ওয়া মামা-তী লিল্লা-হি রাব্বিল “আলামীন । লা- 
শারীকা লাহু, ওয়া বিযা-লিকা উমিরতু, ওয়া আনা মিনাল মুসলিমীন। আল্লা- 
হুম্মা, আনতা রাব্বী, ওয়া আনা “আবদুকা ৷ যালামতু নাফসী, ওয়া“অ-তারাফতু 
বিযানবী,' ফাগ্ফিরলী যুনুবী জামিয়ান; ইন্নাহু লা- ইয়া্থফিরুষ যুনৃবা ইল্লা- 
আনতা । ওয়াহ্দিনী লিআহসানিল আখলা-ক; লা- ইয়াহ্‌দী লিআহসানিহা- ইল্লা- 
আনতা। ওয়াসরিফ “আন্ী সাইয়িআহা- লা- ইয়াসরিফু “আন্ী সাইয়িআহা- 
ইল্লা- আনতা। লাব্বাইকা ওয়া সাঁজ্দাইকা। ওয়াল খাইরু কুল্লহু ফী 
ইয়াদাইকা ৷ ওয়াশ-শাররু লাইসা ইলাইকা । আনা বিকা ওয়া ইলাইকা। তাবা- 
রাকতা ওয়া তাঁআ-লাইতা। আস্তাণ্থফিরুকা ওয়া আতুবু ইলাইকা ৷ 
সৃষ্টি করেছেন আসমান ও জমিন এবং আমি শিরকে লিপ্ত মানুষদের অন্তর্ভুক্ত নই। 


২ তিরমিযী (আবওয়াবুস সালাত, ৬৫-বাব..ইফতিতাহিস সালাত) ২/৯-১১ (ভারতীয় ১/৫৭)। 
২৪-- 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিকর ওযীফা ৩৭০ 


আল্লাহর জন্যই, তিনি মহাবিশ্বের প্রতিপালক প্রভু । তার কোনো শরীক নেই। 
এবং এ জন্যই আমাকে আদেশ করা হয়েছে। এবং আমি আত্তমসমর্পণকারীগণের 
একজন । হে আল্লাহ, আপনিই সম্রাট । আপনি ছাড়া কোনো মা'বুদ নেই । আপনি 
আমার প্রভু এবং আমি আপনার দাস। আমি অত্যাচার করেছি আমার আত্মার 
উপর এবং আমি আমার পাপ স্বীকার করছি। অতএব আপনি আমার সকল পাপ 
ক্ষমা করে দিন। নিশ্চয় আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। আর 
আপনি পরিচালিত করুন আমাকে উত্তম আচরণের পথে, আপনি ছাড়া কেউ উত্তম 
আচরণের পথে পরিচালিত করতে পারে না। আর আপনি আমাকে খারাপ আচরণ 
থেকে দূরে রাখুন, আপনি ছাড়া আর কেউ খারাপ আচরণ থেকে দূরে রাখতে 
পারে না। আপনার ডাকে আমি সাড়া প্রদান করছি, আমি সানন্দে সাড়া প্রদান 
করছি। সকল কল্যাণ আপনার হাতে এবং অকল্যাণ আপনার দিকে নয়। আমি 
আপনারই সাহায্যে ও আপনারই দিকে । মহা বরকতময় আপনি এবং সুমহান 
আপনি। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনারই দিকে 
প্রত্যাবর্তন (তাওবা) করছি ।” 

আলী (রা) বলেন, রাসূলুল্লাহ 3% সালাত শুরু করে একথা বলতেন ।** 

হানাফী মযহাবের ফকীহগণ ফরয সালাতের সানা এ দুটির মধ্যে 
সীমাবদ্ধ রাখা উত্তম বলে মত প্রকাশ করেছেন। তবে হানাফী ফিকহের 
অধিকাংশ গ্রন্থে “আনা মিনাল মুসলিমীন” পর্যন্ত উল্লেখ করা হয়েছে। ইমাম 
আবু ইউসূফ (রহ) দুটি সানা একত্রে প্রত্যেক সালাতের শুরুতে পাঠ করা উত্তম 
ও মুসতাহাব বলে উল্লেখ করেছেন।৬ 

জায়নামাযের দু'আ খেলাফে সুন্নাত 

আমাদের দেশে দ্বিতীয় সানাটি জায়নামাষের দু'আ বলে প্রচলিত। 
সালাত শুরু করার আগে জায়নামাযে বা সালাতের স্থানে দাড়িয়ে এই দু'আটি 
পাঠ করার রীতি সুন্নাত বিরোধী । রাসূলুল্লাহ £& সেটা তাকবীরে তাহরীমার পরে 
পাঠ করেছেন। একদিনও তিনি তাকবীরে তাহরীমার আগে তা পাঠ করেননি । 
আমাদের ইমামগণও তাকবীরে তাহরীমার পরে পাঠ করা সুন্নাত বলেছেন । অথচ 
আমরা রাসুলুল্লাহ হ%-এর সুন্নাত ও ইমামগণের মতামতের তোয়াক্কা না করে 
মনগড়াভাবে এ দু“আটিকে তাকবীরে তাহরীমার আগেই পড়ে নিচ্ছি। 


কি পু ২৬ দুআ ফি সলাত..) ১/৫৩৪-৫৩৫, নং ৭৭১ (ভা ১/২৬৩) 
শারহ মা'আনীল আসার ১/১৯৭-১৯৯, সারাখসী, আল-মাবসৃত ১/১২-১৩, আল- 
১৬ বাদাইউস সানাই’ ১/২০২। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৭১ 


পরবর্তী যুগের কোনো কোনো ফকীহ এ দু'আটি তাকবীরে তাহরীমার 
আগে পড়া যাবে বলে মত প্রকাশ করেছেন। তারা বলেছেন, এ দু'আর অর্থের 
দিকে লক্ষ্য রেখে পাঠ করলে সালাতের মধ্যে ‘আল্লাহর জন্যই সালাত পড়া'-এর 
দৃঢ় ইচ্ছা আরো দৃঢ়তর হয়। এভাবে বানোয়াট যুক্তি দিয়ে যদি আমরা সালাতের 
জন্য খেলাফে সুন্নাত রীতি তৈরি করতে থাকি তাহলে একদিন রাসূলুল্লাহ £-এর 
পদ্ধতির সালাত অপরিচিত হয়ে যাবে। রাসূলুল্লাহ ঞ সালাতের মধ্যে শেষ বৈঠকে 
সালাত বা দরুদ পাঠের রীতি শিক্ষা দিয়েছেন। এখন আমরা কি সালাত কবুল হবে 
যুক্তি দিয়ে তা বাদ দিয়ে সালাতের তাকবীরে তাহরীমার আগে দরুদ পাঠের রীতি 
চালু করব? রাসূলুল্লাহ & চোখ মেলে সালাত পড়ার রীতি চালু করেছেন। আমরা 
কি মনোযোগ বৃদ্ধির যুক্তিতে চোখবুজে সালাতের রীতি চালু করব? 

কখন কোন্‌ দু'আ পড়লে সবচেয়ে বেশি ভাল হবে তা তিনিই জানতেন 
এবং শিখিয়েছেন। আমাদের দায়িত্ব অবিকল তার অনুসরণ করা। আল্লাহ 
আমাদের সুন্নাতের মধ্যে তৃপ্ত থাকার তাওফীক দান করুন; আমীন । 


যিক্র নং ৪৮: সানার দুআ-৩ 
০৯০0 LY Cis UF ভি LY) 5 ৫ 280 
i E> A 2 টব # A ৮০৪ পপ ৮:০০ a et PO 
৮ ০৫ ANN ই এরর LT ৪৬) ৩ FE 80 oA) 
A a A ক Aa b 
১509 24503 ০৩০৬ ০৬৬০ dl ৮৫1 
উচ্চারণ: আল্লা-হুম্মা, বা-ইদ বাইনী ওয়া বাইনা খাত্া-ইয়া-ইয়া 
কামা- বা-'আদ্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব । আল্লা-হুম্মা, নান্ধিনী 
মিনাল খাতা-ইয়া- কামা- ইউনাক্কাস সাওবুল আব্ইয়াদু মিনাদ দানাস। আল্লা- 
হুম্মাগসিল খাতা-ইয়া-ইয়া বিলমা-ই ওয়াস সাল্জি ওয়াল বারাদ। 
অর্থ : “হে আল্লাহ, আপনি দূরত্ব সৃষ্টি করে দিন আমার ও আমার 
পাপের মধ্যে যেমন দূরত্ব আপনি রেখেছেন পূর্ব ও পশ্চিমের মধ্যে (আমাকে 
সকল প্রকার পাপ থেকে শত যোজন দূরে থাকার তাওফীক প্রদান করুন)। হে 
আল্লাহ, আপনি আমাকে পরিচ্ছন্ন ও পবিত্র করুন পাপ থেকে, যেমনভাবে 
পরিচ্ছন্ন করা হয় ধবধবে সাদা কাপড়কে ময়লা থেকে। হে আল্লাহ আপনি 
ধৌত করুন আমার পাপরাশী পানি, বরফ এবং তুষার-শিলা দ্বারা (আমার 
হৃদয়কে পাপমুক্তি ও অনন্ত প্রশান্তি প্রদান করুন)।” 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%8)-এর যিকর ওযীফা ৩৭২ 


আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ & সালাতে দাড়িয়ে তাকবীরে 
তাহরীমার পরে কিরা'আতের করার আগে অল্প সময় চুপ করে থাকতেন । আমি 
বললাম: হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হোক, 
আপনি তাকবীরে তাহরীমা ও কিরাআতের মধ্যবর্তী সময়ে নীরব থাকেন, এ সময়ে 
আপনি কী বলেন? তিনি বললেন, আমি এ সময়ে বলি: (উপরের বাক্যগুলো)।৬ 

যিক্র নং ৪৯: সানার দুআ-৪ I 
০9 টিন ০৮৬ ০১1০০ 92৬৩ Jz ০০০9 ৮40 
এত (0 Uy সনে LF OT CY ff SY Se ৯৮১0 
০ 52 oat ৩৫ 59৮ G5 ১০ 4 0৪০ এ Cat ১১4০৭ 

EL bie এ 

উচ্চারণ: আল্লা-হুম্মা, রাব্বা জিবরা-ঈল ওয়া মীকা-ঈল ওয়া ইসরা- 
ফীল, ফা-তিরাস সামা-ওয়া-তি ওয়াল আরদি, “আ-লিমাল “গাইবি ওয়াশহা- 
দাতি, আন্তা তা‘হ্‌কুমু বাইনা “ইবা-দিকা ফীমা- কা-নূ ফীহি ইয়াখ্তালিফুন, 
উ ইলা স্বিরাত্বিম্‌ মুস্তাক্ধীম । 

অর্থ : “হে আল্লাহ, জিবরাঈল, মিকাঈল ও ইসরাফীলের প্রভু, ' 
আসমানসমূহ ও পৃথিবীর সৃষ্টা, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, আপনার বান্দারা যে 
সকল বিষয় নিয়ে মতভেদ করত তাদের মধ্যে সে বিষয়ে আপনিই ফয়সালা 
প্রদান করবেন। যে সকল বিষয়ে সত্য বা হক্ধ নির্ধারণে মতভেদ হয়েছে সে 
সকল বিষয়ে আপনি আপনার অনুমতিতে আমাকে সঠিক পথে পরিচালিত 
করুন । আপনি যাকে ইচ্ছা করেন তাকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করেন। 

আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ %% রাতের (তাহাজ্জুদের) সালাতের 
শুরুতে এ দুআটি পাঠ করতেন ।৬ 

উল্লেখ্য যে, প্রত্যেক গবেষক, আলিম, মুফতী ও সত্যসন্ধানী মুমিনের 
উচিত তাহাজ্জুদের শুরুতে, সাজদায় ও অন্যান্য সকল সময়ে এ দুআটি বেশি বেশি 
পাঠ করা । নিজের গবেষণা, ইলম বা অন্য কোনো কিছুর উপর পুরোপুরি নির্ভর না 
করে মহান আল্লাহর কাছে এ দুআর মাধ্যমে পথনির্দেশনা চাওয়া খুবই প্রয়োজন । 
৮74৬ ৮-বাব মা ইয়াকুলু বাদাত তাকবীর) ১/২৫৯ (ভা ১/১০৩); 


মুসলিম (৫-কিতাবুল মাসাজিদ, ২৭-বাব.. বাইনা তাকবীরাতিল..) ১/৪১৯, নং ৫৯৮ (ভা ১/২১৯)। 
৬১ মুসলিম (৬-কিতাব সালাতিল মুসাফিরীন, ২৬-বাবুদ দুআ ফী সালাতিল লাইল) ১/৫৩৪ (ভা ১/২৬৩)। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৭৩ 


যিক্র নং ৫০: সালাতের তিলাওয়াত কালীন যিকর 

আমরা দেখেছি যে, কুরআনই আল্লাহর শ্রেষ্ঠ যিকর। সালাতে দাড়ানো 
অবস্থায় কুরআন তিলাওয়াত মূল যিকর। এছাড়া তাহাজ্জুদের সালাতে রাসূলুল্লাহ 
& তিলাওয়াতের ফাকে ফাকে দুআ করতেন বলে বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে। 
আমরা দেখেছি যে, ইমাম আবূ হানীফা ফরয সালাতে ও জামাতে সালাতেও ইমাম 
ও মুক্তাদীদের জন্য এরূপ দুআ করার অনুমতি দিয়েছেন, যদি এভাবে দুআ না 
করে কুরআন তিলাওয়াত বা শ্রবণের শ্রেষ্ঠ ষিকরে ব্যস্ত থাকাকেই উত্তম বলে গণ্য 
করেছেন। তবে তাহাজ্জুদের সালাতে বা একাকী সালাতে এভাবে তিলাওয়াতের 
মাঝে মাঝে দুআ করা গুরুত্বপূর্ণ সুন্নাত এবং সালাতের খুশু বা মনোযোগ বৃদ্ধিতে 
অত্যন্ত সহায়ক। রাসূলুল্লাহ 3% সাধারণ তিলাওয়াত-কৃত আয়াতের অর্থের ভিত্তিতে 
টা 


AL প্রত প ক্র) পা ঞ্ছ পা A 5৮৮০ 
কি এন ০1০৬০ 55 হতে 


উচ্চারণ: আল্লা-হুম্মা, ইনী আস্আলুকা ঈমা-নান লা- ইয়ার্তাদু, ওয়া 
নাঈমান লা- ইয়ান্ফাদু, ওয়া মুরা-ফাকাতা মুহাম্মাদিন % ফী আ'অ্লা 
জান্নাতিল “খুল্দি । 

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে চাই, সূদৃঢ় ঈমান যা 
পশ্বাদপসারণ বা পক্ষত্যাগ করে না, স্থায়ী নিয়ামত যা শেষ হয় না এবং সবোর্ 
জান্নাতুল খুলদ-এ মুহাম্মাদ &-এর সাহচর্য। 

আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) বলেন, তিনি মসজিদে (তাহাজ্জুদের) 
সালাত আদায় করছিলেন । এমতাবস্থায় রাসূলুল্লাহ % আবূ বাকর (রা) ও উমার 
(রা) উভয়ের সাথে মসজিদে প্রবেশ করেন। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) তখন 
সূরা নিসা পাঠ করছিলেন। তিনি সূরা নিসার ১০০ আয়াতে পৌছে সালাতে 
দণ্ডায়মান অবস্থায় দুআ করতে শুরু করলেন। তখন রাসূলুল্লাহ 4 তিন বার 
বললেন: তুমি দুআ কর তোমার দুআ কবুল হবে । তখন আব্দুল্লাহ ইবন মাসউদ 
(রা) এ কথাগুলো বলে দুআ করেন। হাদীসটি হাসান ।৬৭ 
আগে, পরে ও সকল সময়ে এ দুআটি পাঠ করা উচিত। 


১৭ আহমদ, আল-মুসনাদ ১/৪৫৪; ইবন হিব্বান, আস-সহীহ ৫/৩০৩; আলবানী, সাহীহাহ ৫/৩৭৯। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (48)-এর যিকর ওযীফা ৩৭৪ 


৩. ৪. ২. রুকুর যিকর 

আমরা উপরে উল্লেখিত হাদীসে দেখেছি যে, রাসূলুল্লাহ ঞ্ বলেছেন, 
আমাকে রুকু ও সাজদা অবস্থায় কুরআন পাঠ করতে নিষেধ করা হয়েছে। রুকু 
অবস্থায় তোমরা তোমাদের মহান প্রভুর মর্যাদা-বাচক স্তুতি পাঠ করবে। রুকুতে 
আল্লাহর তাষীম প্রকাশের জন্য রাসূলুল্লাহ £& অনেক প্রকার বাক্য ব্যবহার 
করতেন ও করতে শিক্ষা দিয়েছেন। তন্মধ্যে অন্যতম: 


অর্থ: মহাপবিত্র আমার মহান প্রভু (এবং তার প্রশংসা-সহ)। 
মনের আবেগ নিয়ে এ ঘোষণা বার বার দিতে হবে । কমপক্ষে ৩ বার 
এ তাসবীহ পাঠ করা রাসূলুল্লাহ £% এর আচরিত ও নির্দেশিত কর্ম। অধিকাংশ 
বর্ণনায় “সুবৃহানা রাব্বিয়াল আযীম” এবং কোনো কোনো হাদীসে “সুবাহানা 
রাব্বিয়াল আবীম ওয়া বিহামদিহী” বর্ণিত হয়েছে।* 
বিক্র নং ৫২ : রুকুর যিক্র-২ 
030 ৫১৩ ০0 ১ ET 
উচ্চারণ ও অর্থ: পূর্ববর্তী অধ্যায়ের যিকর নং ৭ দ্রষ্টব্য । আয়েশা (রা) 
বলেন, রাসূলুল্লাহ 3% রুকু ও সাজদায় এটি পাঠ করতেন ।৯» 
যিক্র নং ৫৩ : রুকুর যিক্র-৩ পু 
৯০০ ৩৫ ০১ CAL এ CST এ আ এ eh) 
৮০০9 ৮৬০ ৩4০ IL 
উচ্চারণ: আল্ু-হুম্মা লাকা রাকা‘অৃতু ওয়া বিকা আ-মানতু ওয়া লাকা 
আস্লামতু, খাশা‘আ লাকা সাম'ই ওয়া বাসারী ওয়া মুখখী ওয়া 'আযমী ওয়া 
‘আসাবী । 
অর্থ: “হে আল্লাহ, আপনারই জন্য রুকু করেছি, এবং আপনার উপরেই 
ঈমান এনেছি এবং আপনারই কাছে সমর্পিত হয়েছি। ভক্তিতে অবনত হয়েছে 
৬ মুসলিম (৬-কিতাব সালাতিল মুসাফিরীন, ২৭-বাব ইবতিহবাবি তাবীলি..) ১/৫৩৭ (ভারতীয় ১/২৬৫); 


, নাসবুর রায়াহ ১/৩৭৬; আলবানী, সিফাতুস সালাত, পৃষ্ঠা ১৩৩ । 
৬ মুসলিম (৪-কিতাবুস সালাত, ৪২-বাব মা উকালু ফির রুকু) ১/৩৫৩, নং ৪৮৭ (ভারতীয় ১/১৯২) ৷ 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৭৫ 


আপনার জন্য আমার শ্রবণ, আমার দৃষ্টি, আমার মস্তিষ্ক, আমার অস্থি ও আমার 
্বায়ুতন্ত্র।” 

আলী (রা) বলেন, রাসূলুল্লাহ % রুকুতে এ কথাগুলো বলতেন ।+5 

যিকর নং ৫৪: রুকু থেকে উঠার যিকর 

রুকু থেকে উঠার সময় বলতে হয়: (.-৯ ০৫ 4 ০): “সামিয়াল্লাহু লিমান 
হামিদাহ”, অর্থাৎ “শ্রবণ (কবুল) করেন আল্লাহ যে তার প্রশংসা করে।” 
বাক্যকে ‘তাসমী’ বা শ্রবণের ঘোষণা বলা হয়। স্বভাবতই এ কথার পরে আল্লাহর 
প্রশংসা করা আমাদের দায়িতৃ হয়ে ঘায়। এজন্য রুকু থেকে উঠার পর “তাহমীদ' 
বা আল্লাহর প্রশংসাজ্ঞাপন বিভিন্ন বাক্য বলতে শিখিয়েছেন রাসূলুল্লাহ ৪) । 

একা সালাত আদায়কারী “তাসমী” এবং “তাহমীদ” উভয় বাক্যই 
বলবেন। মুক্তাদীগণ ইমামের তাসমী শুনে “তাহমীদ” বা প্রশংসাজ্ঞাপক বাক্য 
বলবেন। সামান্য মতভেদ রয়েছে ইমামের “তাহমীদ” বলা নিয়ে। ইমাম আবু 
হানীফা (রাহ)-এর মতে ইমাম শুধু “তাসমী” বলবেন, “তাহমীদ' বলবেন না। পক্ষান্ত 
রে তীর দু ছাত্র হানাফী মাযহাবের অন্য দু ইমাম, আবূ ইউসূফ (রাহ) ও মুহাম্মাদ 
(রাহ) এর মতে ইমামও তাসমী বলার পর তাহমীদ বলবেন।” 

সকল ইমামই হাদীসের উপর নির্ভর করেছেন। আবূ হুরাইরা (রা) 
বলেন, রাসূলুল্লাহ ($%) বলেছেন। 
. ৩৮ ০ 9 ০41 0138 BLS ৩৭ Wc UY) 9৪ 3 

455 ০৫2 SS 08 295১4 

“যখন ইমাম “সামিআল্লাহু লিমান হামিদাহ' বলবে তখন তোমরা 
“রাব্বানা লাকাল হামদ’ বলবে; কারণ যার এ কথা ফিরিশতাদের কথার সাথে 
মিলে যাবে তার পূর্ববর্তী গোনাহগুলি ক্ষমা করা হবে।”*২ 

এ হাদীসের ভিত্তিতে ইমাম আযম (রাহ) বলেছেন যে, ইমাম শুধু 
“সামিআল্লাহ...' বলবেন এবং মুক্তাদী 'রাব্বনা...' বলবেন। পক্ষান্তরে হানাফী 
মাযহাবের অন্য দু ইমাম আবূ ইউসূফ (রাহ) ও মুহাম্মাদ (রাহ) ইমাম ও মুক্তাদী 
সকলকেই এ কথা বলতে নির্দেশ দিয়েছেন। তাদের মতের দলীলগুলো হানাফী 
ফিকহের গ্রস্থগুলোতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সংক্ষেপে তা নিম্নরূপ: 
মা 


৭ বুখারী (১৬-কিতাব সিফাতিস সালাত, Le Ll icing লাকাল হামদ) ১/২৭৪ (ভারতীয় 
১/১০৯); মুসলিম (৪-কিতাবুস সালাত, ১৮-বাবুত তাসমী ...) ১/৩০৬ (ভারতীয় ১/১৭৬) ৷ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিকর ওষীফা ৩৭৬ 


(১) বিভিন্ন হাদীসে প্রমাণ হয়েছে যে, রাসূলুল্লাহ (88) সামিয়াল্লাহু 
লিমান হামিদাহ বলার পর 'রাব্বানা লাকাল হামদ....” বলতেন। এ সকল 
সুস্পষ্ট হাদীস থেকে প্রমাণ হয় ইমাম দুটি বাক্যই বলবেন। উপরের হাদীসের 
অর্থ, সালাতের নিয়ম সকল বিষয়ে ইমামের অনুসরণ করা। এজন্য ইমাম 
তাকবীর বললে মুক্তাদীদেরও তাকবীর বলতে হয়, কিন্তু এক্ষেত্রে ইমাম 
“সামিয়াল্লাহু লিমান হামিদাহ' বলতে তোমরা তার অনুসরণ করে “সামিআল্লাহু 
..” না বলে “রাব্বানা ...’ বলবে । ইমাম “রাব্বানা...' বলবে কি না সে বিষয়টি 
এ হাদীসে বলা হয় নি, কিন্ত অন্যান্য হাদীস থেকে তা জানা যায় ।”৩ 

(২) একটি হাদীসে রাসূলুল্লাহ (3%) বলেছেন: ইমাম “ওয়ালা- 
দ্বোয়ালীন’ বললে তোমরা ‘আমীন’ বলবে । এ হাদীসের ভিত্তিতে ইমাম মালিক 
(রাহ) বলেছেন শুধু মুক্তাদীগণ “আমীন' বলবেন, ইমাম তা বলবেন না। ইমাম 
মালিকের দলীলটির বিষয়ে যা বলা হয়, এখানেও সে কথাগুলো প্রযোজ্য 1৭৪ 


(৩) ইমাম হাসান ইবনু যিয়াদ লুলুয়ী (রহ) ইমাম আবূ হানীফা (রাহ) 
থেকে বর্ণনা করেছেন যে, তিনিও ইমামের জন্য “সামিয়াল্লাহু লিমান হামিদাহ” 
বলার পর “রাব্বানা লাকাল হামদ' বলতে বলেছেন ৷" 

(8) আলী (রা), আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা) প্রমুখ সাহাবী বলেছেন 
যে, ইমাম “রাব্বানা লাকাল হামদ’ বলবে চুপে চুপে বা নিম্নন্বরে ।% 

(৫) সালাতের মধ্যে এমন কোনো যিকর নেই যা শুধু মুক্তাদী বলবে কিন্তু 
ইমাম বলতে পারবে না। এরূপ করলে ইমামের মর্যাদা ব্যাহত হয় এবং যে কর্মে 
ফযীলত ও সাওয়াব রয়েছে সে কর্ম থেকে ইমামকে বঞ্চিত করা হয়।** 

ইমাম আবূ হানীফার (রাহ) মতের পক্ষে হানাফী ফকীহগণ বলেছেন 
যে, রাসূলুল্লাহ (3%) “সামিআল্লাহ...' ও “রাব্বানা লাকল' দুটি বাক্যই বলতেন 
বলে যে সকল হাদীসে বর্ণিত হয়েছে সেগুলিকে তাহাজ্জুদ ও নফল সালাত 
বিষয়ক বলে ধরতে হবে ।”৮ তাদের এ ব্যাখ্যার কয়েকটি দুর্বলতা রয়েছে: 

(১) এ সকল হাদীসের বাহ্যিক অর্থ প্রমাণ করে যে, রাসূলুল্লাহ (3%) 
ফরয ও নফল সকল সালাতেই এভাবে দুটি বাক্যই বলতেন। বাহ্যিক অর্থ বাতিল 

* সারাখসী, আল-মাবসূত ১/৪৮। 
৫84৯7 বাবরতী, আল-ইনায়াহ শারহল হিদায়াহ ১/৪৭৯। 
* আল-মাউসিল হানাফী, ইখতিয়ার লি-তা'লীলির মুখতার ১/৫৬। 
৬ সারাখসী, আল-মাবসৃত ১/৪৮। 
৭৭ সারাধসী, আল-মাবসূত ১/৪৮; আল-মাউসিল হানাফী, ইখতিয়ার লি-তা'লীলির মুখতার ১/৫৬। 


** সারাখসী, আল-মাবসৃত ১/৪৮; বাবরতী, আল-ইনায়াহ ১/৪৮৮; মারগীনানী, আল-হেদায়াহ ১/৪৯; 
কাসানী, বাদাইউস সানাই ২/৩১২; ইবনুল হুমাম, ফাতহুল কাদীর ১/৩০০। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৭৭ 


করার কোনো কারণও নেই। কোনো হাদীসেই রাসূলুল্লাহ () ইমামের জন্য 
“রাব্বানা লাকল হামদ’ বলতে নিষেধ করেন নি, এমনকি কোনো হাদীসেই বর্ণিত 
হয় নি যে, তিনি কোনোদিন শুধু “সামিআল্লাহু লিমান হামিদাহ' বলেছেন কিন্তু 
“রাব্বানা লাকাল হামদ’ বলেন নি। নির্দেশ ও কর্মের, একাধিক কর্ম বা একাধিক 
নির্দেশের মধ্যে বাহ্যিক বৈপরীত্য থাকলে সেখানে সমন্বয়ের প্রয়োজন হয়। 

(২) বিভিন্ন সহীহ হাদীস দ্বারা প্রমাণিত যে, রাসূলুল্লাহ (&8) ইমামতির 
সময়েও দুটি বাক্যই বলতেন । এক হাদীসে আব্দুল্লাহ ইবনু উমার (রা) বলেন: 
55 85) ০ ৮%। ১24) 07188 4 0১৮০ ৫০ রা 

45০) 0 ৫ 2০৮ 5০ 20 0০০০০ ও এ IH Aly 

“রাসূলুল্লাহ ৫) সালাতুল ফাজরের শেষ রাকআতে রুকু থেকে উঠে 
“সামিআল্লাহু লিমান হামিদাহ রাব্বানা ওয়া লাকাল হামদ’ বলার পর বলতেন... 1” 

এছাড়া সাহাবীগণ থেকে বিভিন্ন হাদীসে প্রমাণিত যে, তারা ইমামতির 
সময় দু প্রকারের বাক্যই বলতেন। এজন্য সুন্নাতের আলোকে ইমাম আবু ইউসূফ 
ও মুহাম্মাদ রোহ)-এর মতই এক্ষেত্রে উত্তম। মাযহাবের ইমামদের মতভেদকে 
ভিত্তি করে প্রমাণিত সুন্নাত ব্যাখ্যা করে বাতিল না করে ইমামদের মতভেদকে 
প্রমাণিত সুন্নাত গ্রহণ করার ভিত্তি হিসেবে গণ্য করা উচিত। 

যিক্র নং ৫৫: রুকুর পরে দণ্ডায়মান অবস্থার যিক্র-১ রর 

এসএ ৩9 এ) ৫%09 / Ld ৫৫ এ ৫9 
উচ্চারণ ও অর্থ: বিভিন্ন সহীহ হাদীসে বাক্যটি চারভাবে বর্ণিত: 
(১) রাব্বানা- লাকাল ‘হামদ: হে আমাদের প্রভু, আপনার জন্যই প্রশংসা । 
(২) রাব্বানা- ওয়া লাকাল ‘হামদ: হে আমাদের প্রভু, এবং আপনার জন্যই প্রশংসা । 
(৩) আল্লা-হুম্মা “রাব্বানা- লাকাল “হামদ” ৷ হে আল্লাহ, আমাদের প্রভু, আপনার 
জন্যই প্রশংসা । 
(8) আল্লা-হুম্মা “রাব্বানা- ওয় লাকাল “হামদ” । হে আল্লাহ, আমাদের প্রভু, এবং 
আপনার জন্যই প্রশংসা । 

রুকু থেকে উঠে পরিপূর্ণ সোজা হয়ে দাড়ানোর পরে কয়েক মুহূর্ত পরিপূর্ণ 
সোজা দণ্ডায়মান থাকা ওয়াজিব। পরিপূর্ণ সোজা হয়ে দাড়ানোর আগেই সাজদা 
করলে সালাত নষ্ট হয়ে যাবে। এসময় উপরের বাক্যটি বলতে হবে । চারটি বাক্যের 


* বুখারী (কিতাবুস সালাত বাব ফাদলি রব্বানা ওয়া লাকাল হামদ)৪/১৪৯৩, ৪/১৬৬১ (ভা ১/১০৯)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%)-এর যিক্র ওযীফা ৩৭৮ 


যে কোনো বাক্য বললেই সুন্নাত আদায় হবে। একেক সময় একেক বাক্য বলাই 
উত্তম। হানাফী ফকীহগণ ৪র্থ বাক্যটিকে সর্বোত্তম বলে গণ্য করেছেন। প্রসিদ্ধ 
হানাফী ফকীহ আল্লামা ইবনু নুজাইম (৯৭০ হি) বলেন: 
পেন CS ৩৯৪ এও ও) দি: এ এ 225) 0 ২৭১ ৯৯৪৩ 354 
LAV AED ad aly LA এ ও): আত LAY এ) ক: ও 

“রুকু থেকে উঠে তাহমীদ বা হামদ পাঠ বলতে চারটি বাক্যের যে কোনো 
একটি বলা বুঝায়। মুজতাবা গ্রন্থে বলা হয়েছে, চারটির মধ্যে সর্বাধিক ফযীলতপূর্ণ 
বাক্য ‘আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ’ এরপর ‘আল্লাহুম্মা রাব্বানা লাকাল 
হামদ’ ৷ এরপর 'রাব্বানা ওয়া লাকাল হামদ’ ৷ সর্বশেষ বা ফযীলতে সর্বনিম্ন হলো 
সবচেয়ে পরিচিত বাক্যটি: “রাব্বানা লাকাল হামদ’ ।”৮০ 

যিক্র নং ৫৬: কুকুর পরে দপ্তায়মান অবস্থার যিক্র-২ রি 
০51০ :৮১ধ। 5০০ ০1224 0 ১০ ০ FS hh 

৫ ০৬ ০৮ ০০ ৩5 ৪ 

উচ্চারণ: আল্লা-হুম্মা রাব্বানা- লাকাল “হামদু মিলআস সামা-ওয়া-তি 
ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা- বাইনাহুমা, ওয়া মিলআ মা- শি'তা মিন 
শাইয়িন বা'আ্দু। 

অর্থ: “হে আল্লাহ, আমাদের প্রভু, আপনার জন্যই প্রশংসা, 
আকাশসমূহ পরিপূর্ণ করে, পৃথিবী পরিপূর্ণ করে, উভয়ের মধ্যে যা কিছু আছে 
সব পরিপূর্ণ করে এবং এরপর আপনি যা কিছু ইচ্ছা করেন তা পরিপূর্ণ করে 
প্রশংসা আপনার ৷” 

ইবনু আবী আউফা, ইবনু আব্বাস, আলী (রা) ও অন্যান্য সাহাবী 
বলেন, রাসূলুল্লাহ 3% রুকু থেকে উঠে দাড়িয়ে এ বাক্যগুলো বলতেন ।৮১ 

যিক্র নং ৫৭: রুকুর পরে দণ্ডায়মান অবস্থার যিক্র-৩ 


০ 3 ৬০9৪ 55 SE He LoS Bs 2 
Ww ০০৬ ১ ১১৯৫৬ 510 ০ Lux cs < uv ০ 0 be 
79572725255 DEE 


৮০ ইবনু নুজাইম, আল-বাহরুর রায়িক ১/৩৩৫ । পুনশ্চ: আব্দুল হাই লাখনবী, আন-নাফিউল কাবীর, পৃ ৮৮। 
৮১ মুসলিম (৪-কিতারুস সালাত, ৪০-...রাফাআ রা'সাহু মিনার রুরু) ১/৩৪৬-৩৪৭, ৫৩৪-৫৩৫ (ভা ১/১৯০) । 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৭৯ 


উচ্চারণ: আল্লা-হুম্মা, রাব্বানা- লাকাল “হামদু, মিলআস সামা-ওয়া-তি 
ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা- বাইনাহুমা, ওয়া মিলআ মা- শিঁতা মিন 
শাইয়িন বা'আ্দ, আহ্লাস্‌ সানা-ই ওয়াল মাজ্দি। লা- মা-নি‘আ লিমা- 
আ'অ্ত্বাইতা, ওয়ালা- মু'্ত্বিয়া লিমা- মানা জ্তা, ওয়ালা- ইয়ান্ফাউ যাল 
জাদ্দি মিনকাল জাদ্দু। 

অর্থ: “হে আল্লাহ, আমাদের প্রভু, আপনার জন্যই প্রশংসা, আকাশসমূহ 
পরিপূর্ণ করে, পৃথিবী পরিপূর্ণ করে, উভয়ের মধ্যে যা কিছু আছে সব পরিপূর্ণ 
করে এবং এরপর আপনি যা কিছু ইচ্ছা করেন তা পরিপূর্ণ করে প্রশংসা 
আপনার । সকল মর্ধাদা ও প্রশংসার মালিক আপনিই । আপনি যা প্রদান করেন 
তা কেউ রোধ করতে পারে না। আর আপনি যা রোধ করেন তা কেউ প্রদান 
করতে পারে না। অধ্যবসায়ীর অধ্যবসায় ও পরিশ্রমকারীর পরিশ্রম আপনার 
পরিবর্তে আপনার ইচ্ছার বাইরে) তার কোনো উপকারে আসে না ।”৮২ 

যিক্র নং ৫৮: রুকুর পরে দপ্তায়মান অবস্থার ধিক্র-৪ 

45150 চস 2০০ ২০৭ এ 

উচ্চারণ: রাববানা- ওয়া লাকাল “হামদু, 'হামদান কাসীরান ত্বাইয়িবান 
মুবা-রাকান ফীহি। 

অর্থ: “হে আমাদের প্রভু, এবং আপনারই প্রশংসা, অশেষ প্রশংসা, 
পবিত্র ও বরকতময় প্রশংসা 

রিফাআহ ইবনু রাফি (রা) বলেন, রাসূলুল্লাহ %% একব্যক্তিকে রুকুর 
পরে এ বাক্যগুলো বলতে শুনে খুব প্রশংসা করে বলেন: আমি দেখলাম ত্রিশের 
অধিক ফিরিশতা বাক্যগুলো লিখে নেয়ার জন্য পাল্লা দিচ্ছে।”৩ 

৩. 8. ৩. সাজদার যিকর 

ইতোপূর্বে বিভিন্ন হাদীস থেকে আমরা জেনেছি যে, সাজদার মধ্যে 
আল্লাহর তাসবীহ ও মর্যাদা প্রকাশ এবং বেশি বেশি দু'আ করা প্রয়োজন। 

যিক্র নং ৫৯: সাজদার ধিকর-১ 

৯১০০৭ ৯৭ পে 9 ০৩০০ [EY ০ ০০৮০ 9 
উরি Ss (ওয়া বিহামদিহী)। 
অর্থ: “মহাপবিত্র আমার প্রভু যিনি সর্বোচ্চ (এবং তীর প্রশংসা-সহ)।” 


*২ মুসলিম (৪-কিতাবুস সালাত, ৩৮-বাৰ ই'তিদালিল আরকান..) ১/৩৪৩ (ভারতীয় ১/১৮৯)। 
+ সুহীহ ইং বত ১/৩১১, সহীহ ইবনু হিব্বান ৫/২৩৬, মুসতাদরাক হাকিম ১/৩৪৮ । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিক্র ওবীফা ৩৮০ 


মনের আবেগ নিয়ে এ ঘোষণা বার বার দিতে হবে । কমপক্ষে ৩ বার 
এ তাসবীহ পাঠ করা রাসূলুল্লাহ & এর আচরিত ও নির্দেশিত কর্ম । অধিকাংশ 
বর্ণনায় “সুব্হানা রাব্বিয়াল আ'লা” এবং কোনো কোনো হাদীসে “সুবাহানা 
রাব্বিয়াল আ'লা ওয়া বিহামদিহী” বর্ণিত হয়েছে ।৮5 

উপরে উল্লেখ করেছি যে তিনি “সুব্বুহুন কুদ্ূসুন রাব্বুল মালাইকতি ওয়ার 
রূহ” রুকু ও সাজাদায় বলতেন। 

এ অধ্যায়ের শুরুতে আমরা দেখেছি যে, সাজদা অবস্থায় বেশি বেশি দুআ 
করতে রাসূলুল্লাহ $ নির্দেশ দিয়েছেন। এ গ্রন্থে বিভিন্ন কর্মে বা উপলক্ষে যে সকল 
মাসনূন দুআ উল্লেখ করা হয়েছে সেগুলো সবই সাজদায় পাঠ করা যায়। এ ছাড়া 
কুরআন ও হাদীসের যে কোনো দুআ বা এগুলোর অর্থবোধক যে কোনো দুআ 
সাজদায় পাঠ করা যায়। এখানে রাসূলুল্লাহ %% যে সকল দুআ পাঠ করতেন 
সেগুলো থেকে কয়েকটি উল্লেখ করছি। উপরের যিকরটি তিনবার বলার পর এ 
সকল দুআ বা অন্যান্য দুআ পাঠ করবেন। 

যিক্র নং ৬০: সাজদার যিকর-২ 


চি পা Por. 


9 42৯৩5 eT If খে? ও১ বড পচ ও ০২৮ 521 
উচ্চারণ : আললা-হম্মাগ্‌ ফির লী যাষী কুল্লাহ, দিকাহ ওয়া জিল্লাহ, ওয়া 
আউআলাহু ওয়া আ-খিরাহু, ওয়া “আলা-নিয়্যাতাহু ওয়া সিররাহ ৷ 
অর্থ : “হে আল্লাহ, আপনি ক্ষমা করুন আমার সকল পাপ, ছোট পাপ, 
বড় পাপ, প্রথম পাপ, শেষ পাপ, প্রকাশ্য পাপ, গোপন পাপ।” 
আবু হুরাইরা (রা) বলেন: রাসূলুল্লাহ 3% সাজদার মধ্যে বলতেন... 1”? 
যিক্র নং ৬১: সাজদার যিকর-৩ | 
১৮ ১০ CHUL eS ০০ ৩৩৪ A (৪৮ el 
৩৫ ০ 5 6৫528 ৯৩ 44৮ ০, 5 2 


উচ্চারণ : আল্লা-হুম্মা, (ইন্লী) আস্উযু বিরিদা-কা মিন সাথাতিক, ওয়া 
বি মু'আ-ফা-তিকা মিন “উকৃবাতিকা, ওয়া আ'উযু বিকা মিনকা, লা- উহসী 
সানা-আন “আলাইকা । আনতা কামা- আসনাইতা “আলা- নাফসিকা। 
৮৪ মুসলিম (৬-কিতাবু সালাতিল মুসাফিরীন, ২৭- বাব ইসতিহবাব তাতবীলি...) ১/৫৩৭, নং ৭৭২ 


(ভারতীয় ১/২৬৫); আলবানী, সিফাতুস সালাত, পৃষ্ঠা ১৪৬। 
*৫ মুসলিম (৪- কিতাবুস সালাত, ৪২-বাব মা ইউকালু ফির রুকু..) ১/৩৫০ (ভারতীয় ১/১৯১)। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৮১ 


অর্থ: “হে আল্লাহ, আমি আপনার ক্রোধ থেকে আপনার সন্তুষ্টির আশ্রয় 
প্রাথনা করছি এবং আপনার শাস্তি থেকে আপনার ক্ষমার আশ্রয় প্রার্থনা করছি। 
এবং আমি আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে আপনার থেকে । আমি আপনার 
প্রশংসা করে শেষ করতে পারি না। আপনি ঠিক তেমনি যেমন আপনি আপনার 
নিজের প্রশংসা করেছেন।” 

আয়েশা (রা) বলেন, আমি এক রাতে রাসূলুল্লাহ -কে বিছানায় পেলাম 
না। (অন্ধকারে) আমি তাকে খুঁজলাম। তখন আমার হাত তার পায়ের তালুতে 
লাগল । তিনি তখন সাজদায় ছিলেন ও পা দুটি খাড়া ছিল। তিনি বলছিলেন.. ৷” 

যিক্র নং ৬২: সাজদার যিকর-৪ পু 
UY ৮০ 59109 ৩০ ৪) FSB ও ০৮ ৮ 
5) ৮ ৩৮509 ওঠ HY ০৬ LP) DY চে ৪ 
৬ ত ০০০ ৫0৮ Gl) 0৮ ৩ ১০ ০৮ 90 
০৯ EL 1)5 ৬৮১ গে 1) সিএ গে 1) ভিত 9) 17 

৬ ‘ ৮ 
LY ০৮০0 ৫১৮ ৮৮ ৪০1০৮ 

উচ্চারণ: আল্লাহুম্মাজ-“আল ফী কৃলবী নূরান, ওয়াফী সা্ম'য়ী নূরান, 
ওয়াফী বাস্বারী নূরান, ওয়া “আন ইয়ামীনী নৃূরান, ওয়া ‘আন শিমালী নূরান, ওয়া 
আমা-মী নুরান, ওয়া খালফী নূরান, ওয়া ফাওকী নৃরান, ওয়া তাঁহ্তী নূরান, 
ওয়াজ্‌-“আল লী নূরান, ওয়াজ্‌-“আলনী নূরান, ওয়াজ আল ফী নাফ্সী নূরান, ওয়া 
ফী ‘আসাবী নূরান, ওয়াফী লাহ্মী নূরান, ওয়াফী দামী নূরান, ওয়াফী শা‘অ্রী 
নূরান, ওয়াফী বাশারী নুরান, আল্লাহুম্মা, আ“অৃতিনী নূরান। 

অর্থ: “হে আল্লাহ আপনি প্রদান করুন আমার অন্তরে নূর, আমার শ্রবণে 
আমার পিছনে নূর, আমার উপরে নূর, আমার নিচে নূর, আপনি আমার জন্য নূর 
দান করুন, আপনি আমাকে নূর বানিয়ে দিন। প্রদান করুন আমার নফসে নূর, 
আমার স্থায়ুতন্ত্রে নূর, আমার মাংসে নূর, আমার রক্তে নূর, আমার চুল-পশমে নূর, 
আমার চামড়ায় নূর । হে আল্লাহ আমাকে প্রদান করুন নুর ।” 

রাসূলুল্লাহ (%%) সালাতের মধ্যে বা সাজদায় এ দুআটি বলেন ।”৮৭ 


** মুসলিম (৪- কিতাবুস সালাত, ৪২-বাব মা ইউকালু ফির রুকু... ১/৩৫২ (ভারতীয় ১/১৯২) ॥ 
বুখারী (৮৩-কিতাবুদ্দাআওয়াত, ১০-বাবুদ্ুআ ইযানতাবাহা..) ৫/২৩২৭, নং ৫৯৫৭ (ভা ২/৯৩৪-৯৩৫); 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%)-এর যিকর ওযীফা ৩৮২ 
বিক্র নং ৬৩: দুই সাজদার মধ্যবর্তী যিক্র-১ 
৩০৮৮০ ১৪৮ 
উচ্চারণ : রাব্বিগৃ-ফিরলী, রাব্বিগৃ-ফিরলী। 
অর্থ: “হে প্রভু আমাকে ক্ষমা করুন, হে প্রভু, আমাকে ক্ষমা করুন ৷” 
হুযাইফা (রা) বলেন, “নবীজী ঞ দু সাজদার মাঝে বসে উপরের দুআটি 
বলতেন।” হাদীসটি সহীহ।৮৮ 
যিকর নং ৬৪: দুই সাজদার মধ্যবর্তী যিক্র-২ 
৫০০৩০) ৫৪৯০9 09 ০৯০ ৮০৯০9 ৮০০ এ পুল ল9 
উচ্চারণ: রাব্বিগ্‌-ফিরলী, ওয়ার“হামনী, ওয়াজবুরনী, ওয়াহদিনী, 
ওয়ারযুকনী [ওয়ার ফা’অ্নী] (ওয়া“আ-ফিনী)। 
অর্থ: “হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে রহমত 
করুন, আমাকে পূর্ণতা দিন, আমাকে হেদায়াত দিন, আমাকে রিযিক দিন [এবং 
আমাকে সুউচ্চ করুন] (এবং আমাকে সুস্থতা-নিরাপত্তা দান করুন) ।” 
রাসূলুল্লাহ £& দু সাজাদার মাঝে বসে এ দু'আ বলতেন। হাদীসটি সহীহ ।৮৯ 


৩. 8. ৪. তাশাহ্হদ ও বৈঠকের যিকর 
_. তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) ও সালাত (দরুদ) আমরা সকলেই জানি। 

তবে অর্থ উল্লেখ করার জন্য এখানে তা লিখছি । আশা করছি, কোনো আগ্রহী 
পাঠক অর্থ শিখে নিয়ে মনোযোগ দিয়ে তাশাহহুদ ও সালাত পাঠ করবেন। 

যিক্র নং ৬৫: তাশাহ্হুদ (আত-তাহিয়্যাত) 

বিভিন্ন সাহাবী থেকে তাশাহহুদ বর্ণিত। ইবনু মাসউদ (রা) বলেন, 
আমরা রাসূলুল্লাহ £ট-এর পিছে সালাত আদায়ের সময় বসলে বলতাম: আল্লাহর 
উপর সালাম, ফিরিশতাগণের উপর সালাম, অমুকের উপর সালাম, ... । রাসূলুল্লাহ 
& একদিন আমাদেরকে বললেন : আল্লাহই সালাম (কাজেই, তাকে সালাম প্রদান 
করা ঠিক নয়)। অতএব, তোমরা যখন সালাতের মধ্যে বসবে তখন বলবে : 


মুসলিম (৬-কিতাব সালাভিল সুসাফিরীন, ২৬-বাবুদ্ধুআ ফী সালাতি..) ১/৫২৮-৫৩০ (ভা! ১/২৬১)। 
৮* ইবন মাজাহ (৫-কিতাব ইকামাতিস সালাত, ২৩-বাব মা ইয়াকুলু বাইনাস সাজদাতাইন) ১/২৮৯, নং 
৮৯৭ (ভারতীয় ১/৬৪), আলবানী, সহীহ্‌ সুনানু ইবনি মাজাহ ১/২৭০, নং ৭৪০/৯০৬। 
র (আবওয়াবুস সালাত, ৯৫-বাব মা ইয়াকৃলু বাইনাস সাজদাতাইন) ২/৭৬-৭৭ (ভারতীয় 
১/৬৩); ইবনুল আসীর, জামিউল উসূল ৪/২০৩; আলবানী, সহীহ সুনানি ইবনু মাজাহ ১/২৭০। 


৮৯ 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৮৩ 
পে আঁ ৫০ ৯০ পুশ ০1905 4 ০৩৯৪ 
3, ১) ০৮১৬ 4। ১৮০ ry ? ৩৫০ (4 BH &। VEE 
3 Yd 31:45 ০৮955 ০৩44 অল 


5৪৮০৮525255 or IIA PNY 


CE LI SY 4৮০০ SR SS i! 


অর্থ: “মর্যাদাজ্ঞাপন-অভিবাদন আল্লাহর জন্য এবং ইবাদত-প্রার্থনা 
এবং পবিত্র কর্ম ও দানসমূহ (সবই আল্লাহর জন্য)। সালাম আপনার উপর, হে 
নবী; এবং আল্লাহর রহমত ও তার বরকতসমূহ। সালাম আমাদের উপর এবং 
আল্লাহর নেককার বান্দার উপর । (রাসুলুল্লাহ & বলেন: এ কথা বললে আসমান ও 
যমিনে আল্লাহর সকল নেক বান্দাকেই সালাম দেওয়া হয়ে যাবে) আমি সাক্ষ্য প্রদান 
করছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এবং সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ 
তার বান্দা (দাস) ও রাসূল (প্রেরিত বার্তাবাহক)। (রাসূলুল্লাহ & বলেন: এরপর 
মুস্লী নিজের জন্য পছন্দমতো প্রার্থনা বা দু'আ করবে ।)”৯০  * 

তাশাহ্‌হুদের পরে সালামের পূর্বে দুআর গুরুত্ব আমরা জেনেছি। এ 
সময়ের দুআ আমরা “দুআ মাসুরা' নামে জানি। দুআর আগে রাসূলুল্লাহ £%-এর 
উপর সালাত পাঠ করতে হবে। ফুদালাহ ইবনু উবাইদ (রা) বলেন, রাসূলুল্লাহ & 
এক ব্যক্তিকে সালাতের মধ্যে দু'আ করতে শুনেন, অথচ লোকটি আল্লাহর মর্যাদা 
ঘোষণা ও রাসূলুল্লাহ £্-এর উপরে সালাত পাঠ করেনি । তখন তিনি বলেন : 


রি 45 0 20 ০০৯০৪ টি ০৫০ এত 3 lis ০ f 


“লোকটি তাড়াহুড়ো করেছে। যখন কেউ সালাত আদায় করে তখন যেন 
সে প্রথমে তার প্রভুর প্রশংসা ও গুণকীর্তন করে। এরপর সে নবীর (3) উপর 
সালাত পাঠ করবে। এরপর তার ইচ্ছামত দু'আ করবে।” হাদীসটি সহীহ ।** 

এ সময়ে আমরা সবাই দরুদে ইবরাহীমি পাঠ করি। সালাত বা 
দরুদের অর্থ ও বাক্যাবলী আমরা ইতোপূর্বে আলোচনা করেছি। অর্থের দিকে 
লক্ষ্য রেখে রাসূলুল্লাহ %- এর মর্যাদা ও হকের প্রতি আবেগ ও ভালবাসা নিয়ে 
2.৬ ৬৪-৬৬ তাশাহ্হ্দ ফিল আখিরা..) ১/২৮৬-২৮৭ (ভা ১/১১০); মুসলিম (৪- 


সালাত, ১৬-বাবুত তাশাহ্হুদ) ১/৩০১ (ভা ১/১৭৩); ইবন হাজার, ফাতহুল বারী ২/৩১৮-৩২২। 
৯১ তিরমিযী €(৪৯-কিতাবুদ্দাআওয়াত, ৬৫-বাব) ৫/৪৮৩, নং ৩৪৭৮ (ভারতীয় ২/১৮৬)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিকর ওযীফা ৩৮৪ 


তাশাহহুদের শেষে সালাত পাঠ করা আমাদের একান্ত কর্তব্য । এরপর নিজের 
জন্য নিম্নের দুআগুলো থেকে কোনো দুআ বা কুরআন বা হাদীসের যে কোনো 
দুআ বা এগুলোর অর্থের যে কোনো দুআ পাঠ করতে হবে। 

যিক্র নং ৬৬ : দু'আ মাসূর-১ 
৩9 09) 27 055 ও ০১ শি 14 ০2 5 4 
১১০৮ ০3 ৩৪০ ৩ ১০০৪ ৩০০28 ০০০৮ ১৫ 
৫ Ee LF, পি 195 ঢা ৩১০০ ৩০4 ৮ এ 
59 GAG ৫৫ ০55 5 SL ৫65 তা 195) cf 

উচ্চারণ: আল্লা-হুম্মা, আল্লিফ বাইনা কুলুবিনা-, ওয়া আসলি“হ যা-তা 
বাইনিনা-, ওয়াহ্দিনা- সুবুলাস সালা-ম, ওয়া নাজ্জিনা- মিনায যুলুমা-তি ইলান 
নূর। ওয়া জান্নিবনাল ফাওয়া-হিশা মা যাহারা মিনহা- ওয়া মা- বাতান। ওয়া 
বা-রিক লানা- ফী আসমা-ইনা-, ওয়া আবসা-রিনা-, ওয়া কুলুবিনা-, ওয়া 
আযওয়া-জিনা, ওয়া যুররিয়্যা-তিনা-। ওয়া তুব “আলাইনা-, ইন্নাকা আনতাত 
তাওয়া-বুর রাহীম । ওয়াজ “আলনা- শা-কিরীনা লিনি*মাতিকা, মুসনীনা বিহা- 
কাবিলীহা, ওয়া আতমিমহা- “আলাইনা-। 

অর্থ : “হে আল্লাহ, আপনি আমাদের অন্তরের মধ্যে পরস্পরের প্রতি 
ভালবাসা ও সম্প্রীতি সৃষ্টি করে দিন। আপনি আমাদের মধ্যে সুসম্পর্ক ও 
সৌহার্দ্য প্রদান করুন। আপনি আমাদেরকে শান্তির পথে পরিচালিত করুন, 
ও অপ্রকাশ্য সকল অশ্্ীলতা থেকে রক্ষা করুন। আপনি আমাদের শ্রবণযন্ত্রে, 
এবং আমাদের সন্তানগণের মধ্যে বরকত প্রদান করুন। আপনি আমাদের তওবা 
কবুল করুন। নিশ্চয় আপনি তওবা কবুলকারী পরম করুণাময়। আপনি 
আমাদেরকে আপনার নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের, নিয়ামতের জন্য আপনার 

ংসা করার এবং নিয়ামতকে সসম্মানে গ্রহণ করার তাওফীক প্রদান করুন এবং 
আপনি আমাদের জন্য প্রদত্ত আপনার নিয়ামতকে পূর্ণ করুন ।” 
- আব্দুল্লাহ ইবনু মাসস্উ্দ রো) বলেন, রাসূলুল্লাহ &্ আমাদেরকে 

তাশাহহুদের পরে দু'আর এ বাক্যগুলো শেখাতেন। হাদীসটির সনদ সহীহ।৯ 


*ং আবূ দাউদ (কিতাবুস সালাত, বাবুত তাশাহ্হ্‌দ) ১/২৫২, নং ৯৬৯ (ভারতীয় ১/১৩৯); মুসতাদরাক 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৮৫ 


যিক্র নং ৬৭ : দুআ মাসুর-২ 

০ ০) oli ১ ক ১ ০৮32 0 ৩৫ ১১০ 22 
020 পে] এড 25 09 ০০05 Ch 2S 

উচ্চারণ: “আল্লা-হুম্মা, ইন্নী আনিযু বিকা মিন “আযা-বি জাহান্নাম, 
ওয়া মিন ‘আযা-বিল ক্বাব্রি, ওয়া মিন ফিতনাতিল মা“হ্ইয়া ওয়াল মামা-তি 
ওয়া মিন শার্রি ফিতনাতিল মাসীহিদ্‌ দাজ্জা-ল ৷” 

অর্থ: “হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই- জাহান্নামের 
আযাব থেকে, কবরের আযাব থেকে, জাগতিক জীবনের ও মৃত্যুর ফিতনা 
(পরীক্ষা বা বিপদ) থেকে এবং দাজ্জালের অমঙ্গল থেকে ৷” 

আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ £ বলেছেন, “তোমরা যখন 
তাশাহহুদ শেষ করবে, তখন চারটি বিষয় থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা 
করে (এ দুআটি) বলবে ।৯৩ 


যিক্র নং ৬৮ : দুআ মাসূর-৩ 
০৯৮৫5 CHS ০০৮ ৩০ ০০ ৪ ০ ওত ৮৪ ‘lh 
শোও YY PH (9০ HE Me fe ০109 


উচ্চারণ: আসক আখ্খার্তু ওয়ামা- 
আসরার্তু ওয়ামা- আ'লানৃতু ওয়ামা- আসরাফতু ওয়ামা- আনতা আ'লামু বিহী 
মিন্নী। আনতাল মুকৃাদ্দিমু ওয়া আনতাল মুআখ্খিরু লা- ইলা-হা ইল্লা- আনতা। 

অর্থ: “হে আল্লাহ, আপনি ক্ষমা করে দেন আমার আগের পাপ, পরের 
পাপ, গোপন পাপ, প্রকাশ্য পাপ, আমার বাড়াবাড়ি এবং যে সকল পাপের কথা 
আপনি আমার চেয়ে বেশী জানেন। আপনিই অগ্রবর্তী করেন এবং আপনিই 
পিছিয়ে দেন। আপনি ছাড়া কোন উপাস্য নেই।” 

আলী (রা) বলেন, রাসূলুল্লাহ (88) নামাযের শেষে তাশাহহুদ ও 
সালামের মধ্যবর্তী সময়ে এ কথাগুলো বলতেন ।৯৪ 


হাকিম ১/৩৯৭, মাওয়ারিদুয যামআন ৮/৭৪, জামিউল উসূল ৪/২০৫-২০৬। 
৯* মুসলিম (৫ কিতাবুল মাসাজিদ, ২৫-বাব মা ইউসতা“আযু..) ১/৪১২, নং ৫৮৮ (ভারতীয় ১/২১৮)। 
* মুসলিম (৬-কিতাবু সালাতিল মুসাফিরীন, ২৬- বাবুদ্দুআ ফি..) ১/৫৩৫-৫৩৬ (ভা ২/২৬৩) । 
২৫-- 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিকর ওযীফা ৩৮৬ 


রি রি 
525 ওর পা ২ AL টি A শত ৮৯7 গৈ 55৯ 


250455০৮৮55 ০১ 

উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী যালামৃতু নাফ্‌সী যুলমান কাসীরান ওয়ালা- 
ইয়াগফিরুয যুন্বা ইল্লা- আনতা, ফাগফির্লী মাগফিরাতান মিন “ইনদিকা 
ওয়ার্‌'হামনী ইন্নাকা আনতাল গাফুরুর্‌ রাহীম । 

অর্থ: “হে আল্লাহ! আমি নিজের উপর অনেক যুলুম করেছি, আর আপনি 
ছাড়া গুনাহসমূহ কেউই ক্ষমা করে না, সুতরাং আপনি নিজ গুণে আমাকে ক্ষমা 
করে দিন এবং আমাকে রহম করুন, আপনি বড়ই ক্ষমাশীল ও পরমদয়ালু।” 

আবু বাক্র (রা) রাসূলুল্লাহ (8)-কে বলেন, আমাকে একটি দু'আ শিখিয়ে 
দিন যা আমি নামাযের মধ্যে পড়ব, তখন তিনি এ দু“আটি শিখিয়ে দেন।** 

যিক্র নং ৭০ : দুআ মাসূর-৫ 
7০০ ৪৩০) 4০০৫ : ৩৯৮৯৭ 4৪ ৬০ ০৪ ০০৩ (৮ 
এ ০৩০০ ৩59 LY Ls 8 ০55৪ EL ল্য 
(০ Ef, ০200 ৮০ 8 ০০ LF ০০6 8৫ 
Ll HS ০0 25 ৭ 0 fy coy 8 
০69 ES a Al IN ৯১৪ 5৮ (১৫9 ১০০৪) DN Co 


Lol BY 2০ পতি এড ৪ ৩৪৩ এ] 3950 ৩৫৯) ul 
রত i 2A AI পাত 5 ad A তি £ 5 


০১৩৫০ 5 ৪০০ ৫0 ০০ ঘাস 9 Eli 

উচ্চারণ: আল্লা-হুম্মা, বি-ইলমিকাল গাইবা ওয়া কুদ্রাতিকা “আলাল 
খাল্ক্ি, আ'হ্য়িনী মা- “আলিম্তাল “হায়া-তা খাইরাল্লী, ওয়া তাওয়াফ্ফানী 
ইযা- “আলিমৃতাল ওয়াফা-তা খাইরাল্লী, আল্লা-হুম্মা, ওয়া আস্আলুকা 
খাশ্ইয়াতাকা ফিল গাইবি ওয়াশ শাহাদাতি, ওয়া আস্আলুকা কালিমাতাল 
হাকৃৰি্‌ ফির রিদ্বা- ওয়াল গাছ্বাবি, ওয়া আস্আলুকাল কাাস্দা ফিল ফাকৃরি ওয়াল 


* বুখারী (১৬-কিতাব সিফাতিস সালাত, ৬৫-বাবুদ্দুআ কাবলাস সালাম) ১/২৮৬ (ভারতীয় 
১/১১০); মুসলিম (৪৮-কিতাবুয যিকর, ১৩-..বাফযিয যিকর) ৪/২০৭৮ (ভা ২/৩৪৭)। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৮৭ 


গিনা- ওয়া আস্আলুকা না*য়ীমান লা- ইয়ান্ফাদু, ওয়া আস্আলুকা কুর্রাতা 
“আইনিন লা- তান্কৃাতি“উ, ওয়া আস্আলুকার রিদ্বা- বা‘অদাল ব্বা্ধা-, ওয়া 
উ68887588 ওয়া আস্আলুকা লায্যাতান 

নাযারি ইলা ওয়াজ্হিকা ওয়াশ্‌ শাওকা ইলা- লিকা-য়িকা ফী গাইরি দ্বার্রা-আ 
মুবির্রাতিন ওয়ালা- ফিত্নাতিন মুদ্বিল্লাতিন আল্লা-হুম্মা, যাইয়িন্না- বিষীনাতিল 
ঈমা-নি ওয়াজ'আলনা হুদা-তাম মুহ্তাদীন। 

অর্থ: “হে আল্লাহ, আপনার গাইবী ইলমের ওসীলা দিয়ে এবং আপনার 
সৃষ্টির ক্ষমতার অসীলা দিয়ে (প্রার্থনা করছি), আপনি আমাকে জীবিত রাখুন 
যতক্ষণ আপনি জানবেন যে, জীবন আমার জন্য উত্তম। এবং আপনি আমাকে 
মৃত্যু দান করুন যখন আপনি জানবেন যে, মৃত্যু আমার জন্য উত্তম। হে 
আল্লাহ, আর আমি আপনার কাছে চাচ্ছি গোপনে এবং প্রকাশ্যে আপনার ভীতি । 
এবং আমি আপনার কাছে চাচ্ছি মধ্যম পন্থা দারিদ্র্য এবং সচ্ছলতায়। এবং 
আমি আপনার কাছে চাচ্ছি অফুরন্ত নেয়ামত এবং আমি আপনার কাছে চাচ্ছি 
অবিচ্ছিন্ন শান্তি-তৃপ্তি। এবং আমি আপনার কাছে চাচ্ছি তাকদরের (প্রকাশ 
পাওয়ার) পরে সন্তরষ্টি। এবং আমি আপনার কাছে চাচ্ছি মৃত্যুর পরে শান্তিময় 
জীবন। এবং আমি আপনার কাছে চাচ্ছি আপনার পবিত্র মুখমণ্ডলের প্রতি 
দৃষ্টিপাতের আনন্দ, এবং আপনার সাথে সাক্ষাতের আগ্রহ, সকল ক্ষতিকর 
প্রতিকূলতা এবং বিভ্রান্তিকর ফিতনা-ফাসাদ হতে বিমুক্ত থেকে। হে আল্লাহ, 
আপনি আমাদেরকে সৌন্দর্যময় করুন ঈমানের সৌন্দর্যে এবং আমাদেরকে 
বানিয়ে দিন সুপথপ্রাপ্ত পথপ্রদর্শনকারী |” 


তাবিয়ী সাইব ইবনু মালিক বলেন, একদিন আম্মার ইবনু ইয়াসার (রা) 
আমাদেরকে নামায পড়ালেন। তিনি সংক্ষেপে নামায পড়ালেন। তখন জামাতে 
উপস্থিত কেউ কেউ বলল, আপনি সংক্ষেপেই নামায পড়ালেন। তখন তিনি 
বললেন, আমি এ নামাযের মধ্যে এমন কিছু দু'আ করেছি যেগুলো আমি 
রাসূলুল্লাহ (88) থেকে শুনেছি। এ বলে তিনি উপরের দু'আটি তাদেরকে 
শিখিয়ে দেন। হাদীসটি সহীহ ।৯৬ 

এখানে আম্মার (রা) জামাতে নামাযের মধ্যে এ দোয়াটি পাঠ 
করেছেন। এতে আমরা বুঝতে পারি যে, ফরয ও অন্যান্য “নামাযের মধ্যে’ 
সাজদায় বা তাশাহ্হুদের পরে দুআ মাসুরায় এ মুনাজাত পাঠ করা মাসনূন। 


** নাসায়ী (১৩-কিতাবুস সাহউ, ৬২-নাওউন আখার) ৩/৫৪-৫৬; আহমদ, আল-মুসনাদ ৪/২৬৪; 
হাকিম, আল-মুসতাদরাক ১/৭০৫; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১৭৭। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (28)-এর যিকর ওযীফা ৩৮৮ 


যিক্র নং ৭১ : দুআ মাসূর-৬ 
2:54 5 নারে 


শা পাপী পা পাপা 


2 i 22512 র ০4০? এস এড ৮ তে ৩ ১১৮ 2৮০০9 2 


পা পাতা পা পাপী 


1:০2 25 তিনি 8 
টি 16-1 

All GE 5:৮5) 5 এ ক ১৩ ৩০০ ৮ এ ১৮৪9 জে 
১৫0, 09953 9% ৮৮ ৩ ০৮ ও dh আন 


Sf Af ie 2 ০2 ৩ ৬৪? ৪ Hf IH ৮৫ ৩ ০৮ US 
70 42 0০ 
উচ্চারণ: আল্লা-হুম্মা, ইন্নী আস্আলুকা মিনাল খাইরি কুল্লিহী, “আ-জিলিহী 
ওয়া আজিলিহী, মা- ‘আলিমৃতু মিন্হু ওয়ামা- লাম্‌ আ‘অ্‌লাম । ওয়া আয়ু বিকা 
মিনাশ্‌ শার্রি কুল্লিহী মা- 'আলিমৃতু মিন্হু ওয়ামা- লাম্‌ আ'আ্লাম।। আল্লা-হুম্মা, 
ইননী আস্আলুকা মিন খাইরি মা- সাআলাকা 'আবৃদুকা ওয়া নাবিয়্যুকা (মুহাম্মাদুন 
%), ওয়া আয়ু বিকা মিন শার্রি মা “আ-যা বিহী 'আবৃদুকা ওয়া নাবিয়্যুকা 
(মুহাম্মাদুন 3%) । আল্লা-হুম্মা, ইন্নী আস্আলুকাল জান্নাতা ওয়ামা- ক্বার্রাবা 
ইলাইহা- মিন কাওলিন আও 'আমাল। ওয়া আ‘উযু বিকা মিনান না-রি ওয়ামা- 
কার্রাবা ইলাইহা মিন কাওলিন আও “আমাল। ওয়া আস্আলুকা মা- কুদ্ধাইতা লী 
মিন আমৃরিন আন তার্জ'আলা “আ-ক্বাতাহু রাশাদান। 
অর্থ: “হে আল্লাহ, আমি আপনার কাছে চাই সকল কল্যাণ থেকে: 
নিকটবর্তী কল্যাণ, দূরবর্তী কল্যাণ, আমি যে কল্যাণ সম্পর্কে অবগত আছি এবং 
আমি যে কল্যাণ সম্পর্কে অবগত নই। আর আমি আপনার আশ্রয় গ্রহণ করছি 
সকল অকল্যাণ থেকে: নিকটবর্তী অকল্যাণ, দূরবর্তী অকল্যাণ, আমি যে অকল্যাণ 
সম্পর্কে অবগত আছি এবং আমি যে অকল্যাণ সম্পর্কে অবগত নই। হে আল্লাহ, 
আমি আপনার কাছে সে সকল কল্যাণ চাই যে সকল কল্যাণ চেয়েছেন আপনার 
কাছে আপনার বান্দা এবং আপনার নবী (মুহাম্মাদ &) ৷ হে আল্লাহ, আমি আপনার 
কাছে আশ্রয় চাই সে সকল অকল্যাণ থেকে যে সকল অকল্যাণ থেকে আপনার 
আশ্রয় চেয়েছেন আপনার বান্দা এবং আপনার নবী (মুহাম্মাদ %%)। হে আল্লাহ, 
আমি আপনার কাছে চাই জান্নাত এবং জান্নাতের নিকটে নিয়ে যায় এরূপ সকল 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৮৯ 


কথা বা কাজের তাওফীক । এবং আমি আপনার আশ্রয় চাই জাহান্নাম থেকে এবং 
সেই সব কথা বা কাজ থেকে যা জাহান্নামের কাছে নিয়ে যায়। আর আমি আপনার 
নিকট প্রার্থনা করি যে, আপনি আমার জন্য যা কিছু ভাগ্য নির্ধারণ করেছেন সব 
কিছুর চূড়ান্ত পরিণতি আমার জন্য মঙ্গলময় কল্যাণকর করে দিন।” 

আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ $% তাকে এ দু'আটি শিক্ষা দেন। অন্য 
বর্ণনায় তিনি বলেন, তিনি সালাতে রত ছিলেন। তখন রাসূলুল্লাহ &%) বলেন, তুমি 
পূর্ণ বাক্যাবলি ব্যবহার করবে। সালাতের পরে তিনি এ বিষয়ে প্রশ্ন করলে তিনি 
তাকে এ দুআটি শিখিয়ে দেন। অন্য হাদীসে ইবনু মাসউদ (রো) বলেন, রাসূলুল্লাহ 
(8) তাশাহ্হুদের পরে পাঠের জন্য এ প্রকারের দু'আ শিক্ষা দেন।৯? 


এ সময়ে পাঠের জন্য আরো অনেক দু'আ সুন্নাতে নববীতে শিক্ষা 
দেওয়া হয়েছে। এসকল মাসনূন দু'আ শিক্ষা করে অর্থের দিকে লক্ষ্য রেখে 
তদ্দারা দু'আ করা আমদের কর্তব্য । এছাড়া এ বইয়ের অন্যান্য স্থানে যত 
মাসনূন দুআ লেখা হয়েছে এবং কুরআন হাদীস থেকে যে কোনো দু'আ মুসন্ী 
সালাতের মধ্যে এবং সালামের পূর্বে পড়তে পারেন। 


যিক্র নং ৭২: সালাতের মনোযোগ বৃদ্ধির যিক্র 
wx 5৬০) ০০ 4৬ ১০৪ 

উচ্চারণ : আয়ু বিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম। 

অর্থ : আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি বিতাড়িত শয়তান থেকে। 

উসমান ইবনু আবীল আস (রা) বলেন, আমি বললাম, হে আল্লাহর 
রাসূল, শয়তান আমার ও আমার সালাতের মধ্যে বাধ সাধে এবং আমার কিরাআত 
এলোমেলো করে দেয়। তখন রাসূলুল্লাহ ($%) বলেন: সে শয়তানের নাম: 
খিনযিব ৷ যখন এরূপ অনুভব করবে তখন (উপরের যিক্র) পাঠ করে তোমার বাম 
দিকে থুথু ফেলবে । তিনবার করবে। উসমান (রা) বলেন : আমি এরূপ করলাম, 
ফলে আল্লাহ উক্ত শয়তানকে আমার থেকে দূর করে দিলেন ।৯৮ 

সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সময়ে ও অবস্থায় এরূপ 
ওয়াসওয়াসা হলে মুসাল্লী এ যিকরটি এক বা একাধিকবার পালন করতে পারেন। 
** ইবনু মাজাহ ২/১২৬৪ (ভারতীয় ১/২৭৩); সহীহ ইবন হিব্বান ৩/১৫০; মুসতাদরাক হাকিম 

১/৭০২; হাইসামী, মাজমাউষ যাওয়াইদ ২/১৪২-১৪৩, ২৩২ । হাদীসটি সবগুলি বর্ণনাই সহীহ। 

* মুসলিম (৩৯-কিতাবুস সালাম, ২৫-বাবুত তাআওউয..) ৪/১৭২৮, নং ২২০৩ (ভারতীয় ২/২২৪)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&৪)-এর যিকর ওযীফা ৩৯০ 


৩. ৫. ফরয ও নফল সালাত 


আমরা দেখেছি, বেলায়াতের জন্য সবচেয়ে গুরত্বপূর্ণ ইবাদতকে 
আল্লাহ ফরয করেছেন। ফরযের অতিরিক্ত সকল ইবাদতকেই মূলত “নফল” 
(অতিরিক্ত) বা “তাতাওউ” (এচ্ছিক) বলা হয়। যে সকল নফল সালাত 
যেগুলোর বিষয়ে বেশী গুরুত্ব দিয়েছেন সেগুলোকে “সন্নাতে মুয়াক্কাদাহ” ও 
অন্যগুলোকে “গাইর মুয়াক্কাদাহ' বলা হয়। কিছু সুন্নাত সালাত সম্পর্কে হাদীসে 
বেশী গুরুত্ব প্রদানের ফলে কোন ইমাম ও ফকীহ তাকে ওয়াজিব বলেছেন। 
৩. ৫. ১. সুন্নাত-নফল সালাত বাড়িতে আদায় 


সকল প্রকারের নফল সালাত নিজ বাড়িতে, দোকানে বা কর্মক্ষেত্রে 
আদায় করা উত্তম এবং সুন্নাত। রাসূলুল্লাহ (888) ফরয সালাতের আগের ও 
পরের সকল সুন্নাত সালাত ও অন্যান্য সুন্নাত-নফল সালাত ঘরে আদায় 
করতেন। তিনি এ সকল সালাত ঘরে আদায় করতে উৎসাহ দিয়েছেন। ঘরে 
আদায় করলে সাওয়াব বেশি হয় বলে ঘোষণা করেছেন। তিনি বলেছেন : 


5০ ১14 এ ৮১ 2১৩ ৪৯০০ Jail ৩ 


“ফরয সালাত বাদে সকল সালাত নিজ বাড়িতে পড়া সর্বোত্তম ।”৯৯ 
তিনি আরো বলেন: 


34৩০ Lp Val এ ডি ০০৮০০ ও Nah TUL এড 15) 
/ 4১৩ ৮০৪ ৬০০৬ bod 
“মসজিদের (জামাতে) সালাত আদায় হয়ে গেলে তোমরা তোমাদের 
বাড়ির জন্যও সালাতের কিছু রেখে দেবে । কারণ সালাতের জন্য মহান আল্লাহ 
তার বাড়িতে কল্যাণ ও মঙ্গল দান করবেন ।”১০০ 
আবদ ইবনু সা'দ (রা) বলেন, আমি রাসূলুল্লাহ ৪৫) -কে প্রশ্ন 
করলাম: কোন্টি উত্তম, বাড়িতে না মসজিদে সালাত পড়া? তিনি বললেন: 
১2] ৮ জি ভি পরেন ১১৩ ০০ ০৮ HHL ল ও] ওঠ না 
৫০2 BG MY aml ৬ 2০ 
৬৩৮ ৯৮৪ ৫২-বাব সালাতিল্লাইল) ১/২৫৬ (ভার ১/১০১); মুসলিম (৬-কিতাব 


সালাতিল মুসাফিরীন, ২৯- উল 91 ১/৫৩৯ (ভারতীয় ১//২৬৬)। 
০০ মুসলিম ডে-কিতাব সালাতিল মুসাফিরীন, ২৯-ইসতিহবাব সালাতিন্নাফিলা) ১/৫৩৯ (ভা ১/২৬৫)। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৯১ 


“তুমি তো দেখছ যে, আমার বাড়ি মসজিদের কত কাছে। তা সত্ত্বেও 
আমি মসজিদে সালাত না পড়ে বাড়িতে সালাত পড়া পছন্দ করি, একমাত্র ফরয 
সালাত বাদে ৷” হাদীসটি সহীহ ।১০১ 

সুন্নাত-নফল সালাত ঘরে পড়ার ফযীলতে অন্য হাদীসে তিনি বলেন: 

বুল এ 45৫0 0 ৮ 9৫ EE 4১৩০ এ এ ও 05%। 29০০ fai 

“যেখানে মানুষ দেখতে পায় সেখানে সুন্নাত-নফল সালাত পড়ার চেয়ে 
নিজ বাড়িতে তা আদায় করার ফযীলত এত বেশি যেমন নফল সালাতের উপরে 
ফরয সালাতের ফযীলত ।” হাদীসটি হাসান ।১০২ 

সকল সুন্নাত-নফল সালাত মসজিদে আদায় করা জায়েয, কিন্তু বাড়িতে 
পালন করা উত্তম। হানাফী মাযহাবের ইমামগণ উল্লেখ করেছেন যে, বাড়ি যদি 
মসজিদ থেকে দূরেও হয় তাহলেও বাড়িতে এসে সুন্নাত আদায় করা উত্তম! 
পথ চলার কারণে সুন্নাত আদায়ে দেরি হলে কোনো অসুবিধা নেই।১০৩ 


সুন্নাত-নফল সালাত মসজিদে আদায় করলে স্থান পরিবর্তন বা 
কথাবার্তার মাধ্যমে ফরয ও সুন্নাতের মধ্যে বিরতি ও ব্যবধান সৃষ্টি করতে 
নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ 3% ৷ সুন্নাত সালাত আদায় করেই সে স্থানেই ফরয 
শুরু করা বা ফরয আদায় করে সে স্থানেই সুন্নাত শুরু করতে তিনি আপত্তি 
করেছেন। সাহাবী সাইব ইবন ইয়াধীদ (রা) বলেন: 


CSU AL Bylo LIL EA 
Co BC এ ১৩১3৩ 2 0০9 955 এ LLNS লও 
442 এ) ২৯০০ ০৬ EPS HET ৩৮ ৯০৬ Ula ৯ আপ 
EPS HSE ৩৮ ৯১০৬ ৫১৩ ০৮৯) ৯০০০৮ 3 এ ৩৬ 
“আমি খলীফা মুআবিয়া (রা)-এর সাথে মসজিদের বিশেষ ঘরে জুমুআর 
সালাত পড়ি । ইমামের সালাম ফেরানোর পর আমি আমার স্থানে দাড়িয়ে (সুন্নাত) 


সালাত পড়লাম ৷ মুআবিয়া (রা) এসে আমাকে ডেকে পাঠালেন এবং বললেন: আর 
কখনো এরূপ করবে না। যখন জুমুআর সালাত আদায় করবে তখন অন্তত 


১১ ইবন মাজাহ (৫-কিতাব ইকামাতিস সালাত, ১৮৬-বাব মা জাআ ফিত তাতাওউ ফিল বাইত) ১/৪৩৯, 
নং ১৩৭৮ (ভারতীয় ১/৯৮); আলবানী, সহীহুত তারগীব ১/২৫০। 

২ বাইহাকী, শু'আবুলঈমান ৩/১৭৩; আলবানী, সাহীহাহ ১১/৭; সহীহুত তারগীব ১/২৫০ 

১০০ হাশিয়াতুত তাহতাবী, পৃ. ৩১২-৩১৩। 


১০. 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%%)-এর যিকর ওযীফা ৩৯২ 


কথাবার্তা না বলে বা উক্ত স্থান থেকে বের না হয়ে তার সাথে অন্য (সুন্নাত-নফল) 
সালাত জুড়ে দেবে না। কারণ রাসূলুল্লাহ £& আমাদেরকে নির্দেশ দিতেন, দু 
সালাতের মাঝে কথাবার্তা বলা বা সে স্থান থেকে বের হওয়ার আগে এক সালাতের 
সাথে অন্য সালাত সংযুক্ত না করতে ।”১০৪ 

ইমাম তাহাবী এ বিষয়ে আরো কয়েকটি হাদীস উল্লেখ করে বলেন: 


ST Sac bl 22130, ৬৪610 ৯১৩ 9 ঠ% 41 Sst 
J AE LOE is US EE ATIC Sn bb CY 
Me ৪৯ ০ ৩ dl LE 996 এ ও এ ৮৪৭ IY ES এ 
০5০০0 শিস ০৯ AS এ 965520২৪৪১৫ Pai 
ol 3৩ ৪৪239 ০৩ ০০০9৯ এ ১৮০ এ চর 5990 ১০০ 
“এ সকল হাদীসে রাসূলুল্লাহ 48 ফরয সালাতের সাথে নফল সালাত 
সংযুক্ত করতে নিষেধ করেছেন। অন্য স্থানে এগিয়ে যাওয়া বা অনুরূপ কোনো 
কর্মের মাধ্যমে উভয়ের মাঝে বিরতি ও বিভাজন তৈরি না করে উভয় সালাতকে 
সংযুক্ত করতে তিনি নিষেধ করেছেন৷ ... ইবন আব্বাস রো) মাগরিবের পরের দু 
রাকআত সুন্নাত নিজের বাড়িতে না গিয়ে পড়তেন না। ফরয ও নফলের মাঝে 
বিরতি ও বিভাজনের জন্যই তিনি এরূপ করতেন। আবূ জাফর (তাহাবী) বলেন: 
আমরা (হানাফী ফকীহগণ) ফরয ও নফল সালাতের মধ্যে এ ভাবে বিরতি ও 
বিভাজন প্রদান করা মুসতাহাব মনে করি। কারণ এ অধ্যায়ের হাদীসগুলোতে 
রাসূলুল্লাহ £%& এরূপ নির্দেশ প্রদান করেছেন ।”১০৫ 
ইমাম তাহাবী আরো বলেন: 


০ ১) ৫ ০০৯1 5190 ৩৫ ৪১৩০ ওত ৩৯ জু এ rN, 
MSS 92454 ৩৮ ০০১ ৯৮ ১ ০ এ ৬১০০ SH ২ ও ০০৬ (555 
“রাসূলুল্লাহ $%-এর সুন্নাত: কেউ যদি পাচ ওয়াক্ত সালাতের মধ্যে কোনো 


সালাত আদায় করে এবং এরপর উক্ত মসজিদেই ফরযের পরে নফল পড়তে চায় 
তবে স্থানপরিবর্তন বা কথাবার্তা না বলে যেন সে তা না করে।”১০৬ 


১০৪ মুসলিম (৭-কিতাবৃল জুমুআহ, ১৮-বাবুস সালাতি বা'দাল জুমুআ) ২/৬০১ (ভারতীয় ১/২৮৮)। 
১০৫ তাহাবী, শারহু মা“আনিল আসার (শামিলা) ২/১৬২। 
১০৬ তাহাবী, শারহু মুশকিলিল আসার (শামিলা) ৯/১১০। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৯৩ 


৩. ৫. ২. সুন্নাত সালাত ও সন্নাত পদ্ধতি 
পাচ ওয়াক্ত ফরয নামাযের আগে ও পরে ১০ বা ১২ রাক“আত নামায 
রাসূলুল্লাহ %& নিয়মিত পড়তেন ও পড়তে উৎসাহ দিয়েছেন। উম্মুল মুমিনীন 
উম্মু হাবীবা (রা) বলেন, রাসূলুল্লাহ (3%) বলেন: | 
SL) BUMS BS Yd পর oe 
০2579 585) 05 ৩০ বে ৬৩ ধলে 2) ৪৩ 4% 
Adi ০১৩০0 ০৪9) lah ০59 ০০০০ এ ০৪55 এ 
“যদি কোনো মুসলিম প্রতিদিন ফরয বাদে অতিরিক্ত ১২ রাকআত 
রাখবেন: যোহরের পূর্বে ৪ রাকআত ও পরে ২ রাকআত, মাগরিবের পরে ২ 
রাকআত, ইশার পরে ২ রাকআত ও ফজরের পূর্বে ২ রাকআত ।”১০৭ 
আয়েশা (রা) থেকে পৃথক সহীহ সনদে এ অর্থে হাদীস বর্ণিত।১৮ ইবন 
উমার (রা) যোহরের পূর্বে দু রাকআত সুন্নাত সালাতের কথা বর্ণনা করেছেন। 
ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান শাইবানী বলেন: 
0:০৯ ৩৮ ৩ SU ৬০৩ এত ০০০8০] এআ (55 Do ol 
UES) ০০০৭৪ ০১৩০ ০৪৪ UES ini y USS) AB 09 de সু এ J) 
৩৮ ll ও আশা এ she 99৬১ তক) ৪৮৬৭ ৯৩০ ৭১ এও 
ঠ 5 ০1৬৪ 433 ০ ৯১১৫০ ০৬ ২ ০৪ এও LUI Im na 
bul ০৫৮ 05 has ৩৬ 
“ফরয সালাতের পর এচ্ছিক (নফল) সালাতের অধ্যায় । আমাদেরকে 
যোহরের পূর্বে ২ রাকআত, পরে ২ রাকআত এবং মাগরিবের পরে ২ রাকআত 


সালাত তার বাড়িতে আদায় করতেন এবং তিনি ইশার পরে ২ রাকআত আদায় 
করতেন। আর তিনি জুমুআর পরে মসজিদে কোনো সালাত আদায় করতেন না। 


১০৭ মুসলিম (৬-কিতাব সালাতিল সুসাফিরীন, ১৫-বাব ফাদলিস সুনান..) ১/৫০২-৫০৫ (ভা ১/২৫১); 
তিরমিযী (আবওয়াবুস সালাত, ১৮৯-বাব... ফীমান সাল্লা ফী ইআওমিন...) ২/২৭৪ ভে ১/৯৪)। 
১০৮ ইবন মাজাহ (৫-কিতাব ইকামাতিস সালাত, ১০০-... ইসনাতাই আশরাতা...) ১/৩৬১ (ভারতীয় ১/৮০)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিকর ওযীফা ৩৯৪ 


মসজিদ থেকে (গৃহে) ফিরে তিনি দু রাকআত সালাত আদায় করতেন। মুহাম্মাদ 
বলেন এ হলো এচ্ছিক বা নফল সালাত। এটি সুন্দর। রাসূলুল্লাহ 3% যোহরের 
পূর্বে চার রাকআত আদায় করতেন বলেও আমরা জেনেছি ...1”১০৯ 

ফজরের দু রাক'আত সুন্নাতকে রাসূলুল্লাহ ৪ অত্যন্ত গুরুত্ব দিতেন। 
সফরে, বাড়িতে, ব্যস্ততা বা কোনো কারণে তিনি তা ছাড়তেন না। এজন্য 
কোনো কোনো আলিম এ দু রাক'আতকে ওয়াজিব বলেছেন। ফজরের সুন্নাত 
সর্বদা (সফর ছাড়া) তার নিজ বাড়িতেই আদায় করতেন। কখনো আযানের 
পরেই এবং কখনো জামা'আত শুরু হওয়ার পূর্ব মুহূর্তে তিনি নিজ বাড়িতে 
সুন্নাত সালাত আদায় করে এরপর মসজিদে গিয়ে জামা'আতে দীড়াতেন। তিনি 
তা সংক্ষেপে আদায় করতেন। সাধারণত তিনি সুরা ফাতিহার পরে প্রথম 
রাক'আতে সুরা কাফিরূন এবং দ্বিতীয় রাকাতে সূরা এখলাস পাঠ করতেন এবং 
কখনো প্রথম রাকাতে সূরা বাকারার ১৩৬ আয়াত ও দ্বিতীয় রাকাতে সূরা আলে 
ইমরানের ৫২ নং আয়াত বা ৬৪ নং আয়াত তিলাওয়াত করতেন 1৯১ আযানের 
পরেই সুন্নাত আদায় করলে তিনি সাধারণত জামাত শুরু হওয়া পর্যন্ত তার স্ত্রীর 
সাথে কথা বলতেন অথবা ডান কাতে শুয়ে থাকতেন। 


ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পরে দু রাক'আত সুন্নাত ছাড়া কোনো 
প্রকার সালাত আদায় করতে রাসূলুল্লাহ (3%) নিষেধ করেছেন। ফজরের সুন্নাত 
ও ফরযের মধ্যবর্তী সময়ে কোনো মাসনূন যিক্রও নেই। 
পরে বা ফরজের ফরয সালাতের পরেই আদায়ের নির্দেশনা দিয়েছেন রাসূলুল্লাহ 
| আবূ হুরাইরা (রা) বলেন, ০১৪ 

বি 

“যে ব্যক্তি ফজরের দু রাকআত সুন্নাত আদায় করতে না পারবে সে 
যেন সূর্যোদয়ের পরে তা আদায় করে ।”১১১ 

অন্য হাদীসে কাইস ইবন আমর (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (3%)- 
এর সাথে ফজরের সালাত আদায় করি। তিনি সালামের পর ঘুরে দেখেন আমি 
আবার সালাত আদায় করছি। তিনি বলেন: 
El ra Mala মুসাফিরীন ত দস সুনান) ১/৫০২ (ভারতীয় ১/২৫০)। 


১১৯ তিরমিযী (আবওয়াবুস সালাত, ১৯৭-বাব মা জাআ ফী ইআদাতিহিমা...) ২/২৮৭ (ভারতীয় ১/৯৬); 
আলবানী, সাহীহাহ (শামিলা) ৫/৪৭৮ (৩৬০)। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৯৫ 
SSS এ) 4 05০০ UE EST তে ৪০1৩৩ ০৯ 
5১৬ 0 AEST ০9 
“দু সালাত কি একসাথে (একই সালাত কি একসাথে দুবার)? 
ফজরের সালাত তো দু রাকআত! আমি বললাম: হে আল্লাহর রাসূল, আমি 
ফজরের দু রাকআত সুন্নাত আগে আদায় করতে পারি নি; এজন্য তা এখন 
আদায় করছি। তখন তিনি বলেন: তা হলে অসুবিধা নেই।”১১২ 
তিনি নিষেধ করেছেন । আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (48) বলেন: 
LAL 3129০ 98 Na এক 


“সালাতের ইকামত হয়ে গেলে ফরয সালাত ছাড়া অন্য কোনো 
রিভার 


উট 5 40 ০35 এ ০০) 590০ ৬ 


77515572284 
“ফজরের সালাতের ইকামত হলো । রাসূলুল্লাহ 3% দেখেন মুআয্যিনের 
ইকামতের সময় এক ব্যক্তি (সুন্নাত ২ রাকআত) সালাত আদায় করছে। তখন 
তিনি বলেন: তুমি কি ফজরের সালাত চার রাকআত পড়বে?”১১৪ 
অন্য হাদীসে আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) বলেন: 
রিচি SAE 0 ERS 78722 ৫ ০ ০12০ LAS ক 
১৮ 2 (Leet 05) ভি ৯৪৫৩ ৮ ১১৮ cal 
০1 ৭:49 4১5০3 426 40 ৩০ dh ০555 
“ফজরের সালাতের ইকামত হওয়ার পরে একব্যক্তি (অন্য বর্ণনায় 


কাপড় ধরে টান দিয়ে বলেন: তুমি কি ফজর চার রাকআত পড়বে?”১৫ 


১১২ তিরমিযী (আবওয়াবুস সালাত, জি Ag hose Syncs ies Be ৬০০ ১/৯৬); আবু 
দাউদ ১/৪৮৯; হাকিম, আল-মুসতাদরাক ১/৪০৯; আলবানী; সহীহ ওয়া যায়ীফ সুনানিত ১/৪২২; 
সহীহ আহী দাউদ ৫/৫ হাকিম, ইবন হিব্বান, যাহাবী ও আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। 

*১* মুসলিম (৬-কিতাব সালাতিল মুসাফিরীন, ৯ ৯-বাব কারাহাতিশ শুরুয়ি ফিন নাফিলা) ১/৪৯৩ (ভা ১/২৪৭) । 

৯৯৪ বুখারী রে -কিতাবুল জামাআত, ১০-বাব ইযা উকিমাতিস সালাত) ১/২৩৫ (ভারতীয় ১/৯১); মুসলিম (৬- 
কিতাবু সালাতিল মুসাফিরীন, ৯-বাব কারাহাতিশ শুরুয়ি ফিন নাফিলা.. 1 যর 1585) 

১৫ আহমদ, আল-মুসনাদ ১/২৩৮, ৩৫৪ । শাইখ আরনাউত হাদীসটিকে হাসান বলেছেন 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিক্র ওযীফা ৩৯৬ 


আব্দুল্লাহ ইবনু সারজিস (রা) বলেন, রাসূলুল্লাহ $% ফজরের সালাত 
আদায় করছিলেন। এমতাবস্থায় একব্যক্তি এসে মসজিদের এক পার্খে দু 
রাকআত সালাত আদায় করলো। এরপর রাসূলুল্লাহ %-এর সাথে জামাতে 
শরীক হলো । সালাত শেষ করে রাসূলুল্লাহ 3% তাকে বলেন: 
০ ৬০১০ 2৩০০9 ৩০১০৫ রন ১৪৯ sh 09৬ U 


“তুমি তোমার কোন্‌ সালাতকে ধর্তব্য বলে গণ্য করবে? তোমার 
একাকী সালাত? না আমাদের সাথে যে সালাত আদায় করলে সে সালাতঃ”১১৬ 

ইমাম আযম আবু হানীফা (রাহ) ও কুফার কোনো কোনো ফকীহ ফজরের 
ফরয সালাত শুরু হওয়ার পরেও জামাতের স্থান থেকে দূরে সুন্নাত আদায়ের 
অনুমতি দিয়েছেন। তারা তিনটি শর্ত করেছেন: (১) ফজরের জামাত না পাওয়ার 
সম্ভাবনা থাকবে না, (২) জামাতের কাতারের মধ্যে, সাথে বা সন্নিকটে সুন্নাত পড়া 
যাবে না এবং (৩) সুন্নাত পড়েই সরাসরি ফরয শুরু করা যাবে না; স্থান পরিবর্তন 
করে সুন্নাতকে ফরয থেকে বিচ্ছিন্ন করতে হবে। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা), 
আব্দুল্লাহ ইবন আব্বাস (রা), আব্দুল্লাহ ইবন উমার (রো), আবূ দারদা (রা) প্রমুখ 
সাহাবী এবং কতিপয় তাবিয়ী থেকে বর্ণিত যে, তারা ফজরের ফরয সালাতের 
জামাত শুরু হওয়ার পরেও মসজিদের বাইরে, রাস্তায় বা মসজিদের দূরবর্তী কোনো 
কোণে সুন্নাত পড়ে জামাতে শরীক হতেন ।১১৭ 

সামগ্রিক বিবেচনায় জামাত শুরু হওয়ার পরে মসজিদে প্রবেশ করলে 
সুন্নাত না পড়ে জামাতে শরীক হওয়া এবং জামাতের পরে বা সূর্যোদয়ের পরে 
সুন্নাত পড়াই নিরাপদ ও অধিক সাবধানতামূলক বলে প্রতীয়মান হয় । 


যোহরের পূর্বের চার রাকআত সুন্নাত সালাতকে রাসূলুল্লাহ 4 বিশেষ 
গুরুত্ব প্রদান করতেন। তিনি বলেন: “যোহরের আগের চার রাকআত সালাত 
শেষরাতের (তাহাজ্জুদের) সালাতের সাথে তুলনীয় ।” (হাদীসটি সহীহ)।৯৮ 
অন্য হাদীসে আয়েশা (রা) বলেন, “রাসূলুল্লাহ 3 যোহরের আগে চার রাকআত 
ও ফজরের আগে দু রাকআত পরিত্যাগ করতেন না ।”১১৯ 

কোনো কোনো ফকীহ দু রাকআতের পর সালাম বলে আবার দু 
রাকআত- এভাবে চার রাকআত আদায় করা উত্তম বলেছেন। কারণ হাদীসে বলা 
১১৬ মুসলিম (৬-কিতাব সালাতিল মুসাফিরীন, ৯-বাব কারাহাতিশ শুরুয়ি) ১/৪৯৩ (ভারতীয় ১/২৪৭)। 
১১৭ তাহাবী, শারহ মা'আনীল আসার (শামিলা) ২/১৬২-১৬৯। 


৯৯৮ আলবানী, সাহীহাহ ৩/৪১৬, ৪/৫ ৷ 
১১ বুখারী (২৬-আবওয়াবুত তাতাওউ, ১০-বাবুর রাকআতান কাবলায যুহর) ১/৩৯৬ (ভা ১/১৫৭)। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৯৭ 


হয়েছে: “রাত ও দিবসের সালাত দু রাকআত করে” 1১২০ অন্যান্য ফকীহ 
বলেছেন যে, চার রাকআত একত্রে আদায় করাই উত্তম। এ মতভেদটি একাত্তই 
উত্তম অনুত্তম নিয়ে । দু রাকআত করে চার রাকআত অথবা একত্রে চার রাকআত 
যেভাবেই আদায় করা হোক মুমিন নির্ধারিত সাওয়াব পাবেন, ইনশা আল্লাহ। 
হাদীস পর্যালোচনায় এ চার রাকআত সালাত একত্রে আদায় করাই 
সুন্নাত বলে প্রতীয়মান হয় । আবূ আইউব (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেন: 
৮ কোঠা তি € CELLS es ০ bh 03 8 
“যোহরের আগে মাঝে (দ্বিতীয় রাকআতে) সালাম না দিয়ে চার 
রাকআত সালাতের জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়।৯২১ 


তাবিয়ী আসিম ইবন দামুরা বলেন, আমরা আলী (রা)-কে রাসূলুল্লাহ 
£&-এর দিবসকালীন নফল সালাত (J 0.১ 495 4 ০.০ এ ০১০১ 6৯৮০ 
সম্পর্কে জিজ্ঞাস করলাম । তিনি বলেন, তোমরা তো তা পালন করতে পারবে 
না। আমরা বললাম, আপনি বলুন, আমরা যে যতটুকু পারি পালন করব । তখন 
তিনি বলেন: রাসূলুল্লাহ %% ফজরের সালাতের পরে সূর্যোদয় পর্যন্ত কোনো 
সালাত পড়তেন না। আসরের সময় পশ্চিম আকাশে যেখানে সূর্য থাকে পূর্ব 
আকাশে সে পরিমান উপরে উঠলে তিনি দু রাকআত সালাত আদায় করতেন। 
এরপর যখন সূর্য আরেকটু উপরে উঠে যোহরের সময় যতটুকু পশ্চিমে থাকে সে 
পরিমাণ পূর্বদিকে থাকত তখন তিনি চার রাকআত সালাত আদায় করতেন। 
সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পরে তিনি যোহরের পূর্বে চার রাকআত সালাত 
পড়তেন। যোহরের পরে তিনি দু রাকআত সালাত পড়তেন। এরপর আসরের 
পূর্বে চার রাকআত সালাত পড়তেন । আলী (রা) বলেন: 


০ 

্ Pa ০351 0529 ০০৯9 ০০৭ A ৩৮ ৫০ 
%% এ সকল সালাতের প্রতি দুই রাকআতে আল্লাহর 
নিকটবর্তী ফিরিশতাগণ, নবীগণ ও তাদের অনুসারী মুমিন সুসলিমগণের প্রতি 


৯২০ ইবন মাজাহ (৫- বিবার লি ১৭২-বাব.. সালাতিল্লাইলি.. .) ১/৪১৯ ভিন ১/৯৩)। 
১ ইবন মাজাহ (৫-কিতাব ইকামতিস সালাত, ১০৫-বাব ফিল আরবায়ি...) ১/৩৬৫ (ভারতীয় 
টি 'আবওয়াবুস সালাত, ১৬-বাব..ফিস সালাত ইনদাষ যাওয়াল) ২/৩৪২ (ভা ১/১০৮); পে 
সহীহ Sle সাহীহ ওয়া যায়ীফুল জামি ২/৩৮৭; সাহীহাহ ৪/৫, ১৪/১৬। 
দুর্বল সনদে বর্ণিত; তবে তিনটি সনদের সমন্বয়ে তা হাসান হওয়ার যোগ্য । 


4 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিকর ওযীফা ৩৯৮ 


সালাম পেশ করতেন (অর্থাৎ প্রতি দু রাকআতে তাশাহ্হুদ পাঠ করতেন)। আর 
চার রাকআতের শেষে একবারে সালাম বলতেন ৷” হাদীসটি হাসান ।১২২ 
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, যোহরের আগে, পরে ও আসরের 
আগে পালনীয় চার রাকআত সুন্নাত সালাত একত্রে পড়াই সুন্নাত ও উত্তম । এ 
বিষয়ে শাইখ নাসিরুদ্দীন আলবানী বলেন: “সর্বশেষে সালাম বলতেন” এ কথা 
প্রমাণ করে যে, দিবসের চার রাকআত বিশিষ্ট সুন্নাতের ক্ষেত্রে দু রাকআতে 
সালাম না বলে চার রাকআত একত্রে আদায় করে সালাম বলাই সুন্নাত ।.. এ 
কথাটি দ্যর্থহীনভাবে প্রমাণ করে যে, দিবসের চার রাকআত বিশিষ্ট এ সকল 
সালাতের প্রথম তাশাহ্হুদের পর সালাম বলা হবে না। ....1”১২৩ 
যোহরের চার রাকআত সুন্নাত ফরযের পূর্বে পড়তে না পারলে 
জামাতের পরে তা আদায় করা সুন্নাত। আয়েশা (রা) বলেন: 
2০০১৩ 98005 4004 নু ১৩ ঞ গে 
“রাসূলুল্লাহ & যোহরের পূর্বে রাকআত আদায় করতে না পারলে তা 
যোহরের পরে আদায় করতেন ।” হাদীসটি হাসান 1১২৪ 
যোহরের পরের নিয়মিত সুন্নাত দু রাকআত । তবে এসময়ে চার 
রাকআত পড়া যেতে পারে। উম্মু হাবীবা (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেন: 
3টি 50৮ এ নে ১৪৮3 ৩৩৪০ পে রদ ৬৬০ ৬ 
“যে ব্যক্তি যোহরের পূর্বে চার ও পরে চার রাকআত সালাত নিয়মিত আদায় 
করবে আল্লাহ তার জন্য জাহান্নামকে নিষিদ্ধ করবেন ।” হাদীসটি সহীহ ।৯২৫ 
যোহরের পরের নিয়মিত দু রাকআতের পরে আরো দু রাকআত 
আদায় করে বা পৃথক চার রাকআত আদায় করে এ হাদীসটি পালন করা যায়। 
আসরের পূর্বেও দু বা চার রাকআত সালাত আদায় করতে রাসূলুল্লাহ & 
উৎসাহ দিয়েছেন। উপরের সহীহ হাদীসটিতে আমরা দেখেছি যে, রাসূলুল্লাহ 4 
আসরের পূর্বে চার রাকআত সালাত পড়তেন। অন্য হাদীসে আলী (রা) বলেন, 
“রাসূলুল্লাহ 3% আসরের পূর্বে দু রাকআত সালাত পড়তেন ।”১২৬ 
রি মারার সি ভালে উন সাত টিটি 
৯২০ আলবানী, সাহীহাহ ১/২৩৬ ৷ 
৯২ তিরমিযী (আবওয়াবুস সালাত, ২০০-বাৰ মিনহু) ২/২৯১, নং ৪২৬ (ভারতীয় ১/৯৭)। 
১৫ তিরমিযী (আবওয়াবুস সালাত, ২০০-বাব মিনহ) ২/২৯২-২৯৪, নং ৪২৭০২৮ (ভার ১/৯৮); নাসায়ী 


৩/২৬৫; ইবন মাজাহ ১/৩৬৭; আহমদ, আল-মুসনাদ ৬/৩২৬; আলবানী, সহীহত তারগীব ১/১৪২। 
৯২৬ আবূ দাউদ (কিতাবুস সালাত, বাবুস সালাত কাবলাল আসর) ২/২৩ (ভারতীয় ১/১৮৩) হাদীসটি হাসান। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৩৯৯ 
অন্য হাদীসে ইবনু উমার (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেন: 
Uf Lali 03 Lo 9 এ ০৮০ 
“যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকআত সালাত আদায় করে তাকে 
আল্লাহ রহমত করুন ।” হাদীসটি হাসান ।৯২+ 
ফজর, মাগরিব, ইশা ও জুমআর পরের দু রাকআত সুন্নাত সালাত 
27579 78 


MA +০০০১" 


a) 5. ০৯০৩৭ এ ৮০ ৪০ এ ০০ ৮০০ 
22555875222 
৪ 88 se PHY BC CNT nd এ ৩৩ 
“আমি রাসূলুল্লাহ $-এর সাথে যোহরের পূর্বে ২, পরে ২, মাগরিবের 
পরে ২, ইশার পরে ২.ও জুমুআর পরে ২ রাকআত সালাত পড়তাম । মাগরিব, 
ইশা ও জুমআর পরের সালাত তার সাথে তার বাড়িতে পড়তাম । আর তিনি 
ফজরের পূর্বে সংক্ষিপ্ত দু রাকআত সালাত পড়তেন; কিন্তু সে সময়ে আমি তার 
ঘরে প্রবেশ করতাম না।”১২৮ 
রাসূলুল্লাহ 3% মাগরিবের সুন্নাতেও ফজরের সুন্নাতের মত প্রথম রাকআতে 
সুরা কাফিরূন এবং দ্বিতীয় রাকআতে সূরা ইখলাস পাঠ করতেন ।১২৯ 


উপরের নিয়মিত নফল-সুন্নাত সালাত ছাড়াও যত বেশি সম্ভব নফল 
সালাত আদায় করতে রাসূলুল্লাহ $% উৎসাহ দিয়েছেন। নিষিদ্ধ সময়গুলো ছাড়া 
সকল সময়ে ইচ্ছামত বেশি বেশি সালাত আদায় করার চেষ্ট করা মুমিনের উচিত। 
যোহরের আগে, পরে, আসরের -আগে, মাগরিবের পরে বা ইশার পরেও ইচ্ছা 
করলে মুমিন আরো বেশি নফল সালাত দু রাকআত করে আদায় করতে পারেন । 

এক সাহাবী প্রশ্ন করেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কর্ম কী? উত্তরে 
রাসূলুল্লাহ (8) বলেন: “তুমি আল্লাহর জন্য বেশি বেশি সাজদা করবে (বেশি বেশি 
১২৭ তিরমিযী (আবওয়াবুস সালাত, ২০১-বাব..আরবা কাবলাল আসর) ২/২৯৫ (ভা ১/৯৮)। হাদীসটি হাসান। 
বন তাতাওউ, ৫-বারুত তাতাওউ বা'দা মাকতৃবা) ১/৩৯৩ (ভা ১/১৫৭); মুসলিম (৬- 

কিতাব সালাতিল মুসাফিরীন, ১৫-বাব ফাদলিস সুনান, ইল নং ৭২৯ জি ১/২৫২)। 


২» তিরমিযী (আবওযাবুস সালাত, ২০২-বাব..রাকআতাইন বা টির ২/২৯৬, রে ৪৩১; (ভা 
১/৯৮); নাসায়ী ২/১৭০; আলবানী, জারি 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%)-এর যিকর ওযীফা ৪০০ 


নফল সালাত আদায় করবে); কারণ তুমি যখনই আল্লাহর জন্য একটি সাজদা কর, 
তখনই তার বিনিময়ে আল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করেন এবং তোমার 
একটি পাপ মোচন করেন ।”১৩০ অন্য এক সাহাবী রাসূলুল্লাহ (8) -এর নিকট 
আবেদন করেন যে, তিনি জান্নাতে তার সাহচর্য চান। তিনি বলেন: “তাহলে বেশি 
বেশি সাজদা করে (নফল সালাত আদায় করে) তুমি আমাকে তোমার বিষয়ে 
সাহায্য কর।”১৩১ অন্য হাদীসে রাসূলুল্লাহ (&) বলেছেন : “সালাত সর্বশ্রেষ্ঠ বিষয়, 
কাজেই সাধ্যমত যত বেশি সম্ভব (নফল) সালাত আদায় করবে ।”১০২ 

বিশেষ নির্দেশনা দিয়েছেন রাসূলুল্লাহ ৯ । এক হাদীসে তিনি বলেন: 


৮০৮ rh ৪৬ ০৫ ৬ ৬০9 এ 0৬ 
15781522482 88172755225 বি 2 গান 
Cf ডেট 0 TA ৮20 4০ ও 55৫ 290০9 
৪০৯0০ UI ০৬ উর পেন 44০০ 
“যদি কেউ জুমুআর দিনে গোসল করে, তার কাছে কোনো সুগন্ধি 
থাকলে তা মাখে, তার সবচেয়ে ভাল পোশাক থেকে পরিধান করে, এরপর 
মসজিদে গমন করে এবং মসজিদে গিয়ে তার সাধ্যমত-আল্লাহর মর্ষিমত 
যতবেশি পারে (সুন্নাত-নফল) সালাত আদায় করে, কাউকে কষ্ট দেয় না, কারো 
ঘাড়ের উপর দিয়ে যায় না, দুজনের মাঝে সরিয়ে জায়গা করে না, এরপর 
নীরবে খুতবা শুনে এবং সালাত আদায় করে, তবে তার এই জুমুআ থেকে 
পরবর্তী জুমুআ পর্যন্ত পাপের মার্জনা হবে ।১৩ 
তাবিয়ী নাফি বলেন: 
44০৫০ পর LY আন এ ১০ ০৬59 & 


Ar eer os 


HI) ০4 ON MSG ০৩০ ST 


* মুসলিম (৪-কিতাবুস সালাত, ৪৩-বাব ফাদলিস সুজুদ) ১/৩৫৩, নং ৪৮৮ (ভা ১/১৯৩) । 

**১ মুসলিম (৪-কিতাবুস সালাত, ৪৩-বাব ফাদলিস সূজূদ) ১/৩৫৩, নং ৪৮৮ (ভা ১/১৯৩) । 

১৩২ হাইসামী, মাজমাউয যাওয়াইদ ২/২৪৯, আলবানী, ৯৫ তারগীব ১/২২৬। হাদীসটি হাসান। 

১ আবূ দাউদ (কিতাবৃত তাহারা, বাবুন ফিল গুসলি ইয়াওয়াল জুমুআ) ১/৯৪ (ভা ১/৫০) হাইসামী, 
মাজমাউয যাওয়াইদ ২/১৭১, ১৭৫। হাদীসটি সহীহ । 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪০১ 


ইবন উমার (রা) মসজিদে প্রবেশ করে জুমুআর আগে দীর্ঘ কিরাআত 
দ্বারা কয়েক রাকআত সালাত পড়তেন। ইমাম সালাতুল জুমুআ শেষ করার পর 
তিনি বাড়ি গিয়ে দু রাকআত সালাত আদায় করতেন । তিনি বলতেন রাসূলুল্লাহ 
% এরূপ করতেন ।” হাদীসটি সহীহ ।৯০৪ 

ইবনু উমার (রা)-এর বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে, রাসূলুল্লাহ $%& 
নিজেও জুমুআর আগে দীর্ঘ কিরাআত দিয়ে কয়েক রাকআত সালাত আদায় 
করতেন এবং জুমুআর পরে বাড়িতে গিয়ে দু রাকআত সালাত আদায় করতেন। 


জুমুআর পূর্বে রাসূলুল্লাহ 3% কত রাকআত সালাত নিয়মিত পড়তেন সে 
বিষয়ে সহীহ হাদীস পাওয়া যায় না। সুনান ইবন মাজাহর একটি হাদীসে বর্ণিত 
হয়েছে যে, তিনি জুমুআর পূর্বে চার রাকআত সালাত আদায় করতেন। হাদীসটির 
সনদ খুবই দুর্বল।১ তবে আব্দুল্লাহ ইবন মাসউদ (রা), আব্দুল্লাহ ইবন উমার 
(রা), আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) ও অন্যান্য সাহাবী জুমুআর আগে চার রাকআত 
বা অধিক সালাত আদায় করতেন বলে বিভিন্ন সহীহ হাদীসে বর্ণিত হয়েছে।১৩৬ 
রাসূলুল্লাহ ৯8-এর স্ত্রী সাফিয়্যাহ বিনত হুআই (রা) মুআবিয়া (রা)-এর 
শাসনামলে মৃত্যুবরণ করেন। তার বিষয়ে মহিলা তাবিয়ী সাফিয়াহ বলেন: 


CIF JS ০০ SLL Ape ৬ ৮ ৩৪ ২০ cs 
১29 7০310 সে ON রা 52৯ cL 

“তিনি দেখেন যে, সাফিয়্যাহ বিনত হুআই জুমুআর সালাতে ইমামের 
খুতবার জন্য বের হওয়ার আগে চার রাকআত সালাত আদায় করেন এবং 
ইমামের সাথে দু রাকআত জুমুআর সালাত আদায় করেন।”১০৭ 

এ হাদীস থেকে জুমুআর আগে চার রাকআত সালাত আদয়ের বিষয়টি 
জানা যায়। এছাড়া জানা যায় যে, রাসূলুল্লাহ %&-এর ওফাতের পরেও মহিলাগণ 
জুমুআর সালাতে অংশ গ্রহণ করতেন। 

আমরা আব্দুল্লাহ ইবন উমার (রা) বর্ণিত হাদীসে দেখেছি যে, 
রাসূলুল্লাহ $% জুমুআর পরে দু রাকআত সালাত পড়তেন এবং তিনি সাধারণত 
১ আহমদ, আল-মুসনাদ ২/১০৩; আলবানী, ইরওয়াউল গালীল ৩/৯১; সহীহ আবী দাউদ ৪/২৯১। 
** ইবন মাজাহ (৫-কিতাব ইকামাতিস সালাত, ৯৪-সালাত কাবলাল জুমুআ) ১/৩৫৮ (ভারতীয় ১/৭৯)। 
** তিরমিষী ২/৪০১ (ভারতীয় ১/১১৭); ইবন আবী শাইবা, আল-সুসান্নাফ ২/১৩১। 


১৪" ইবন সা'দ, আত-তাবাকাতুল কুবরা ৮/৪৯১; যাইলারী, রায়াহ ২/২০৭; আব্দুল হাই লাখনবী 
আল-আবগডয়বাতুন নাফি“আহ, পৃষ্ঠা ৩২। লাখনবী বলেন, সনদ সহীহ। 


২৬-- 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (48)-এর যিকর ওষীফা ৪০২ 


এ দু রাকআত সালাত বাড়িতে ফিরে আদায় করতেন। এছাড়া জুমুআর পরে 
টানিকদীতি রতি দাদ নও লাহ দিদা রানির 


77125) ৮৫০০ 
“তোমাদের কেউ যখন জুমুআর সালাত আদায় করবে তখন এরপর 
চার রাকআত সালাত আদায় করবে ।”১৩৮ 


৩. ৫. ৩. ফরয সালাত জামাতে আদায় 


আল্লাহর পথের পথিককে অবশ্যই ফজর ও অন্যান্য ফরয সালাত 
জামাতে আদায় করতে হবে। অনেক যাকির ফজরের সালাত একাকী ঘরে 
আদায় করেন। এরপর অনেক সময় যিকর ওযীফা করেন। অথচ সারা দিনরাত 
নফল যিকর ওযীফা করার চেয়ে শুধুমাত্র ফরয সালাতগুলো জামাতে আদায় 
করা হাজার গুণ বেশি উত্তম। অন্য নফল যিক্র তো দূরের কথা মুমিনের 
জীবনের সবচেয়ে বড় যিকর ও বড় নফল ইবাদত তাহাজ্জুদের চেয়েও জামাতে 
সালাত আদায় করা বেশি ফবীলতের। উমার (রা) একদিন সুলাইমান ইবনু 
আবী হাসমা (রা) নামাক একজন সাহাবীকে ফজরের জামাতে উপস্থিত না 
দেখে তার বাড়িতে গিয়ে তার আম্মাকে তার বিষয়ে জিজ্ঞাসা করেন। তিনি 
বলেন, রাত জেগে তাহাজ্জুদের সালাত পড়ে .সে ক্লান্ত হয়ে যায়। এজন্য 
উরি বারি রে রর রে গড়ছে: দর বহ 


(৩0 ৮০ ২ ০০ তে দেশ Me gf OY 
“সারারাত তাহাজ্জুদ পড়ার চেয়ে ফজরের সালাত জামাতে আদায় 
করাকে আমি বেশি ভালবাসি ও ভাল বলে মনে করি।” হাদীসটি সহীহ ১০, 


অন্যতম কারামত । আওলিয়ায়ে কেরাম জামাতে সালাত আদায়কে বেলায়েতের 
পরিচয় বলে মনে করেছেন। তারা বার বার বলেছেন: “যদি কাউকে পানির উপর 
দিয়ে হেটে যেতে বা বাতাসে উড়ে যেতে দেখ, তাহলে তাকে ওলী ভেব না, কিন্তু 
যদি কাউকে পাচ ওয়াক্ত সালাত ঠিকমতো জামাতে আদায় করতে দেখ তাহলে 
তাকে ওলী জানবে ।* কারণ বাতাসে উড়তে, পানিতে হাটতে, মনের কথা বলতে 
ঈমানের দরকার হয় না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, কাফির, মুশরিক সকলের মধ্যেই 


১৪৮ মুসলিম (৭-কিতাবুল জুমুআ, ১৮-বাবুস সালাত বা‘দাল জুমুআ) ২/৬০০, নং ৮৮১ (ভা ১/২৮৮)। 
১৯ সুরার যাক ১/১৩১, ইবন হাজার, আল ইসাবাহ ৩/২৪২, আলবানী, সহীহত তারগীব ১/২৪৩ । 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪০৩ 


এরূপ মানুষ পাওয়া যায়। যা মুসলিম ও কাফির সবার মধ্যে পাওয়া যায় তা 
কখনো বেলায়েতের আলামত হতে পারে না। অপরপক্ষে যে ব্যক্তি সুন্নাতের 
অনুসরণ করার তাওফীক পেয়েছে তাকে ওলী জানতে হবে। তার সবচেয়ে বড় 
কারামত এই যে, তার অন্তর ও প্রবৃত্তি সুন্নাতের অনুসারী হয়ে গিয়েছে 

সকল ফরয সালাত . মসজিদে জামা'আতে আদায় করা ওয়াজিব। 
“বাদাইউস সানাই” ও হানাফী মাযহাবের অন্যান্য প্রাচীন গ্রন্থে জামাতে 
সালাতকে ওয়াজিবই লিখা হয়েছে। পরবর্তী কোনো কোনো গ্রন্থে সুন্নাত লিখা 
হলেও সেখানে উল্লেখ করা হয়েছে যে, তা ওয়াজিবের পর্যায়ের । 

সুন্নাতের বিষয়েও আমাদের ধারণা বড় অদ্ভুত । ফিকহের হিসাবে অনেক 
কাজই সুন্নাত। কিন্তু কোন্‌ সুন্নাতের কতটুকু গুরুত্ব তা সুন্নাতের আলোকে জানতে 
হবে। টুপি মাথায় দেওয়া সুন্নাত, পাচ ওয়াক্ত সালাতের আগে-পরে কিছু সালাত 
সুন্নাত, আবার জামাতে সালাত সুন্নাত। রাসূলুল্লাহ & যে সুন্নাতকে যতটুকু গুরুত্ব 
দিয়েছেন ততটুকু গুরুত্ব দিয়েই তা পালন করতে হবে। গুরুত্বের ক্ষেত্রে তার 
রীতির ব্যতিক্রম করার অর্থ তার সুন্নাতকে অবহেলা করা ও মনগড়া মতে চলা । 

টুপি রাসূলুল্লাহ & পরেছেন তাই সুন্নাত ৷ কিন্তু তিনি তা পরার কোনো 
নির্দেশ দেননি । আবার সুন্নাতে মুআক্কাদা সালাতগুলো তিনি পড়েছেন এবং পড়তে 
নির্দেশ দিয়েছেন। কিন্তু না পড়লে কোনো ধমক বা শাস্তির কথা বলেননি । আর 
এবং পালন না করলে কঠিন শাস্তির কথা বলেছেন। অথচ আমাদের যাকিরীনদের 
মধ্যে অনেকে টুপির সুন্নাত বা অন্যান্য অনেক মুস্তাহাব, সুন্নাতে যায়েদা বাধ্য না 
হলে ত্যাগ করেন না, সুন্নাতে মুআক্কাদা সালাত ত্যাগ করেন না, অথচ অকাতরে 
জামাত ত্যাগ করেন। মহান আল্লাহ দয়া করে আমাদের প্রবৃত্তি ও মনকে রাসূলুল্লাহ 
&-এর সুন্নাতের অনুগত ও অনুসারী করে দেন। 

অগণিত সহীহ হাদীসে আমরা দেখি যে, রাসূলুল্লাহ £ নিজে এবং 
সাহাবীগণ কখনোই কঠিন ওযর ছাড়া জামা'আত ত্যাগ করেননি । জামা'আতে 
অনুপস্থিত থাকাকে তারা নিশ্চিত মুনাফিকের পরিচয় বলে জানতেন । অন্ধ ব্যক্তি 
এসে রাসূলুল্লাহ £%-এর কাছে বলেছেন: “আমাকে মসজিদে নিয়ে আসার মতো 
কোনো মানুষ নেই আর পথও খারাপ । আমি কি জামাতে না এসে ঘরে সালাত 
আদায় করে নিতে পারব?” তিনি (নবী) তাকেও জামা'আত ত্যাগের অনুমতি 
দেননি । বরং বলেন, আযান শুনলে তোমাকে জামাতে আসতেই হবে 1১৪০ 


১৯০ সুসলিম (৫-কিতাবুল মাসাজিদ, ৪৩-বাব ইয়াজিব ইতইয়ানুল মাসজিদ) ১/৪৫২ (ভার ১/২৩২)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিক্র ওযীফা 808 


যারা জামাতে সালাতে শরীক হয় না, রাসূলুল্লাহ %% তাদের বাড়িঘর 
পুড়িয়ে দিতে চেয়েছেন তিনি এক হাদীসে রাসূলুল্লাহ & বলেন: 
৮১৭] 429৩ BT dhe 
“যে ব্যক্তি আযান শুনল কিন্তু আহ্বানে সাড়া দিয়ে জামাতে এলো না, 
তার সালাতই হবে না। তবে যদি ওযর থাকে তাহলে ভিন্ন কথা ।”১৪২ 
অন্য সহীহ হাদীসে রাসূলুল্লাহ (8) বলেন: 


এ ৪১৩ 2 ও পরত ১৬ ooh হি ভে oc 


5552 JG ৫49 : 1১03 4 এ 
“যে ব্যক্তি ওযর ছাড়া আযান শুনেও সালাতের জামাতে এলো না, সে 
একা যে সালাত আদায় করল সে সালাত কবুল হবে না।” সাহাবীগণ প্রশ্ন. 
করেন: “ওযর কি?” তিনি বলেন: “ভয় বা অসুস্থতা ।”8* 
আব্দুল্লাহ ইবনু মাস“উদ বলেছেন : 


SHE ৩০ ০০ NR এ BE 510৬ dh এট ৩5০ 8 


9 a ০৫০ ৩৮ ৮8) একা ৩৫০ Be পে €5০ সা 
za সির ব্রাশ এ লি 
9 ৮ ঝি ওত খে hal ও 

১ 394 4 ৫৮ uss 59189 249... ও এ 2৩ ঘি টা 


29 ০4 ৬4334945800 UNS 249 SU 
“যার ভাল লাগে যে, সে আগামীকাল মুসলিমরূপে আল্লাহর সাথে 
দেখা করবে, সে যেন এ সালাতগুলোকে যেখানে আযান দেওয়া হয় সেখানে 
জামাতে আদায় করে। কারণ আল্লাহ তোমাদের নবীর জন্য হেদায়েতের সুন্নাত 
প্রচলন করেছেন। আর এসকল হেদায়েতের সুন্নাতের অন্যতম সালাতগুলোকে 
মসজিদে জামাতে আদায় করা । তোমরা যদি বাড়িতে সালাত পড় তাহলে 
তোমরা তোমাদের নবীর (&) সুন্নাত ছেড়ে দেবে। আর তোমাদের নবীর 
১৪১ বুখারী (১৫-কিতাবুল জামাআত, ১-বাব উজুবি সালাতিল জামাআহ) ১/২৩১ (ভা ১/৮৯) মুসলিম (৫- 
মাসাজিদ, ৪২-বাব ফাদল সালাতিল জামাআহ) ১/৪৫১-৪৫২ (ভা ১/২৩২)। 


টা , মাজমাউয যাওয়াইদ ২/৪২, আলবানী, সহীহৃত তারগীব ১/২৪০ । হাদীসটি সহীহ । 
১৮০ আবু দাউদ (কিতাবুস সালাত, বাবৃত তাশদীদ..) ১/১৪৭; (ভা ১/৮১), মুসতাদরাক হাকিম ১/৩৭৩ ৷ 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪০৫ 


সুন্নাত ছেড়ে দিলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে । ... আমাদের সময়ে আমরা 
দেখেছি একমাত্র সুপরিচিত মুনাফিক যাকে সবাই মুনাফিক বলে চিনত এরাই 
শুধু জামাতে সালাতে হাজির হতো না । অসুস্থ মানুষও দু'জন মানুষের কাধে ভর 
দিয়ে এসে জামাতে শরীক হয়ে কাতারে দাড়িয়ে যেত।”১৪৪ 

জামাত ত্যাগ করা যেমন কঠিন গোনাহের কাজ, তেমনি জামাতে 
সালাত আদায় অপরিমেয় সাওয়াব ও বরকতের কাজ। জামাতে সালাত আদায় 
করলে আল্লাহ ২৭ গুণ বেশি সাওয়াব দান করবেন, যারা সর্বদা জামাতে সালাত 
অপেক্ষা করা জিহাদের সমতুল্য, ইত্যাদি বিভিন্ন মর্যাদার কথা হাদীসে উল্লেখ 
করা হয়েছে। এক হাদীসে রাসূলুল্লাহ £ বলেছেন: 
এ Sh SH BY ওক ও ৩৮ ৬ এ এত ৬ 

12751757242 

“যে ব্যক্তি চল্লিশ দিন প্রথম তাকবীরসহ জামাতের সাথে সালাত 
আদায় করবে, তার জন্য আল্লাহ দুটি মুক্তি লিখে দিবেন : (১). জাহান্নাম 
থেকে মুক্তি ; ও (২). মুনাফিকী থেকে মুক্তি ।” হাদীসটি হাসান।১৪৫ 

ফজরের জামা'আতের অতিরিক্ত ফযীলত হাদীসে বর্ণিত হয়েছে। 
রাসূলুল্লাহ (3) বলেছেন: “মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টের সালাত ফজর ও 
ইশা'র জামা'আত 1৮১৬ তিনি আরো বলেন: “ফজর ও ইশা'র সালাত জামাতে 
আদায় করলে কত ফযীলত তা যদি তারা বুঝত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও 
তারা এ দু সালাতে উপস্থিত হতো ।”১৪৭ অন্য হাদীসে তিনি বলেছেন: “যে 
ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে, সে আল্লাহর জিম্মাদারীর মধ্যে 
প্রবেশ করবে ।”১৮ অন্য হাদীসে তিনি বলেন: 


শে এ 059 J ০৮০ 03 UG Gus ৬ ০০ এত ১৪ 
এ 00 এত LG ক ৬ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ৪)-এর যিক্র ওযীফা ৪০৬ 


“যে ব্যক্তি ইশা'র সালাত জামাতে আদায় করবে সে যেন অর্ধেক রাত্র 
সালাত (তাহাজ্জুদ) আদায় করল। আর যে ব্যক্তি ফজরের সালাতও জামাতে 
আদায় করবে সে ব্যক্তি যেন সারা রাত সালাত (তাহজ্জুদ) আদায় করল ।”১৪৯ 

মুনাফিক ও দুর্বল ঈমান মুসলমানদের জাগতিক লাভ অর্জনে আগ্রহ ও 
আল্লাহর রহমত ও আখেরাতের লাভ অর্জনে নিঃস্পৃহতার একটি চমতকার উদাহরণ 
দিয়ে তিনি বলেন: “তারা যদি জানত যে, জামাতে হাজির হলে একটি ভাল 
গোশতওয়ালা হাড় পাওয়া যাবে, তাহলে তারা হাজির হয়ে যাবে ।”১৫০ আব্দুল্লাহ 
ইবনু উমার (রা) বলেন: “আমরা যদি কাউকে ফজর ও ইশা*র জামাতে না দেখতে 
পেতাম তাহলে তার বিষয়ে ধারণা খারাপ করে ফেলতাম ।”১৫১ 

৩. ৫. ৪. বাড়ি-মসজিদ গমনাগমনের যিকর 


যে কোনো স্থানে জামাতে সালাত আদায় করা যেতে পারে, তবে মসজিদে 
তা আদায় করাই মুমিনের মূল দায়িত্ব। এখানে বাড়ি থেকে বের হওয়া, প্রবেশ 
করা, মসজিদে প্রবেশ করা ইত্যাদি বিষয়ক যিকরগুলো উল্লেখ করছি। 

ধিক্র নং ৭৩: বাড়ি থেকে বের হওয়ার ধিক্র-১ 

du ৩1৪ 99 0৮ ৭ ও এলি LF »। ৮০৭ 

উচ্চারণ: বিসমিল্লা-হি, তাওয়াক্কালতু “আলাল্লা-হি, লা- হাওলা ওয়ালা- 
কুওয়াতা ইল্লা- বিল্লাহ । 

অর্থ: “আল্লাহর নামে । আমি আল্লাহর উপর নির্ভর করলাম । কোনো 
অবলম্বন নেই এবং কোনো শক্তি নেই আল্লাহর সাহায্য ছাড়া ৷” 

আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ ৪) বলেছেন, “যে ব্যক্তি তার বাড়ি 
থেকে বের হওয়ার সময় এ কথাগুলো বলবে, তাকে (আল্লাহর পক্ষ থেকে ) 
বলা হবে: তোমার আর কোনো চিন্তা নেই, তোমার সকল দায়িত্ব গ্রহণ করা 
হলো, (তোমাকে সঠিক পথ দেখানো হলো) এবং তোমাকে হেফাযত করা 
হলো। আর শয়তান তার থেকে দূরে চলে যায় ।” অন্য বর্ণনায় : “এক শয়তান 
অন্য শয়তানের সাথে সাক্ষাৎ করে বলে, সে ব্যক্তির সকল দায়িতৃ গ্রহণ করা 
হয়েছে, হেফাযত করা হয়েছে এবং পথ দেখানো হয়েছে, কিভাবে আমরা তার 
ক্ষতি করতে পারি?” হাদীসটি হাসান সহীহ ।১৫২ 
১৪৯ মুসলিম (৫-কিতাবুল মাসাজিদ, ৪৬-ফাদল সালাতিল ইশা...) ১/৪৫৪ নং ৬৫৬ (ভা ১/২৩২)। 
১৫০ মুসলিম (৫-কিতাবুল মাসাজিদ, ৪২-ফাদল সালাতিল জামাআহ) ১/৪৫১, নং ৬৫১ (ভা ১/২৩২)। 


১৫১ মুসতাদরাক হাকিম ১/৩৩০; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ২/৪০; আলবানী, সহীহুত তারগীব ১/২৪১। 
১৫২ তিরমিযী (৪৯-কিতাবুদ্দাআওয়াত, ৩৪-বাব..ইয়াকুলু ইযা খারাজা) ৫/৪৫৬, নং ৩৪২৬ (ভা২/১৮০-১৮১)। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪০৭ 


যিক্র নং ৭৪: বাড়ি থেকে বের হওয়ার ধিক্র-২ 

707 HE ৬ 55 ৫ 080 ও এত CFG Bi ols 
৫৫৯৭ 9০৯৭ 9০9 2৮ 9০০ 

উচ্চারণ: বিসমিল্লা-হি, তাওয়াক্কালতু ‘আলাল্লা-হি, আল্লা-হুম্মা, ইন্না 
নাউযু বিকা মিন আন নাধিল্লা, আও নাদিল্লা, আও নাযলিমা আও নুযলামা, 
আও নাজহালা আউ ইউজহালা “আলাইনা । 

অর্থ: “আল্লাহর নামে, আমি আল্লাহর উপর নির্ভর করছি, হে আল্লাহ, 
আমরা আপনার আশ্রয় গ্রহণ করছি যে, আমরা পদস্থলিত হব বা বিভ্রান্ত হব, বা 
আমরা অত্যাচার করব বা অত্যাচারিত হব, বা আমরা কারো সাথে মূর্খতাসুলভ 
আচরণ করব বা কেউ আমাদের সাথে এরূপ মূর্খতাসুলভ আচরণ করবে ।” 

উম্মু সালামাহ রো) বলেন, রাসূলুল্লাহ (8) বাড়ি থেকে বাহির 
হওয়ার সময় এ দু'আ পাঠ করতেন। হাদীসটি সহীহ ।৯৩ 

রাতদিন যে কোনো সময় বাড়ি থেকে বের হতে মুমিনের উচিত এ 
যিক্রগুলো অর্থের দিকে লক্ষ্য রেখে অন্তরকে আল্লাহর দিকে রুজু করে পাঠ করা । 


যিক্র নং ৭৫: বাড়ি প্রবেশের ধিক্র-১ | 
৩ 2) ৮ ০7৯40 ০৮9 IAI 2৮ অনি 2) 


IF 9 38 ০০) ৩৯০৮ &। 

উচ্চারণ: আন্লা-হুম্মা, ইন্নী আস্আলুকা খাইরাল মাউলিজি ওয়া 
খাইরাল মাখ্রাজি, বিসমিল্লা-হি ওয়লাজনা- ওয়া বিসমিল্লা-হি খারাজনা- ওয়া 
‘আলা রাব্বিনা- তাওয়াক্কালনা-। ও 

অর্থ: “ হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি উত্তম প্রবেশস্থল 
ও উত্তম বহির্গমনস্থল । আল্লাহর নামে প্রবেশ করলাম এবং আল্লাহর নামে 
বাহির. হলাম এবং আমাদের প্রভু আল্লাহর উপর নির্ভর করলাম ।” 

আমরা দেখেছি, রাসূলুল্লাহ 3% বাড়িতে প্রবেশের সময় আল্লাহর যিক্র 
করতে নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন যে, আল্লাহর যিক্র করে বাড়িতে প্রবেশ 
করলে শয়তান সে বাড়িতে অবস্থান করতে পারে না । বাড়ি প্রবেশের মাসনূন মূল 
যিকর “সালাম”। আবু মালিক আশআরীর (রা) সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ ৫8) 


১ তিরমিবী (৪৯-কিতাবুদ্দাআওয়াত, ৩৪-বাব.. ইয়াকুলু ইযা খারাজা) ৫/৪৫৭, নং ৩৪২৭ (ভা ২/১৮১)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($%)-এর যিকর ওযীফা ৪০৮ 


বলেন: তোমাদের কেউ যখন প্রবেশ করবে তখন যেন সে এ কথাগুলো বলে, 
এরপর তার স্ত্রী-পরিজনদেরকে সালাম দিবে ।” হাদীসটির রাবীগণ সকলেই 
নির্ভরযোগ্য, কিন্তু হাদীসটি “মুরসাল” হওয়ার সম্ভাবনা রয়েছে।১৫৪ 

যিক্র নং ৭৬: বাড়ি প্রবেশের যিক্র-২ (সালাম) 
44 di এ 
উচ্চারণ: আস-সালা-মু “আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা-তুহ। 
অর্থ : আপনাদের উপর শান্তি এবং আল্লাহর রহমত ও তার বরকত । 
বাড়িতে প্রবেশের সময় উপরের দু'আ পাঠের পরে বাড়ির যার সাথেই 
দেখা হবে তাকে সালাম দিতে হবে। উপরের হাদীসে তা বলা হয়েছে। সালাম 
ইসলামের অন্যতম ইবাদত । সালাম প্রদানকারী ও উত্তর প্রদানকারী উভয়েই 
অগণিত সাওয়াবের অধিকারী হন। উপরন্তু সালাম মানব জীবনের অন্যতম দু'আ। 
এতে শান্তি, রহমত ও বরকতের দুআ করা হয়। একটিবারের সালামও যদি কবুল 
হয়ে যায় তাহলে সে ব্যক্তির জীবনে আর কিছুই অপূর্ণ থাকবে না। জীবনে শাস্তি, 
রহমত ও বরকত পাওয়ার পর আর কী বাকি থাকে? 

সমাজে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ছেলে-মেয়েরা পিতা-মাতাকে ও 
পিতা-মাতা ছেলে-মেয়েকে সালাম দেন না। এক ধরনের শয়তানী ওয়াসওয়াসা 
তাদেরকে এ অতুলনীয় কল্যাণকর কর্ম থেকে বিরত রাখে, যে ওয়াসওয়াসাকে 
অনেকে ‘লজ্জা’ নাম দেন। সাধারণ জ্ঞানেই আমরা বুঝতে পারি যে, একজন 
মানুষের দু'আর সবচেয়ে বড় হকদার তার স্বামী বা স্ত্রী ও সন্তানগণ। অথচ 
আমরা অন্যান্য মানুষকে সালাম প্রদান করি, তাদেরকে সাওয়াব অর্জনের 
সুযোগ ও দু'আ প্রদান করি কিন্তু আপনজনদেরকে বঞ্চিত করি। 

সবাইকেই সালাম প্রদান সুন্নাত। আর স্বামী, স্ত্রী ও পরিবারের 
সদস্যগণকে সালাম দেওয়া অতিরিক্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। হাদীসে বিশেষভাবে 
এর নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য বিশেষ সাওয়াব ও বরকতের সুসং্‌ 
প্রদান করা হয়েছে । আবু উমামা (রা) বলেন, রাসূলুল্লাহ (88) বলেছেন: 


লি রি 


১৫৪ আবূ দাউদ (কিতাবুল আদব, বাব মা ইয়াকৃলু ইযা রাআল হিলাল) ৪/৩২৮, নং ৫০৯৬ (ভারতীয় 
ভা আলবানী, সাহীহাহ ১/৩৯৪, নং ২২৫; যায়ীফু আবী দাউদ, পৃ. ৫০৫। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪০৯ 


“তিন ব্যক্তি আল্লাহ তাদের প্রত্যেকের জামিন ও সংরক্ষক, যদি বেচে 
থাকে তবে তার সকল বিষয় আল্লাহর পক্ষ থেকে রক্ষা করা হবে এবং যদি 
মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে 
প্রবেশ করল সে আল্লাহর জামিনদারীতে চলে গেল ... ৷” হাদীসটি সহীহ 1১৫৫ 

অন্য হাদীসে আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (88) বলেছেন: 

৩5১৭ ৩) Uh i ৩০০ এম ০৪ los 

“যখন তুমি তোমার বাড়িতে প্রবেশ করবে তখন তোমার স্ত্রী-পরিজনকে 
সালাম দেবে; এ সালাম তোমার ও তোমার পরিবারের জন্য বরকতের উৎস 
হবে ।” হাদীসটি হাসান।৯৫৬ 

দিনে বা রাত্রে যে কোনো সময়ে বাড়ি প্রবেশের সময় এ সকল মাসনূন 
বাক্য দ্বারা আল্লাহর যিকর করা প্রত্যেক মুমিনের কর্তব্য । 

যিক্র নং ৭৭ : মসজিদে গমনকালীন যিক্র (নূর প্রার্থনা) 

আমরা সাজদার যিকর-৪ (যিকর নং ৬২)-এ দেখেছি যে, রাসূলুল্লাহ ৫৪) 
সাজদায় মহান আল্লাহর কাছে নূর বা জ্যোতি প্রার্থনা করতেন। তিনি সাজদা 
ছাড়াও ফজরের সুন্নাত আদায় করে ফরয সালাত জামাতে আদায়ের জন্য মসজিদে 
গমনের সময়েও এ দুআটি পাঠ করতেন বলে সহীহ হাদীসে বর্ণিত।৯৭ 

যিক্র নং ৭৮: মসজিদে প্রবেশের যিক্র-১ 

উচ্চারণ: আ'উযু বিল্লা-হিল “আযীম, ওয়া বি ওয়াজ্হিহিল কারীম, 
ওয়া সুলতা-নিহিল কাদীম মিনাশ শাইত্বা-নির রাজীম। 

অর্থ: “আমি আশ্রয় প্রার্থনা করছি মহান আল্লাহর এবং তার সম্মানিত 
চেহারার এবং তার অনাদি ক্ষমতার, বিতাড়িত শয়তান থেকে ।” 

আব্দুল্লাহ ইবনু আমর (রো) বলেন, রাসূলুল্লাহ (3%) মসজিদে প্রবেশের সময় 
এ কথা বলতেন এবং তিনি বলেছেন, “যদি কেউ তা বলে তবে শয়তান বলে, 
সারাদিনের জন্য এ ব্যক্তি আমার খঞ্পর থেকে রক্ষা পেল ৷” হাদীসটি সহীহ।১৮ 
উন 88 হি গযবি ফিল বাহর) ৩/৭, নং২৪৯৪ (ভারতীয় ১/৩৩৭); 
১৫৬ তিরযিষী (৪৩-কিতাবুল ইসতিযান, ১০-বাৰ তাসলীম ইযা দাখালা বাইতাহ) ৫/৫৬ (ভা ২/৯৯)। 
১৫৭ বুখারী (৮৩-কিতাবুদ্দাআওয়াত, ১০-বাবুচ্ছআ ইযানতাবাহা..) ৫/২৩২৭, নং ৫৯৫৭ (ভা ১/২৬১); 


মুসলিম (৬-কিতাব সালাতিল সুসাফিরীন, ২৬-বাবুদ্দুআ ফী সালাতি..) ১/৫২৮-৫৩০ (ভা ১/২৬২)। 
** আবূ দাউদ (কিতাবুস সালাত, বাব ফীমা ইয়াকৃলুর রাজুলু ইনদা দুখুলিহিল মাসজিদ) ১/১২৪, নং ৪৬৬ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &৪)-এর যিক্র ওযীফা ৪১০ 
যিক্র নং ৭৯: মসজিদে প্রবেশের ধিক্র-২ 


্‌ ০০০ শে তি শ৪। রো 
উচ্চারণ: আল্লা-হুম্মাফ্‌ তা“হ্‌ লী আবওয়া-বা রাহমাতিকা । 
অর্থ: হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।”১৫৯ 
ইমাম মুসলিম এভাবেই সংক্ষিপ্ত দুআটি সংকলন করেছেন। অন্যান্য 
রে প্রাসঙ্গিক আরো কয়েকটি বাক্য বর্ণিত । এগুলো-সহ দুআটি নিয়রূপ, 
9 oles 2০৫ এ ০০ পি) ও ২০০) এ pos 
৩০৯০ শের তে ০63 (৮৮১ এ hl 
উচ্চারণ: বিসমিল্লা-হ, (ওয়াল “হামদুলিল্লাহ,) আল্লা-হুম্মা স্বাল্লি “আলা- 
মুহাম্মাদিন ওয়া সাল্লিম, (আল্লাহুম্মাগফির লী যুনৃবী) ওয়াফ্তা“হ্‌ লী অৰওয়া-বা 
রা'হ্মাতিকা । 
অর্থ : আল্লাহর নামে, এবং সকল প্রশংসা আল্লাহর । হে আল্লাহ 
মুহাম্মাদের উপর সালাত ও সালাম প্রদান করুন। হে আল্লাহ, আমাকে ক্ষমা 
করুন এবং আমার জন্য আপনার করুণার দরজাগুলো উন্মুক্ত করুন ।”১৬০ 
যিক্র নং ৮০: মসজিদ থেকে বের হওয়ার ধিক্র-১. 
০1১০৬ ০০ HO te lh 
উচ্চারণ: আল্লা-হম্মা হি রত 
অর্থ: হে আল্লাহ, আমি চাচ্ছি আপনার কাছে আপনার রিষক-প্রশস্ততা 1”১৬১ 
ইমাম মুসলিম এভাবেই সংক্ষিপ্ত দুআটি সংকলন করেছেন। অন্যান্য 
পারে নিক পারার বার তে এরা টি হা 


(9৮৫ 0০9 29 রি of RY: Sols 
Ls LH ৪ ৪ 


(ভারতীয় ১/৬৭); আলবানী, সহীহুল জামিয়িস সাগীর ২/৮৬০, নং ৪৭১৫ । 
৫৯ যুসলিম (৬-সালাতিল মুসাফিরীন, ১০-ইযা দাখালাল মাসজিদ) ১/৪৯৪, নং ৭১৩ ০ নি 
'- বজ লন এলে! বর্ণনাগুলি সামগ্রিকভাবে সহীহ । মুসলিম: প্রাগুক্ত, 

. ইনদা দুবূলিল টু ১/১২৪, নং ৪৬৫ (ভারতীয় ১/৬৭); [আনা ৪৮ মিলাদ 
ডঃ বাব মা ইয়াকুলু ইনদা দুখুলিল মাসজিদ) ২/১২৭, নং ৩১৪ (ভা ১/৭১), ইবনুল কাইয়েম, 
জালাউল আউহাম, ৪৬-৪৭পু.; আলবানী, আস-সামারুল মুসতাতাব, পৃ. ৬০৪-৬১২। 

৯১ মুসলিম (৬-সালাতিল রীন, ১০-ইযা দাখালাল মাসজিদ) ১/৪৯৪, নং ৭১৩ (ভা ১/২৪৮)। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪১১ 


উচ্চারণ: বিসমিল্লা-হ, আল্লা-হুম্মা স্বাল্লি 'আলা- মূহাম্মাদিন ওয়া 
সাল্লিম, আল্লাহুম্মাগফির লী যুনুবী) ওয়াফৃতা“হ্‌ লী অৰওয়া-বা ফাচছুলিকা । 

অর্থ: আল্লাহর নামে, হে আল্লাহ, মুহাম্মাদের উপর সালাত ও সালাম 
প্রদান করুন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং আমার জন্য আপনার 
রিফ্ক-বরকতের দরজাগুলো উন্মুক্ত করুন ।”১৬২ 

যিক্র নং ৮১: মসজিদ থেকে বের হওয়ার যিক্র-২ 


০৯০ ১৫৫০০ ০৮ ৮40 


উচ্চারণ : আল্লা-হুম্মা, আজির্‌ নী মিনাশ শায়ত্বা-নির রাজীম। 

অর্থ : “হে আল্লাহ আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করুন ৷” 

আবু হুরাইরা (রা) বলেছেন, রাসূলুল্লাহ (38) মসজিদ থেকে বের 
হওয়ার সময় এ যিক্র পাঠ করতে নির্দেশ দিয়েছেন। হাদীসটি সহীহ ।৯৬৩ 

৩. ৫. ৫. জামাতে সালাতের কতিপয় অবহেলিত সুন্নাত 

মসজিদে প্রবেশের পরে সেখানে পালনীয় অনেক সুন্নাত অজ্ঞানতা বা 
অবহেলার কারণে আমরা পরিত্যাগ করে থাকি। এ ধরনের মৃত ও পরিত্যক্ত 
কিছু গুরুত্বপূর্ণ সুন্নাত এখানে সংক্ষেপে উল্লেখ করছি। আশা করছি অন্তত কিছু 
পাঠক এ সুন্নাতগুলো পালন করে মৃত সুন্নাত জীবিত করার অতুলনীয় সাওয়াব 
অর্জন করবেন এবং লেখকও তাদের সাথে সাওয়াবের অংশী হবেন। 

(১). জামাতে গমনের সময় তাড়াহুড়ো করা হাদীসে নিষেধ করা হয়েছে। 
হাদীস শরীফে বলা হয়েছে, সালাতের ইকামত হওয়ার পরেও যদি তোমরা 
মসজিদে যাও তাহলে মানসিক অস্থিরতা বা দৌড়াদৌড়ি করে মসজিদে যাবে না। 
শান্তভাবে ও ধীরে ধীরে যাবে। যতটুকু সালাত ইমামের সাথে পাবে তা আদায় 
করবে, বাকিটা পরে নিজে আদায় করবে । হাদীস শরীফে বলা হয়েছে, ঘর থেকে 
সালাতের জন্য বের হওয়ার সময় থেকেই মুসল্লী সালাতের মধ্যেই থাকেন এবং 
আল্লাহর কাছে তিনি সালাতরত বলে গণ্য হন। যদি কেউ মসজিদে গিয়ে দেখেন 
যে পুরো জামাত শেষ হয়ে গিয়েছে তাহলেও তিনি জামাতের সাওয়াব পাবেন। 

(২). মসজিদে প্রবেশ করার পর আগের কাতারে জায়গা থাকা সত্ত্বেও 
পিছনের কাতারে দীড়নো কঠিনভাবে নিষিদ্ধ ও গোনাহের কাজ । যথাসম্ভব ধীর 
১২ বিভিন্ন বর্ণনা একত্রে । বর্ণনাগুলো সামগ্রিকভাবে সহীহ বা হাসান । প্রবেশের দুআর টীকাটি দেখুন । 


১১১৮১ ১/২৩১, ৪/২০১, সহীহ ইবনু হিব্বান ৫/৩৯৬, ৩৯৯, মুসতাদরাক হাকিম ১/৩২৫, 
ইবনুল কাইয়িম , জালাউল আউহাম ৪৬-৪৭ পৃ; আলবানী, আস-সামরুল মুসতাতাব, পৃ. ৬১০। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ()-এর যিক্র ওযীফা ৪১২ 


স্থিরভাবে আগের কাতারে দাড়াতে হবে। এতে ইমাম এক রাক'আত শেষ করে 
ফেললে কোনো ক্ষতি নেই। আমরা মসজিদে রাক'আত গণনা করতে যাই না, 
সাওয়াব অর্জন করতে যাই। তাড়াহুড়ো করলে, পিছনের কাতারে দীড়ালে 
গোনাহ হবে! আর শান্তভাবে আগের কাতারে দীড়ালে সাওয়াব বেশি হবে। 

(৩). সালাতের কাতারে যথাসম্ভব গায়ে গা লাগিয়ে দাড়াতে, মাঝের 
ফাক বন্ধ করতে ও কাতার সোজা করতে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ & । 

(8). মসজিদে প্রবেশ করে বসার আগে 'দুখুলুল মসজিদ’ বা “তাহিয়্যাতুল 
মসজিদ’ সালাত আদায় করা গুরুত্বপূর্ণ সুন্নাত ৷ রাসূলুল্লাহ £ মসজিদে প্রবেশ 
করে বসার আগে অন্তত দু রাক'আত সালাত আদায় করতে বারবার উৎসাহ 
দিয়েছেন। মসজিদে প্রবেশ করে মাকরূহ ওয়াক্ত না হলে দু রাকআত “তাহিয়্যাতুল 
মাসজিদ’ আদায় করতে হবে। সুন্নাতে মুআকাদা বা জামাতে দাড়িয়ে গেলেও 
তাহিয়্যাতুল মসজিদের সুন্নাত আদায় হবে। কোনো সালাত না পড়ে বসলে এ 
সুন্নাত পালনের সাওয়াব থেকে আমরা বঞ্চিত হব। 


(৫). সালাতে দাড়ানোর সময় সামনে, তিন হাতের মধ্যে সুতরা বা 
আড়াল রাখা রাসূলুল্লাহ (88) -এর নির্দেশিত ও আচরিত সুন্নাত ৷ 

(৭). অনেক মুসন্লী সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত দাড়ানো, বসা, 
হাত উঠানো, হাত রাখা ইত্যাদির খুঁটিনাটি সুন্নাত না জানার ফলে অগণিত 
সাওয়াব থেকে বঞ্চিত হন। এগুলো অভিজ্ঞ আলিমগণের নিকট থেকে 
ব্যবহারিকভাবে শিক্ষা করা অতি প্রয়োজন । 

(৮). জামাআত শেষে সুন্নাত সালাত মসজিদে আদায় করলে ফরযের 
স্থান থেকে সরে যাওয়া সুন্নাত। ইমাম আবু হানীফার মতে ইমামের জন্য যে 
স্থানে ফরয পড়েছেন সে স্থানে অবস্থান বা সুন্নাত আদায় মাকরুহ । তিনি 
বলেন: .... যোহর, মাগরিব ও ইশার সালতে ইমামের জন্য সালামের পর 
স্বস্থানে বসে থাকা মাকরূহ । তার উঠে যাওয়া আমার পছন্দ । ফজর ও আসরে 
ইচ্ছানুসারে উঠে যাবে অথবা ... ঘুরে বা মুসল্লীদের দিকে মুখ করে .... বসে 
থাকবে । যোহর, মাগরিব ও ইশার পরে “তাতাওউ' (এচ্ছিক বা সুন্নাত) আদায় 
করতে চাইলে সে মুসল্লীদের পিছনে বা যেখানে ফরয পড়েছে সেখানে ছাড়া 
মসজিদের অন্য কোথাও তা পড়বে । মুক্তাদীগণ যদি স্বস্থানে সুন্নাত আদায় করে 
তবে অসুবিধা নেই ৷ তবে দু-এক পা সরে যাওয়া তাদের জন্য উত্তম।১৬ 


৯৬ মুহাম্মাদ ইবনুল হাসান, আল-মাবসূত ১/১৭-১৮। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪১৩ 


৩. ৬. সালাতুল বিতর 

৩. ৬. ১. সালাতুল বিতর-এর রাকআত ও পদ্ধতি 

ইশা'র সালাত আদায়ের পর থেকে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব 
উত্তম ও অধিক সাওয়াব । তবে কেউ শেষ রাতে উঠতে পারবেন না বলে সন্দেহ 
করলে তার জন্য ঘুমানোর আগে বিতির আদায় করা ভাল। 

উল্লেখ্য যে, হাদীসের পরিভাষায় বিতর বলতে “কিয়ামুল্লাইল” বা 
“তাহাজ্জুদ” বুঝানো হয়। “বিতর” অর্থ বেজোড়। কিয়ামুল্লাইল বা তাহাজ্জুদের 
শেষে “বিতর” আদায় করলে পুরো কিয়ামুল্লাইল-ই ‘বিতর’ বা বেজোড় সালাতে 
পরিণত হয় । তাবিয়ী আব্দুল্লাহ ইবনু আবী কাইস বলেন; 
এ tn এ ব্য 0১০০ ON A ক Lh পে) যবে ৩ 
1৯6) ৬৯৫১ ১৩ ০১৪০ 5 ১৪ Sh GA ৩৩ CG ৮৮৮9 

৪০৯৫ ৩০১৫ ০৮ FTN) তে ৩৮ ০০৪ 55 ১৯৮ ০০৯৫ 

“আমি আয়েশা (রা)- কে বললাম: রাসূলুল্লাহ্‌ (3%) কত রাক'আত বিতর 
পড়তেন? আয়েশা রো) বলেন: তিনি ৪ ও ৩ রাকআত, ৬ ও ৩ রাকআত, ৮ ও ৩ 
রাকআত এবং ১০ ও ৩ রাকআত বিতর পড়তেন । তিনি ৭ রাকআতের কম এবং 
১৩ রাকআতের অধিক বিতর পড়তেন না।” হাদীসটি সহীহ ।৯৬ 


এভাবে বিভিন্ন হাদীসে বিতর বলতে কিয়ামুল্লাইল বা তাহাজ্জুদ-সহ বিতর 
বুঝানো হয়েছে। রাসূলুল্লাহ (8) দু রাকআত করে চার, ছয় বা আট বা দশ 
রাকআত “কিয়ামুল্লাইল” সালাত আদায় করে এরপর “তিন রাকআত” “বিতর” 
আদায় করতেন এবং এভাবে পুরো সাত, নয়, এগারো বা তেরো রাকআত 
কিয়ামুল্লাইলই “বিতর” বা বেজোড় সালাতে পরিণত হতো । 

এ হাদীসে আমরা দেখছি যে, রাসূলুল্লাহ (8) ৪+৩-৭ রাকআতের কম 
বিতর বা কিয়ামুল্লাইল আদায় করতেন না। অন্য হাদীসে তিনি ন্যুনতম পাচ 
রাকআতের কম বিত্র আদায় করতে নিরুৎসাহিত করেছেন। আবু হুরাইরা (রা) 
বলেন, রাসূলুল্লাহ (৪) বলেন: 


১৫ আবূ দাউদ (কিতাবুস সালাত, বাবুন ফী সালাতিল্লাইল) ২/৪৭, নং ১৩৬২ (ভারতীয় ১/১৯৩); 
আলবানী, সহীহ ওয় যায়ীফ আবী দাউদ (শামিলা) ৩/৩৬২। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিকর ওযীফা 8১৪ 


৮০৮ 1259 (৫ ০৮0 29০ / ৪০ ডে) ০১৬ 1254 y 


Ep ও 565 ee ২৯৯৭) ৫০ টা 

“তোমরা তিন রাকআত বিতর পড়বে না; বিতরকে সালাতুল মাগরিবের 

মত বানাবে না; বরং তোমরা পাচ বা সাত রাকআত বিতর পড়বে (দ্বিতীয় বর্ণনায়: 

পাচ, সাত বা এগারো রাকআত বা তার চেয়ে বেশি রাকআত বিতর পড়বে)।৮১৬৬ 
এ বিষয়ে আয়েশা (রা) বলেন: 


শের জে 


এ % ০০৩০ WS Jo A ৯৫ ৮৮ ২ 
“তুমি শুধু তিন রাকআত ‘বিতর’ পড়বে না; তুমি তিন রাকআতের পূর্বে দু 
রাকআত বা চার রাকআত (কিয়ামুল্লাইল সালাত) পড়বে।” হাদীসটি সহীহ ।১৬৭ 
ভিন বা এক রাকআত বিভরের অনুমোদন প্রসঙ্গে রাসূলুল্লাহ (98) বলেন: 


AA As / 
Arr £ 52 


১59 3০৫ ১০৯৯ GH MLAS তি YS এ ৪৮ 9 
027৮0 24825 ৮549 Fil ০১৬ Ty ডর 
“বিতর প্রত্যেক মুসলিমের উপর হক দোয়িত্)। কাজেই যে পীচ 
রাকআত বিতর আদায় করতে ভালবাসে সে যেন তাই করে; যে তিন রাকআত 
বিতর আদায় করতে ভালবাসে সে যেন তাই করে এবং যে এক রাকআত বিতর 
আদায় করতে ভালবাসে সে যেন তাই করে ।” হাদীসটি সহীহ ।৯৬৮ 
অন্যান্য হাদীসে তিন রাকআত বিতর বর্ণিত। উবাই ইবনু কা'ব বলেন: 


০:৫১ চি ৩৩ ০০৩৫) ০৯৪ ৮4 ১৬ &% 4) ০১০০ 0) 
dn 5 ha uu ৬ 58 রা i ul ৬০ SEIN ৬৫০ ৭ 
(৮503 ০ ০ 
“রাসূলুল্লাহ 3% তিন রাক'আত বিতির পড়তেন। প্রথম রাক'আতে সূরা 
আ'লা, দ্বিতীয় রাক'আতে সূরা কাফিরূন ও তৃতীয় রাক'আতে সূরা ইখলাস পাঠ 
করতেন । তিনি রুকুর পূর্বে কুনুত পাঠ করতেন।” হাদীসটি সহীহ ।১৬ 
১৬১ হাদীসটি সহীহ ৷ ইবনু হিব্বান, আস-সহীহ ৬/১৮৫; দারাকুতনী, আস-সুনান ৪/৩৫৮; হাকিম, আল- 
মুসতাদরাক ১/৪৪৬; বাইহাকী, আস-সুনানুল কুবরা ৩/৩১; মুহাম্মাদ ইবনু নাসর র মারওয়াযী, পৃষ্ঠা 
৮৭-৮৮; ইবনুল মুআক্কান, আল-বাদরুল মুনীর ৪/৩০২। 
*** ইবনু আবী শাইবা, আল সুদান ২/২৯৬ (সনদ সহীহ বলে পরতীরমান)। 


নে কামিল বিতর) ২/৬৩ (ভা ১/২০১); অলক, সহীহ আৰবী দাউদ ৫/১৬৪ । 
নাসায়ী (কিয়ামুল্লাইল, ইখতিলাফ আলফাযিন নাকিলীন) ৩/২৬১, নং ১৬৯৮ (ভারতীয় ১/১৯১); 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪১৫ 


অনুরূপভাবে আলী (রা), ইবনু আব্বাস (রা), আয়েশা (রা), ইমরান 
ইবনুল হুসাইয়িন (রা), ইবনু মাসউদ (রা) প্রমুখ সাহাবী থেকে বর্ণিত হয়েছে 
যে, রাসূলুল্লাহ (&) তিন রাকআত বিতর আদায় করতৈন।১+০ বাহ্যত এ সকল 
হাদীসে ‘বিতর’ বলতে কিয়ামুল্লাইল-এর শেষের ‘বেজোড়’ সালাত বুঝানো 
হয়েছে। অর্থাৎ তিনি প্রথমে দু রাকআত করে চার, ছয়, আট বা দশ রাকআত 
সালাত আদায়ের পরে এভাবে তিন রাকআত সালাত আদায় করতেন। 

পূর্ববর্তী সকল হাদীসের আলোকে আমরা বুঝতে পারি যে, সালাতুল 
বিতর তিন রাকআত পালন করা নিষিদ্ধ নয়। তবে মুমিনের উচিত সুন্নাতের 
নির্দেশ অনুসারে অন্তত সাত বা পাচ রাকআত বিতর আদায় করা । অর্থাৎ প্রথমে 
দু রাকআত করে চার রাকআত বা অন্তত দু রাকআত কিয়ামুল্লাইল” সালাত 
আদায় করে এরপর তিন রাকআত বিতর আদায় করা। 


উল্লেখ্য যে, রাসূলুল্লাহ (3%) ও সাহাবীগণ বিভিন্নভাবে সালাতুল বিতর 
আদায় করতেন। হাদীসের আলোকে তিন রাকআত বিতর আদায়ের তিনটি 
পদ্ধতি বিদ্যমান: (১) দু রাকআতের শেষে বসে 'আত-তাহিয়্যাতু* পাঠ করে 
উঠে দীড়িয়ে তৃতীয় রাকআত আদায় করা (২) দু রাকআত শেষে আত- 
তাহিয়্যাত্ব, দরুদ ও দুআ পাঠ করে সালাম ফেরানোর পরে নতুন তাকবীরে 
তাহরীমা-সহ পৃথক এক রাকআত আদায় করা এবং (৩) দু রাকআত শেষে না 
বসে তৃতীয় রাকআতে উঠে দাড়ানো এবং তিন রাকআত একত্রে শেষ করা । 

প্রথম পদ্ধতিটিই হানাফী মাযহাব সমর্থিত এবং আমাদের দেশে অধিক 
প্রচলিত। কোনো কোনো আলিম এ পদ্ধতিতে বিতর পালনে নিরুৎসাহিত করে 
বলেন এতে মাগরিবের মত বিতর পড়া হয় যা হাদীসে নিষেধ করা হয়েছে। 
তাদের এ ধারণাটি সঠিক নয় । নিম্নের বিষয়গুলো লক্ষণীয়: 

(১) “মাগরিবের মত বিতর না পড়ার” হাদীসগুলোতে পদ্ধতিগত 
পার্থক্যের কোনো গুরুত্ব দেওয়া হয় নি; বরং রাকআতের পার্থক্যকে গুরুত্ব 
দেওয়া হয়েছে। সুস্পষ্টত বলা হয়েছে সালাতুল বিতর “মাগরিবের মত তিন 
রাকআত” না পড়ে “পাচ” বা “সাত” রাকআত পড়। অর্থাৎ তিন রাকআত 
পড়লেই তা মাগরিবের মত হয়ে গেল; যে পদ্ধতিতেই তা পড়া হোক না কেন। 


আলবানী, সহীহ ওয়া যায়ীফ সুনানিন নাসায়ী ৪/৩৪৩; ইরওয়াউল গালীল ২/১৬৭। 
১ হাকিম, আল-মুসতাদরাক ১/৪৪৭; ইবনুল আসীর, জামিউল উসূল ৬/৫১-৫৩; বৃসীরী, ইতহাফুল 
খিয়ারাতিল মাহারাহ ২/৩৯১। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (48)-এর যিকর ওযীফা ৪১৬ 


(২) রাসূলুল্লাহ ($) তিন রাকআত বিতর পালন করেছেন বলে অনেক 
হাদীস বর্ণিত হয়েছে। অধিকাংশ হাদীস থেকে বাহ্যত বুঝা যায় যে, তিনি ১ম 
পদ্ধতিতেই তিন রাকআত বিতর আদায় করেছেন। 

(৩) অনেক সাহাবী-তাবিয়ী “মাগরিবের মত”, অর্থাৎ প্রথম পদ্ধতিতে 
৩ রাকআত বিতর আদায় করতেন বলে প্রমাণিত ।১৭১ 

মুমিনগণের উচিত পদ্ধতি বিষয়ক বিতর্কে লিপ্ত না হওয়া। উপরের 
তিনটি পদ্ধতির যে পদ্ধতিটি আপনার নিকট অধিক গ্রহণযোগ্য সে পদ্ধতিতে 
বিতর আদায় করুন এবং হাদীসে প্রমাণিত অন্যান্য পদ্ধতিকে সম্মান করুন। 


আমরা সাধারণত ইশা*র সালাতের সাথেই বিতির আদায় করি। এতে 
দোষ নেই। তবে যারা শেষ রাতে উঠতে পারবেন না তাদের উচিত রাত 
১০/১১ টায় বা ঘুমাতে যাওয়ার সময় সম্ভব হলে কয়েক রাক'আত নফল সালাত 
আদায় করে বিতির আদায় করা । এতে আমাদের অতিরিক্ত লাভ: 

(ক) দ্বিতীয় উত্তম সময়ে বিতির আদায় : হাদীসের আলোকে বিতিরের 
সর্বোত্তম সময় শেষ রাত্র এবং দ্বিতীয় উত্তম সময় ঘুমানোর পূর্বে । 

(খ) তাহাজ্জুদের সালাতের আংশিক সাওয়াব: এ সময়ের সালাতও 
রাতের সালাত হিসাবে গণ্য। বিশেষত রাতের একতৃতীয়াংশ অতিবাহিত 
হওয়ার পরে সালাত ও দু“আর বিশেষ ফযীলত আমরা পূর্বে আলোচনা করেছি। 

(গ) ওযু অবস্থায় ঘুমানোর ফযীলত: ঘুমের জন্য ওযু অবস্থায় শয়ন 
করা একটি গুরুত্বপূর্ণ মাসনূন ইবাদত। রাসূলুল্লাহ & এজন্য বিশেষভাবে 
উৎসাহ প্রদান করেছেন এবং এ জন্য বিশেষ দুটি পুরস্কারের সুসংবাদ প্রদান 
করেছেন। আব্দুল্লাহ ইবনু উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (88) বলেছেন : 
LL Ww ০৮৭1 Ab Ed LE CS HW die LEY ৪৯15 

৮৩ ০৫ 29 49 ib elt : IG 9193) ক BLUE Ys 
পবিত্র করুন। যদি কোনো বান্দা ওযু অবস্থায় ঘুমান, তাহলে তার পোশাকের 
মধ্যে একজন ফিরিশতা শুয়ে থাকেন। রাত্রে যখনই এ ব্যক্তি নড়াচড়া করে 
তখনই এ ফিরিশতা বলেন : হে আল্লাহ আপনি এ ব্যক্তিকে ক্ষমা করে দিন, 
কারণ সে ওযু অবস্থায় ঘুমিয়েছে।” হাদীসটি হাসান ।১৭২ 


১৭ আব্দুর রাষ্যাক, আল-সুসান্নাফ ৩/২৫-২৭; ইবনু আবী শাইবা, আল-মুসান্নাফ ২/২৯৩-২৯৬। 
১৭২ সহীহ ইবনু হিব্বান ৩/৩২৮; আলবানী, সহীহুত তারগীব ১/৩১৭ । 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪১৭ 
অন্য হাদীসে মু’'আয ইবনু জাবাল (রা) বলেন, রাসূলুল্লাহ ক বলেন: 


চর 


5048 < uv 0৬5৪ (41 2 ০) 1৬ = ১ Gy L 
Lj if ৬ ০০৯২) 33 ০ ০০ ডি 
“যে কোনো মুসলিম যদি ওযু অবস্থায় (আল্লাহর যিক্রের উপর) ঘুমায় 
; এরপর রাত্রে কোনো সময় হঠাৎ তীর ঘুম ভেঙ্গে যায় এবং সে (এ অবস্থায় 
শুয়ে শুয়ে) আল্লাহর কাছে তার জাগতিক বা পারলৌকিক কোনো কল্যাণ কামনা 
করে, তাহলে আল্লাহ তাকে তীর প্রার্থিত বস্তু দিবেনই।”১৭৩ 


ধিক্র নং ৮২ : বিতরের পরের যিক্র-১: 
4০৫০ ০০ ০৩৩০০ ০০০০ ০ ৬৩০৮ BA ৪ 8 
এ পরও ০০৫2 ০ এ ও পেট বি এ৪৬ ৬০ 2 29 


উচ্চারণ ও অর্থ: পূর্ববর্তী যিক্র নং ৬১: সাজদার ধিকর-৩ দেখুন। 
আলী (রা) বলেন, 
+0) PT এ৯ (১৪) ০০৪ ০৬ ঞ 4) ০৮০ এ 
রাসূলুল্লাহ % বিতরের শেষে কথাগুলো বলতেন । হাদীসটি সহীহ ।১৭৪ 
এখানে বিতরের শেষ বলতে সালামের আগে না সালামের পরে তা 
স্পষ্ট করে বলা হয় নি। এজন্য মুমিন এ দুআটি সালাতুল বিতরের শেষে 
সালামের আগে অথবা সালামের পরে পাঠ করতে পারেন। 
যিক্র নং ৮৩: বিতরের পরের ধিক্র-২ 
rg ০৭ হি 
উচ্চারণ : সুবহা-নাল মালিকিল কুদ্দুস। 
অর্থ : “ঘোষণা করছি পবিত্রতা মহা-পবিভ্র সম্রাটের ।” 
উবাই ইবনু কা’ব বলেন, রাসূলুল্লাহ £ বিতিরের শেষে তিন বার এ 
যিকরটি বলতেন, শেষবারে লম্বা করে বলতেন । হাদীসটি সহীহ ।১৭৫ 
১৭০ হাদীসটি সহীহ ৷ নাসাঈ, আস-সুনানুল কুবরা ৬/২০২, সুনানু আবী দাউদ ৪/৩১০, নং ৫০৪২, 
১০ + খাৰু দাউদ ৯ রঃ যাওয়াইদ সি টি হা 2 
কিতাবুস 8০০ ভা ১/২০১); মুসতাদরাক ১/৪৪৯ । 
১০০ 


৩/২৬১, নং ১৬৯৮ (ভা ১/১৯১); আবূ দাউদ 
€কিতাবুস সালাত, বাব. ভাত ১/২০২); হাকিম, আল-সুসতাদরাক ১/৪০৬। 


৭ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিক্র ওযীফা ৪১৮ 


৩. ৬. ২. সালাতুল বিতর-এর কুনুত 
কুনুত শব্দের অর্থ আনুগত্য, দণ্ডায়মান হওয়া, প্রার্থনা করা বা দণ্ডায়মান 
অবস্থায় দু'আ করা। সালাতের মধ্যে দু'আর অন্যতম মাসনূন সময় বিতিরের 
সালাতের কুনুত । বিতির সালাতের শেষ রাক'আতে রুকুর আগে রাসূলুল্লাহ & 
ও সাহাবীগণ বিভিন্ন দু'আ পাঠ করতেন, যা কুনুত বা দু'আ কুনুত নামে 
পরিচিত । আমাদের সমাজে “দু'আ কুনুত’ নামে পরিচিত দু'“আটিও সহীহ সনদে 
বর্ণিত।১৭৬ কিন্তু আমরা অজ্ঞতাবশত মনে করি যে, আমাদের মাযহাব অনুসারে 
কুনুতের সময় এ দু‘আটিই পাঠ করতে হবে, অন্য কোনো দু'আ পাঠ করা যাবে 
না। ধারণাটি ভুল। ইমাম আবু হানীফা (রাহ) ও তীর সঙ্গীদ্বয় স্পষ্টভাবে 
লিখেছেন যে, কুনুতের জন্য কোনো দু'আ নেই, কোনো দু'আ নির্দিষ্ট করা যাবে 
CALL দা 13 935 098 94 JE 53] ভি UE 3১৪০ Lad এ 
১ JG ৪০ 5০3 4৩৪ Jed li 05১1 al ৪১১ 
“আমি বললাম: তাহলে কুনুতে কতক্ষণ দাড়িয়ে দু'আ পাঠ করতে 
হবে? তিনি বললেন: বলা হতো যে, সূরা “ইযাস সামাউনশাক্কাত' ও সূরা “ওয়াস 
সামাই যাতিল বুরুজ' পরিমাণ । আমি বললাম: কুনুতের জন্য কি কোনো নিদিষ্ট 
দু'আ আছে? তিনি বললেন: না।”১৭৭ 
ইমাম মুহাম্মাদের অন্য গ্রন্থ “আল-হুজ্জাত”-এ তিনি লিখেছেন: 
০০ 1১০9 dl ১০৯০ 05 0৪ 4৪৬ DS DGD ৬৪ 048 4৪ 
01১3০০95359 2০55 এ] le এ ৪৮০০ ও 
“আমি বললাম: কুনুতের জন্য কি কোনো নির্ধারিত কথা বা দুআ 
আছে? না। বরং তুমি আল্লাহর প্রশংসা করবে, রাসূলুল্লাহ £-এর উপর সালাত 
পাঠ করবে এবং তোমার সুবিধা ও ইচ্ছামতো যে কোনো দু'আ করবে ।”+৮ 
এভাবে হানাফী ফকীহগণ কুনুতের জন্য এবং সালাতের মধ্যে কোনো 
দু'আ নির্দিষ্ট করতে নিষেধ করেছেন। কারণ এতে দু'আর প্রাণ থাকে না। মুসাল্লী 
ঠোঁটস্থভাবে অমনোযোগের সাথে সালাতের যিক্র ও দু'আ আউড়ে যান। সর্বদা 
একটি নির্ধারিত দু'আ পাঠ করলে সালাতের প্রাণবন্ততা নষ্ট হয়ে যায়। তবে 
১৭৬ বাইহাকী, আস-সুনানুল কুবরা ২/২০৪, ২১০, ২১১, আলবানী, এরওয়াউল গালীল ২/১৭০। 
১৭৭ ইমাম মুহাম্মাদ, আল-আবসৃত ১/১৬৪। 
১৯৮ ইমাম মুহাম্মাদ, আল-হুজ্জাত, পৃ. ২০২। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪১৯ 


ক্রুসেড ও তাতার আক্রমণে বিপর্যস্ত মুসলিম বিশ্বে সামগ্রিক অবক্ষয়ের 
প্রেক্ষাপটে কোনো কোনো ফকীহ সালাতের দুআ ও যিকর নির্ধারণ করে দেওয়া 
উত্তম বলে মনে করেছেন। অশিক্ষিত ও দীনী শিক্ষা থেকে একেবারে বঞ্চিত 
সাধারণ মুসলিম দুআ বা যিকর বাছাই করতে ভুল করতে পারে বা দুআর নামে 
বানোয়াট ও নিষিদ্ধ কথাবার্তা বলে সালাত নষ্ট করে ফেলতে পারে ভয়ে তারা 
এরূপ মত প্রকাশ করেছেন৷ স্বভাবতই মাসনূন দুআর ক্ষেত্রে এরূপ কোনো 
আশঙ্কা থাকে না। দশম হিজরী শতকের প্রসিদ্ধ হানাফী ফকীহ আল্লামা ইবন 
নুজাইম (৯২৬-৯৭০ হি) আল-বাহরুর রায়িক গ্রন্থে কুনুত প্রসঙ্গে বলেন: 


02১] ০৪৪ ও LAN KS 0 ০৪ 255 ৪ 0৪ ১০১ এও 
০০৩ ০০ ১৪ এ 903 এওঞ। 0০ ০ 889১০ Led 9 ১০ GI) 
০৭ পিএ IA ও yy UA এ 05 আজ ৩৪০ 925 sD US এও 
৪ ০৩ এ ১০ 99 ০ Las Jy পর এএঞ। cles ও এ 
ও 0555 95 9940 9 TN... 4০৫ UY sh sy 5 55$ 2০১ 
এ] (99 058 ০৯৯ কি) ০ এ 95 9 এর ৬৯ US 2985 এজি 
0) 201 04 dye 555 ৪ OG 0 ১৬ লি Jail এন JU, eal 
১০০ ৪ ll 2১৩ ২ ০০৪ SES UG 09৪ 
“কুনৃতের দুআ হিসেবে কোনো নির্ধারিত দুআ নেই। ইমাম কারী 
“কিতাবুস সালাত' গ্রন্থে তা উল্লেখ করেছেন। প্রথম কারণ সাহাবীগণ থেকে 
কুনৃতের জন্য বিভিন্ন দুআ বর্ণিত হয়েছে। দ্বিতীয়ত, ইমাম মুহাম্মাদ ইবনুল 
হাসান থেকে বর্ণিত, তিনি বলেছেন, নির্ধারিত দুআ হৃদয়ের আবেগ ও বিন্ম্রতা 
নষ্ট করে দেয়। ফলে দুআ কবুল হওয়ার সম্ভাবনা দূরীভূত হয়। তৃতীয়ত, 
সালাতের মধ্যে কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে কোনো সূরা নির্ধারণ করা হয় না; 
কাজেই কুনূতের দুআর ক্ষেত্রেও কোনো দুআ নির্ধারণ না করাই উত্তম। কোনো 
কোনো ফকীহ বলেছেন যে, কুনুতের জন্য কোনো দুআ নির্ধারিত নেই, এ কথার 
অর্থ হলো, ‘আল্লাহুম্মা ইন্না নাসতায়ীনুকা... দুআটি ছাড়া অন্য কোনো দুআ 
নির্ধারিত নয়। ... এ দু'আটি পাঠ করা উত্তম। তবে যদি অন্য কোনো দুআ পাঠ 
করে তাহলেও তা বৈধ। আর যদি এ দুআটির সাথে অন্যান্য দুআ পাঠ করে 
তাহলে তা সুন্দর । সর্বোত্তম হলো ‘আল্লাহুম্মা ইন্না নাসতারীনুকা.... দুআটির পর 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&৪)-এর যিকর ওষীফা ৪২০ 


“আল্লাহুম্মা, ইহদিনী ফীমান হাদাইতা ..... শেষ পর্যন্ত” দুআটি পাঠ করা। .... 
কোনো কোনো ফকীহ বলেছেন যে, বিতরের কুনুতের জন্য দুআ নির্ধারিত থাকাই 
উত্তম; কারণ ইমাম হয়ত জাহিল হবে এবং তার অজ্ঞতার কারণে, নিজে বানিয়ে 
করবে, ফলে তার সালাত নষ্ট হয়ে যাবে ।”১৭৯ 

এভাবে আমরা দেখছি যে, সালাতের পরিপূর্ণ সাওয়াব-বরকত লাভ 
করতে এবং আল্লাহর কাছে দুআ কবুলের তাওফীক লাভ করতে প্রত্যেক মুমিনের 
উচিত বিভিন্ন মাসনূন শব্দের দু'আ অর্থ বুঝে মুখস্থ করে একেক সময় একেক 
দু'আ পাঠ করা। এতে মনের আবেগ দিয়ে অর্থের দিকে লক্ষ্য রেখে খুশ্ড ও 
বিনয়ের সাথে দু'আ করা সহজ হয়। আল্লাহ আমাদেরকে তাওফীক প্রদান 
করুন। এখানে আমরা কুনুতের কয়েকটি মাসনূন দুআ উল্লেখ করছি। এগুলো 
ছাড়াও এ গ্রন্থে উল্লেখিত যে কোনো মাসনূন দুআ বা কুরআন-হাদীসের যে 
কোনো দুআ এ সময়ে পাঠ করা যায়! হানাফী ফকীহগণ এবং অন্যান্য মাযহাবের 
ফকীহগণ উল্লেখ করেছেন যে, কুনুতের সময় কুরআন-হাদীসের যে কোনো দুআ 
বা ভাল অর্থের যে কোনো বাক্য ব্যবহার করে দু'আ করা বৈধ 1৯৮০ 

যিক্র নং ৮৪: মাসনূন কুনৃত-১ 


2 AY 


৮০ 
চল LUA ATLA TOUS 4A ZT Ed শের £67 
০০৪৯০ ৩৫ ০৮5 ৩০৩৪০ এও ৩৬০৭ UL] mel 
টি ৯৫৮82 HER Tg IEE 97৬42 লিও ও পল LEAL DL তাল ০828 
BLAST ১5 4০৯১৪ 459 চস ৪০ 5 ৬৪৬ SSH, ৩] 
রস রি হু চে ১ J ১5 Ar FAS TA ৫৩ 
Ce Se LO 2 0220) 522 ১2028) AL 


পা 


৫.) CUE 0) এ এটি ০৮০ ১৮ ০৬ ভে 

sl il ES 

উচ্চারণ: “আল্লা-হুম্মা, ইন্না- নাস্তা'য়ীনুকা, ওয়া নাস্তাগ্ফিরুকা, 

ওয়া নাসৃতাহ্দীকা, ওয়া.নু'মিনু বিকা, ওয়া নাতুবু ইলাইকা, ওয়া নাতাওয়াক্কালু 

‘আলাইকা, ওয়া নুস্নী “আলাইকাল খাইরা (কুল্লাহু)। নাশ্কুরুকা ওয়ালা- 

নাক্ফুরুকা, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লা-হুম্মা 

ইয়্ইয়াকা- না'বুদু, ওয়া লাকা নুস্বাল্লী, ওয়া নাস্জুদু, ওয়া ইলাইকা নাস্‌‘আ- 
১% ইবন নুজাইম, আল-বাহরুর রায়িক ২/৪৫ । আরো দেখুন: ইবনুল হুমাম, ফাতহুল কাদীর ১/৪৩০। 


১০ ইবন নুজাইম, আল-বাহরুর রায়িক ২/৪৫; ইবনুল হুমাম, ফাতহুল কাদীর ১/৪৩০; শুরনুবলালী, 
মারাকীল ফালাহ, পৃষ্ঠা ১৬৩। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪২১ 


ওয়া না'হফিদু, নারজু রা“হমাতাকা, ওয়া নাখ্শা “'আযা-বাকা, ইন্না ‘আযাবাকা(ল্‌ 
জিদ্দা) বিল কুফ্ফা-রি মুলহিক্ক (মুল“হাক)।” 

অর্থ: “হে আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, আপনার 
কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনার কাছে হেদায়াত প্রার্থনা করছি, আপনার উপর 
বিশ্বাস স্থাপন করছি, আপনার কাছে তাওবা করছি, আপনার উপর তাওয়াক্কুল 
করছি, সকল কল্যাণের প্রশংসা ও গুণকীর্তন আপনার জন্যই করছি। আমরা 
আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনার প্রতি অকৃতজ্ঞতা-অবিশ্বাস প্রকাশ 
করি না। আমরা বিচ্ছিন্ন হই এবং পরিত্যাগ করি তাকে যে আপনার অবাধ্য হয়। 
হে আল্লাহ, আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি, কেবলমাত্র আপনার জন্যই 
সালাত আদায় করি এবং সাজদা করি, শুধু আপনার দিকেই ধাবিত হই এবং 
আপনার আনুগত্যেই কর্ম করি। আমরা আপনার রহমত আশা করি এবং আপনার 
শাস্তির ভয় করি। নিশ্চয় আপনার প্রকৃত শাস্তি কাফিরদেরকে স্পর্শ করবে ।” 


কুনৃতের এ দু'আটি এভাবে বা কাছাকাছি শব্দে বাংলাদেশের সাধারণ 
মুসলিমদের মধ্যে পরিচিত। এ দু‘আটি “হানাফী কুনৃত” হিসেবেও পরিচিত । 
হানাফী ফিকহের বিভিন্ন গ্রন্থে দু“আটির শব্দ ও বাক্যের মধ্যে কিছু কমবেশি ও 
আগপিছু থাকলেও মূল কথাগুলো একই । এ কুনৃতটির মূল কথাগুলো রাসূলুল্লাহ 
(%) থেকে এবং একাধিক সাহাবী (রা) থেকে বিভিন্ন সহীহ সনদে বর্ণিত। 

তাবিয়ী খালিদ ইবন আবী ইমরান (১২৫ হি) বলেন: রাসূলুল্লাহ (38) 
মুদার গোত্রের বিরুদ্ধে বদ-দু“আ করছিলেন এমতাবস্থায় জিবরাঈল (আ) এসে 
তাকে থামতে ইঙ্গিত করে বলেন, হে মুহাম্মাদ, আল্লাহ আপনাকে গালিদাতা বা 
অভিশাপকারী হিসেবে প্রেরণ করেন নি; রবং আপনাকে রহমত হিসেবে প্রেরণ 
করেছেন.... এরপর তিনি তাকে নিম্নের কুনৃতটি শিক্ষা দেন: 
০ LES) 4৪ ৮৮89 BAILS, এন তু 20 
৫৩০০ hat ও এ BY Fl BASS ১০ BE ৫৯৪ 
OF dont BE CSE BEES ST LES SAIS 

উচ্চারণ: “আল্লা-হম্মা, ইন্না- নাস্তা"যীনুকা, ওয়া নাস্তাগৃফিরুকা, 
ওয়া নু’মিনু বিকা, ওয়া নাধ্ঘ্বাউ লাকা, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%)-এর যিক্র ওযীফা ৪২২ 


ইয়াক্ফুরুকা। আল্লা-হুম্মা ইয়্‌ইয়াকা- না'বুদু, ওয়া লাকা নুস্বাল্লী, ওয়া নাস্জুদু, 
ওয়া ইলাইকা নাস্‌আ- ওয়া না“হফিদু, নারজু রাহমাতাকা, ওয়া নাখা-ফু 
“আযা-বাকাল জিন্দা, ইন্না “আযাবাকা বিল কাফিরীনা মুলহিক্ক।” 

অর্থ: “হে আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, 
আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনার কাছে অনুগত হচ্ছি। আমরা 
বিচ্ছিন্ন হই এবং পরিত্যাগ করি তাকে যে আপনার কুফরী করে। হে আল্লাহ, 
আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি, কেবলমাত্র আপনার জন্যই সালাত 
আদায় করি এবং সাজদা করি, শুধু আপনার দিকেই ধাবিত হই এবং আপনার 
আনুগত্যেই কর্ম করি। আমরা আপনার রহমত আশা করি এবং আপনার প্রকৃত 
শাস্তির ভয় করি। নিশ্চয় আপনার শাস্তি কাফিরদেরকে স্পর্শ করবে ।” 

হাদীসটির সনদ দুর্বল। উপরস্ত হাদীসটি মুরসাল।১৮৯ তবে কুনৃতের 
নিম্নের দুআটির প্রথম অংশে এ কুনুতটি সহীহ সনদে বর্ণিত। 

যিকর নং ৮৫: মাসনূন কুনুত-২ 


gE ০০ uy ol (Ca > by (৮২) 
8) 2 বির 858 49 Ss 25) ০১৫০ 0 
৩০৩ ৬৬৫ ২০ 25৩ ৫2০4 ৩9 SU I 


Gel ০৩৫৩ ৬৪৬ 0০৪৯০ ৮৮৮ 2০ 

০4:09 ০৮409 ০০00 ০১১ ৫ Sil 4 
১১45 BE ০ 5 eo ০১ ০০9 esl 05 4২ 
05284 Sl এ ০৪ ১১৭০ md oS Jaf 575 cal “i 
7৩ 0500 LEAS 55 LE al 4259 ০9 ৫০১ 
১৮০৯) cA ০০ ০০ ১১৫ sil nt ১৮ ৭) 


উচ্চারণ: “বিসমিল্লা-হির রাহ্মা-নির রা'হীম। আল্লা-হুম্মা, ইন্না- 
নাস্তা'য়ীনুকা, ওয়া নাস্তাগৃফিরুকা, ওয়া নুস্নী “আলাইকা, ওয়া নাশ্কুরুকা 


৮১ তাহাবী, শারহু মাআনীল আসার ১/২৪৯; বাইহাকী, আস-সুনানুল কুবরা ২/২১০; ইবনুল হুমাম, 
ফাতহুল কাদীর ২/৩৬৫। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪২৩ 


ওয়ালা- নাক্ফুরুকা, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা । আল্লা- 
হুম্মা ইয়্ইয়াকা- না'বুদু, ওয়া লাকা নুস্থাল্লী ওয়া নাস্জুদু, ওয়া লাকা নার্সুআ- 
ওয়া না'হফিদু, নাখ্শা “আযা-বাকাল জিদ্দা, ওয়া নারজু রা'হমাতাকা, ইন্না 
‘আযাবাকা বিল কাফিরীনা মুলহিক্ক ।” 

আল্লা-হুম্মাগৃফির লানা- ওয়ালিল মু'মিনীনা ওয়াল মু'মিনা-তি, ওয়াল 
মুসলিমীনা ওয়াল মুসলিমা-তি, ওয়া আল্লিফু বাইনা কুলুবিহিম, ওয়া আস্বলিহ 
যাতা বাইনিহিম, ওয়ানস্থুরহুম ‘আলা “আদুওয়িকা ওয়া “আদুওয়িহিম। আল্লা- 
হুম্মাল'আন কাফারাতা আহলিল কিতাবিল্‌ লাষীনা ইয়াসুদ্দুনা “আন সাবীলিকা 
ওয়া ইউকায্যিবৃনা রুসূলাকা ওয়া ইউদ্কা-তিলূনা আওলিয়া-য়িকা । আল্লা-হুম্মা, 
খালিফ বাইনা কালিমাতিহিম, ওয়া যালযিল আন্বদামাহুম, ওয়া আনযিল বিহিম 
বা'সাকাল্‌ লাষী লা- তারুদ্ুহ্‌ ‘আনিল ক্কাওমিয যালিমীন।” 

অর্থ: “হে আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, আপনার 
কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনার প্রশংসা ও গুণকীর্তন করছি। আমরা আপনার 
কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনার প্রতি অকৃতজ্ঞতা-অবিশ্বাস প্রকাশ করি না। 
আমরা বিচ্ছিন্ন হই এবং পরিত্যাগ করি তাকে যে আপনার অবাধ্য হয়। হে আল্লাহ, 
আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি, কেবলমাত্র আপনার জন্যই সালাত 
আদায় করি এবং সাজদা করি, শুধু আপনার দিকেই ধাবিত হই এবং আপনার 
আনুগত্যেই কর্ম করি। আমরা আপনার প্রকৃত শাস্তির ভয় করি এবং আপনার 
রহমত আশা করি। নিশ্চয় আপনার শাস্তি কাফিরদেরকে স্পর্শ করবে।” 

হে আল্লাহ, ক্ষমা করুন আমাদেরকে, এবং মুমিন পুরুষদেরকে এবং 
মুমিন নারীদেরকে, এবং মুসলিম পুরুষদেরকে এবং মুসলিম নারীদেরকে, 
তাদের অন্তরের মধ্যে সম্প্রীতি প্রদান করুন, তাদের আভ্যন্তরীণ সম্পর্ক সুন্দর 
করে দিন, আপনার ও তাদের শক্রদের উপর তাদের বিজয় প্রদান করুন। হে 
আল্লাহ, যে সকল আহল কিতাব আপনার পথ থেকে মানুষদেরকে বাধা দেয়, 
আপনার রাসূলগণকে অবিশ্বাস করে এবং আপনার ওলীগণের সাথে যুদ্ধ করে 
তাদের অভিশপ্ত করুন, তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করুন, তাদের পদসমূহ 
কম্পমান করুন, তাদের উপর আপনার শাস্তি নাযিল করুন, যে শাস্তি 
অপ্রতিরোধ্যভাবে পাপাচারী সম্প্রদায়কে পাকড়াও করে ।” 

প্রসিদ্ধ তাবিয়ী উবাইদ ইবনু উমাইর (৬৮ হি) বলেন, আমি উমার (রা)- 
এর পিছনে ফজরের সালাত আদায় করলাম ৷ তিনি রুকু থেকে উঠার পর- অন্য 
বর্ণনায়: তিনি কুরআন পাঠ শেষে রুকুর আগে- নিম্নের কুনুত পাঠ করেন: 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিকর ওযীফা ৪২৪ 


হাদীসটির সনদ সহীহ। উল্লেখ্য যে, আলী (রা), ইবন মাসউদ (রা), 
উবাই ইবন কাব (রো) প্রমুখ সাহাবী থেকে প্রথম ও দ্বিতীয় কুনুতের অনুরূপ 
দু'আ বিভিন্ন সহীহ ও যয়ীফ সনদে বর্ণিত।১৮২ 

যিক্র নং ৮৬: মাসনুন কুনুত-৩ | 
ছি 
০৯ 233 FON ০০5 5 55 25 ০ ০ প 8১০ 
ভি 5803 ০86 ১2৯0 ০4 ১5245 28 OR 

উচ্চারণ : আল্লা-হম্মাহ্‌ দিনী ফীমান হাদাইতা, ওয়া ‘আ-ফিনী ফীমান 
‘আ-ফাইতা, ওয়া তাওয়াল্লানী ফীমান তাওয়াল্লাইতা, ওয়া বা-রিক লী ফীমা- 
আ'জ্‌ তাইতা, ওয়া কিনী শার্রা ব্বাদ্বাইতা, ফাইন্রাকা তাকৃদ্ধী, ওয়ালা- ইউকৃদ্া 
“আলাইকা, ইন্নাহু লা- ইয়াষিন্ু মান ওয়া-লাইতা, [ওয়ালা- ইয়া‘ইয্যু মান “আ- 
দাইতা] , তাবা-রাক্তা রাব্বানা- ওয়া তাঁআ-লাইতা । 


অর্থ: “হে আল্লাহ, আমাকে হেদায়েত দান করুন, যাদেরকে আপনি 
হেদায়েত করেছেন তাদের সাথে । আমাকে পরিপূর্ণ নিরাপত্তা ও সুস্থতা দান 
করুন, যাদেরকে আপনি নিরাপত্তা দান করেছেন তাদের সাথে । আমাকে ওলী 
হিসাবে গ্রহণ করুন (আমার অভিভাবকত্ গ্রহণ করুন), যাদেরকে আপনি ওলী 
হিসাবে গ্রহণ করেছেন তাদের সাথে । আপনি আমাকে যা কিছু প্রদান করেছেন 
তাতে বরকত প্রদান করুন। আপনি যা কিছু আমার ভাগ্যে নির্ধারণ করেছেন 
তার অকল্যাণ থেকে আমাকে রক্ষা করুন। কারণ আপনিই তো ভাগ্য নির্ধারণ 
করেন, আপনার বিষয় কেউ নির্ধারণ করে দিতে পারে না। আপনি যাকে ওলী 
হিসাবে গ্রহণ করেছেন সে অপমানিত হবে না। আর আপনি যাকে শক্র হিসাবে 
গ্রহণ করেছেন সে কখনো সম্মানিত হবে না। মহামহিমান্বিত বরকতময় আপনি, 
হে আমাদের প্রভু, মহামর্যাদাময় ও সর্বোচ্চ আপনি ৷” 

কুনুত বিষয়ক আলোচনায় আমরা দেখেছি যে, হানাফী ফকীহগণ 
কুনুতের প্রথম দুআটি পাঠের পরে উপরের এ দুআটি পাঠ করাকে উত্তম বলে 
উল্লেখ করেছেন। এ কুনুতটি সম্পর্কে হাসান ইবন আলী (রা) বলেন, 


১২ আব্দুর রাষ্যাক সান'আনী, আল-মুসান্নাফ ৩/১১০-১২১; ইবন আবী শাইবা, আল-মুসান্নাফ ২/৩০১, 
৩১৪-৩১৫, ১০/৩৮৫-৩৮৯; তাহাবী, শারহু মাআনীল আসার ১/২৪৯; বাইহাকী, আস-সুনানুল কুবরা 
২/২০৪, ২১০, ২১১; আলবানী, ইরওয়াউল গালীল ২/১৬৪-১৭৫। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪২৫ 


“রাসূলুল্লাহ (৪) আমাকে এ বাক্যগুলো শিক্ষা দিয়েছেন বিতিরের সালাতে বা 
বিতরের কুনুতে বলার জন্য ।” হাদীসটি সহীহ ।১৮৩ 
যিক্র নং ৮৭: মাসনূন কুনৃত-৪ 
HSN SRN তত ৩ এও পাও পেত ১০৫ 9৩ etl 
০০০ ০6 ও ১০ এ পপ) ৫5) ৩ এ 2 ৩০৯০ পে 
041 ৯ GL 970০ 40 UAT 90104500108 CY ক 
A 2 aL এ পাকি ed Pa এ ক পপ Sie» HAJ 0 
Et 59 ৮৮১ eh শর ০০৪ ES এপ ৮ ও Wf 
(০১ প্র ০ 0০9 LB ০৮০ 849০ 
“হে আমার প্রতিপালক, আপনি আমাকে শক্তি-সহায়তা প্রদান করুন, 
আর আমার বিরুদ্ধে সহায়তা প্রদান করবেন না। এবং আপনি আমাকে সাহায্য 
করুন, আর আমার বিরুদ্ধে সাহায্য করবেন না। এবং আপনি আমার জন্য 
কৌশল করুন, আর আমার বিরুদ্ধে কৌশল করবেন না। এবং আপনি আমাকে 
হেদায়াত করুন এবং আমার জন্য হেদায়াত সহজ করুন। আপনি আমাকে 
সাহায্য করুন যে আমার উপর অত্যাচার করেছে তার বিরুদ্ধে। হে আমার 
প্রতিপালক, আপনি আমাকে বানিয়ে দিন আপনার জন্য অধিক কৃতজ্ঞতা 
প্রকাশকারী, আপনার অধিক যিক্রকারী, আপনার প্রতি অধিক ভীতিসম্পন্ন, 
আপনার অধিক আনুগত্যকারী, আপনার প্রতি বিনয়ী এবং আপনার দিকে বেশি 
বেশি তাওবা কারী । হে আমার প্রতিপালক, আপনি কবুল করুন আমার তাওবা, 
ধুয়ে দিন আমার পাপ, কবুল করুন আমার দু'আ, প্রতিষ্ঠিত করুন আমার প্রমাণ, 
পবিত্র-সুসংরক্ষিত করুন আমার জিহ্বা, সুপথে পরিচালিত করুন আমার অন্তর, 
বের করে দিন আমার অন্তরের সব হিংসা, বিদ্বেষ ও সংকীর্ণতা।” 
ইবনু আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (3%) এ দু'আ করতেন। 
হাদীসটির একজন বর্ণনাকারী আবুল হাসান তানাফিসী বলেন, আমি হাদীসের 
রাবী ইমাম ওকী’ ইবনুল জার্রাহকে (১৯৬হি) জিজ্ঞাসা করলাম, আমি কি 
বিত্র-এর কুনুতে এ দুআটি বলব? তিনি বললেন: হ্যা । হাদীসটি সহীহ ।১৮৪ 
** তিরমিযী (আবওয়াবুল বিতর, বাব... কুনুতিল বিতর) ২/৩২৮, নং ৪৬৪ (ভারতীয় ১/১০৬), নাসাঈ ৩/২৭৫, 
নং ১৭৪৪-১৭৪৫ (ভারতীয় ১/১৯৫), আব দাউদ ২/৬৪, নং ১৪২৫ (ভারতীয় ১/১০১), মুসতাদরাক 


ce হাকিম ৩/১৮৮, 8/২৯৮, যাইলাঈ, নাসবুর রাইয়াহ ২/১২৫, ইবনু হাজার, হাবীর ১/২৪৯ । 
ইবন মাজাহ (৩৪-কিতাবুদ্দুআ, ২-বাব দুআয়ি রাসুলিল্লাহ) ২/১২৫৯ (ভারতীয় ২/২৭১); তিরমিযী 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিকর ওযীফা ৪২৬ 


আমরা একেক সময় একেকটি দুআ পাঠ করব। ইমাম আবু হানীফা 
(রহ) ও অন্যান্য সকল ইমাম এ সময়ে যে কোনো বিষয়ে দু'আ চাওয়ার 
অনুমতি দিয়েছেন। তবে মাসনূন দু'আ পাঠের চেষ্টা করতে হবে। কুনুতের এ 
চারটি মাসনূন দুআ ছাড়াও এ বইয়ে উল্লেখিত যে কোনো মাসনূন দুআ অথবা 
কুরআন ও হাদীসের যে কোনো দু'আ আমরা মুখস্থ করে অর্থের দিকে লক্ষ্য 
রেখে “কুনৃত' হিসেবে পাঠ করতে পারি। 


৩. ৬. ৩. কুনুতের জন্য হস্তত্বয় উত্তোলন 

আমরা দেখেছি যে, দু“আর সময় দুহাত উঠানো উত্তম । এজন্য অনেক 
ফকীহ কুনুতের মুনাজাতের সময়ও দুহাত তুলে দু'আ করার বিধান দিয়েছেন। 
পক্ষান্তরে কোনো কোনো ফকীহ এ সময় হাত না তুলে হাত বাধা অবস্থায় 
অথবা দুপাশে ঝুলিয়ে রেখে কুনুত পাঠের বিধান দিয়েছেন। যারা দুহাত তুলে 
মুনাজাত করে কুনুত পাঠ করার বিধান দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন হানাফী 
মাযহাবের অন্যতম ইমাম কাযী আবূ ইউসূফ ।১৮৫ এছাড়া শাফিয়ী, মালিকী ও 
হাম্বালী মাযহাবের অনুসারীগণও এভাবে দু হাত তুলে মুনাজাতের মাধ্যমে কুনুত 
পাঠ করেন। তাদের দলিলগুলো নিয়রূপ: 

(১) বিভিন্ন হাদীসে দু'আর সময় হাত উঠানোর ফযীলত বর্ণনা করা 
হয়েছে। এগুলোর আলোকে কুনুতের দু'আর সময়েও হাত উঠানো উত্তম। 

(২) রাসূলুল্লাহ ন নামাযের ভিতরে দু'আ করার সময়েও কখনো কখনো 
দু হাত উঠাতেন বলে বর্ণিত হয়েছে। কুসূফ বা সূর্যঘহণের নামাযে তিনি নামাযের 
মধ্যে হাত তুলে দু'আ করেছেন বলে বর্ণিত হয়েছে।৯৬ এছাড়া রাসূলুল্লাহ (88) 
নিজে এবং তীর ইন্তেকালের পরে উমার (রা), আলী (রা) প্রমুখ সাহাবী কুনুতে 
নাধিলার সময় দু" হাত তুলে দু'আ করেছেন বলে বর্ণিত হয়েছে।১৮* 

(৩) রাসূলুল্লাহ (সু) বিত্র-এর কুনুতের সময় হাত উঠিয়েছেন বলে 
বর্ণিত না হলেও, আব্দুল্লাহ ইবনু মাসউদ, আবূ হুরাইরা প্রমুখ সাহাবী (রা) 
বিত্র-এর কুনুতে দু হাত তুলে মুনাজাত করেছেন বলে বর্ণিত হয়েছে ।৯৮৮ 


(৪৯-কিতাবুদ্দাআওয়াত, ১০৩-বাবু দুআয়িন্নাবিয়্য) ৫/৫১৭, নং ৩৫৫১ (ভারতীয় ১/২১২)। 

১৮৫ ইবনুল হুমাম, ফাতহুল কাদীর ১/৪৩০; ইবনু আবেদীন, রাদ্দুল মুহতার ২/৬; তাহতাবী, হাশিয়াতু 
ফালাহ, পৃ ৩৭৬। 

৮৮1২০ ৫-বাব যিকরিন্রিদা..) ২/৬২৯ (ভা ১/২৯৯); নববী, শারহু মুসলিম ৬২১৭ । 

১৮৭ বাইহাকী, আস-সুনানুল কুবরা ২/২১১-২১২। 

বাইহাকী, আস-সুলানুল কুবরা ২/২১২, ৩/৪১। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪২৭ 


পক্ষান্তরে ইমাম আবু হানীফা (রাহ) বিত্র-এর কুনুত পাঠের সময় হাত 
না তুলে স্বাভাবিকভাবে হাত বাধা অবস্থায় কুনুত পাঠ করতে বিধান দিয়েছেন ।১৮৯ 
যেহেতু রাসূলুল্লাহ (সু) বিত্র-এর কুনুতের সময় হাত তুলে দু'আ করেছেন বলে 
বর্ণিত হয় নি, সেহেতু হাত তুলে দু'আ করার ফযীলতের হাদীস দিয়ে বা কুনুতের 
নাধিলার উপর কিয়াস করে বিত্র-এর কুনুতে হাত উঠানোর বিধান প্রদান করেন 
নি তিনি। তিনি সুন্নাতের হুবহু অনুকরণ করতে ভালবাসতেন । 

৩. ৬. ৪. মনে মনে বা সশব্দে কুনুত পাঠ ও আমীন বলা 

রাসূলুল্লাহ (3%) বিপদাপদের কুনুত সশব্দে পাঠ করতেন এবং পিছনের 
মুক্তাদীগণ “আমীন” বলতেন বলে বিভিন্ন সহীহ হাদীসে বর্ণিত হয়েছে।১৯ 
তবে বিতরের কুনৃত তিনি সশব্দে পড়তেন বলে স্পষ্টত বর্ণিত হয় নি। 
ফকীহগণ উল্লেখ করেছেন যে, বিতরের কুনুত মনে মনে বা সশব্দে পড়া 
বৈধ ।১৯১ হানাফী ফকীহগণ উল্লেখ করেছেন যে, বিতরের কুনুত মনে মনে পড়া 
উত্তম, তবে জোরে বা সশব্দে পড়া বৈধ । এ প্রসঙ্গে ষষ্ঠ হিজরী শতকের প্রসিদ্ধ 
হানাফী ফকীহ আল্লামা আবূ বাকর আলাউদ্দীন কাসানী (৫৮৭ হি) বলেন: 


4৯:০৪ ও ell O85 ৪ এ) ১৯] ০০ এআ ০০১ ie আও 
১০ ৩০49 ৯ ৪50 ১০৭৩ 98158 05 0 4 ৩১০ 959 
8৯5 UO] US 05 চা ৪ US এ এও 9 এ এও সই 5০ 
ও এস এ 39 BA 285 al 2 দাও এল) ৩১ ০৫ spill, 
৬৪ 39? ঠা এড ৩১ এড এ LON ES WG 5 ও এও 85 
১১০৪১ 4১8৫ ০০ of TH এ ১০১০৪ of OF ৪০ এও 
EEA ৭50 ০৭ 9৪০5 05০৪ উপ, 0৯5 0০০৪৯ এ 
“কুনূতের দুআ সশব্দে বা মনে মনে পাঠের পদ্ধতির বিষয়ে মুখতাসারুত 


তাহাবী গ্রন্থের ব্যাখ্যায় কাযী বলেন: একাকী সালাত আদায়কারীর বিষয়টি তার 
ইচ্ছাধীন। তিনি ইচ্ছা করলে অন্যদের শোনানোর মত জোরে পাঠ করবেন, ইচ্ছা 


১৯ ইবনু আবেদীন, রাদ্দুল মুহতার ২/৬; তাহতাবী, হাশিয়াতু মারাকীল ফালাহ, পৃ ৩৭৬। 

৯** বুখারী (৬৮-কিতাবৃত তাফসীর, ৬৭-বাব লাইসা লাকা) ৪/১৬৬১ (ভা ২/৬৫৫); আবূ দাউদ 
(আবওয়াবুল বিতর, কুনুত ফিস সালাওয়াত) ২/৬৯ (ভা ১/২০৩) মুসনাদ আহমদ ১/৩০১। 

আল-মাউসৃআতুল ফিকহিয়্যাতুল কুওয়াইতিয়্যা ১৬/১৮৫ ৷ 


১৯১ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিক্র ওযীফা ৪২৮ 


করলে নিজে শোনার মত জোরে পাঠ করবেন এবং ইচ্ছা করলে মনে মনে পাঠ 
করবেন। কিরাআত বা কুরআন পাঠের বিষয়টিও অনুরূপ । আর যদি তিনি ইমাম 
হন তবে কুনুত সশব্দে পাঠ করবেন, তবে কুরআন পাঠের চেয়ে একটু কম শব্দে 
কুনুত পাঠ করবেন। যুক্তাদীগণ (১ম কুনুতের শেষে) ‘ইন্না আযাবাকা বিল 
কুফ্ফারি মুলহিক' পর্যন্ত ইমামের অনুসরণ করবেন। এরপর যখন ইমাম দুআ পাঠ 
করবেন তখন মুক্তাদীগণ কি ইমামের অনুসরণ করবেন? এ বিষয়ে ফাতাওয়া গ্রহে 
আবূ ইউসূফ ও মুহাম্মাদের মধ্যে মতভেদের কথা উল্লেখ করা হয়েছে। আবু 
ইউসুফ বলেন: যুক্তাদীগণ ইমামের অনুসরণ করবেন এবং ইমামের সাথে সাথে 
দুআ পাঠ করবেন। মুহাম্মাদ বলেন: মুক্তাদীগণ দুআ পাঠ করবেন না, বরং তারা 
ইমামের দুআর সাথে আমীন আমীন বলবেন। কোনো কোনো ফকীহ বলেছেন: 
মুক্তাদীগণ ইচ্ছা করলে চুপ করে থাকতে পারেন।”১৯২ 


হানাফী ফিকহের প্রসিদ্ধ গ্রন্থ “মারাকীল ফালাহ”-এর রচয়িতা একাদশ 
শুরনুবলালী (১০৬৯ হি) বলেন: 
dl 4০ 7৯05 GLYN ৪৪৪১ ০৭ ০০ (০০9৩ ৩০] 198 ০৯09 
4১০ dl ৮০০ ১০০ ৩৪৯ US ১৪০ mall DG ভি (শী Al ৮৯৬ ON) 
০4০ 3০৪১৩ og ০০০০ ০৫০০ ০০৪ lly Boal ২১4৩০ ০২ ০৯৯ ০১ 
Gaal call 95৯১ ( ৩] LY! €১৪ 125) ৭০৪ ৭5 31১1১ ll 
০১5 5 ০5 ) চে dis 0. ০60 458 ০০ (৯৪ 0 ১৬) 555৯০ Sa 
ও 3548 (43503 ১০৯ I ) ১৪ (4৮০ 433985 453 dl ৭৯০ 

44০১ ৪০ ( UP 949) ০৯৪৪ dis Ul ৩৯ GH Sy) 

“অধিকতর সহীহ মতে মুকতাদীও ইমামের মত কুনুত পাঠ করবেন। 
সহীহ মতে ইমাম এবং মুক্তাদীগণ সকলেই মনে মনে কুনুত পাঠ করবেন। তবে 
অনারব দেশগুলোতে ইমামের জন্য জোরে জোরে কুনুত পাঠ করা মুসতাহাব; যেন 
মুক্তাদীগণ শিক্ষালাভ করতে পারে। এজন্যই ইরাকের প্রতিনিধিগণ যখন উমার 
(রা)-এর নিকট আগমন করেন তখন তিনি সালাতের সানা সশব্দে পাঠ করেন। 
কোনো কোনো ফকীহ বলেছেন যে, যদি মুক্তাদীগণ কুনুত না জানেন তবে ইমামের 


১৯২ কাসানী, বাদাইউস সানাইয় ১/২৭৪ । 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪২৯ 


জন্য সশব্দে কুনুত পাঠ উত্তম । আর যদি মুক্তাদীগন কুনুত জানেন তবে ইমামের 
জন্য মনে মনে পাঠ করা উত্তম । আর যখন ইমাম দুআ শুরু করবেন, অর্থাৎ প্রথম 
কুনুত: আল্লাহুম্মা ইন্না- নাসতায়ীনুকা... পাঠ শেষ করার পর দ্বিতীয় কুনুত: আল্লা- 
হুম্মাহ্‌ দিনী ফীমান হাদাইতা.... পাঠ শুরু করবেন তখন আবূ ইউসূফ (রাহ)-এর 
মতে মুক্তাদীগণ ইমামের অনুসরণ করবেন এবং তার সাথে কুনুত পড়বেন। 
মুহাম্মাদ বলেন: কুনুতের প্রথম দুআ (আল্লাহুম্মা ইন্না নাসতায়ীনুকা....) এবং 
দ্বিতীয় দুআ (আল্লা-হুম্মাহ্‌ দিনী...) কোনো দুআতেই মুক্তাদীগণ ইমামের অনুসরণ 
করবেন না এবং কুনুত পড়বেন না; বরং সর্বাবস্থায় তারা ইমামের দু'আর সাথে 
আমীন আমীন বলতে থাকবেন ।”১৯৩ 

উপরের আলোচনা থেকে আমরা দেখছি যে, একাকী সালাতুল বিতর 
আদায়ের ক্ষেত্রে মুসাল্লী নিজের মনের আবেগ ও অবস্থার ভিত্তিতে একেবারে 
মনে মনে বা সামান্য শব্দে কুনুত পাঠ করতে পারেন। আর রামাদান মাসে 
জামাতে বিতর আদায়ের সময় ইমামের জন্য সশব্দে কুনুত পাঠই উত্তম ও 
মুস্তাহাব। কারণ তারাবীহের জামাতে উপস্থিত মুক্তাদীগণের অনেকেই 
কুনুতের দুআ জানেন না। কেউ কেউ ১ম দুআটি জানলেও ২য় ও অন্যান্য দুআ 
জানেন না। কাজেই ইমাম যদি সশব্দে দুআ পাঠ করেন এবং মুক্তাদীগণ আমীন 
বলে তবে তা দুআর আবেগ এবং কবুলিয়্যাতের জন্য অনেক সহায়ক হবে। 


৩. ৬. ৫. বিতর ও রাতের সালাতে জোরে বা আস্তে কিরাআত 

সালাতুল বিতর, কিয়ামুল্লাইল বা তাহাজ্জুদের সালাতে কুরআন জোরে 
বা আস্তে পাঠ করা যায়। হানাফী ফকীহগণ উল্লেখ করেছেন যে, নফল সালাতের 
বিধান ফরয সালাতের বিধানের অন্তর্ভুক্ত । এজন্য দিবসে যে সকল নফল-সুন্নাত 
সালাত আদায় করা হয় সেগুলোতে কুরআন মনে মনে পাঠ করতে হবে। পক্ষান্ত 
রে সালাতুল বিতর, তাহাজ্জুদ ও রাত্রিকালিন সকল নফল সালাত একাকী 
আদায়ের সময় মুসাল্লী -ইচ্ছামত সশব্দে বা মনে মনে কুরআন পাঠ করতে 
পারেন। তবে রাতের নফল সালাত জামাতে আদায় করলে সশব্দে কুরআন পাঠ 
করা ওয়াজিব। এজন্য রামাদানে তারাবীহ ও বিতর জামাতে আদায় করলে 
তি MGM 


৯৪ আরগিনানী; হিদায়া ১/৫৩; ২ op ETRE ইবন মাযাহ, আল-মুহীত আল- 
বুরহানী ১/৪২৯; আল-ফাতাওয়া আল-হিনদিয়্যাহ-১/৭২; কাসানী, বাদাইউস সানাইয় ১/১৬১ । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (48)-এর যিকর ওযীফা ৪৩০ 
০১০ গড 9 ০৩৬ 98 এ ও ৩৬ ০9 CICS UI ও ৩৩ LB ibd ও Uf, 
2 ৩৯ ৩০৩ ১০০৪ 3 (00 ০০৪০) € ভা 08 ৩6 এ %% পভ OY 
ক ৩৮ 520১ A ও US LAE Uy পেস Cs 3B ও ০৪ ০০৮ ৩৬ 
৮ দজ্ ও 9539) ০৬ 90) ০4 BG ৪৮০ 0৬ এ সু ৩৪ Hs 
I Hy এ ১৯০ 24 50 জল ৩) JY LE ৯৯১০০ di ০ ৩৫ 
১০৪৬৮ re PL ৮6 ৪9 ১৪৮ cp BAL ও JG... 
“দিবসের নফল সালাতে মনে মনে কুরআন পাঠ করতে হবে। আর 
রাতের সালাতে বিষয়টি মুসাল্লীর ইচ্ছাধীন; তিনি মনে মনে বা সশব্দে কুরআন 
পড়তে পারবেন। তবে সশব্দে পড়াই উত্তম। কারণ নফল হলো ফরযের 
অনুসারী । রাতের ফরয সালাতগুলো একাকী পড়লে যেমন কিরাআত জোরে 
পড়াই উত্তম; তেমনি নফলের ক্ষেত্রেও একই বিধান। একইভাবে রাতের ফরয 
সালাতের জামাতে যেমন কুরআন জোরে পাঠ ওয়াজিব তেমনি রাতের নফল 
সালাত জামাতে আদায় করলে কুরআন জোরে পড়া ওয়াজিব; এজন্যই 
তারাবীহ-এর জামাতে ইমামকে জোরে কুরআন পড়তে হয়। হাদীসে বর্ণিত 
হয়েছে যে, রাসূলুল্লাহ 3% রাতের (তাহাজ্জুদ-বিতর-কিয়ামুল্াইল) সালাতে 
এমনভাবে কুরআন পাঠ করতেন যে, পর্দার বাইরে থেকে তা শোনা যেত। 
হাদীসে বর্ণিত হয়েছে যে, এক রাতে তিনি তাহাজ্জুদের সালাতে আবূ বাকর 
(রা)-কে চুপে চুপে এবং উমার (রা)- কে উচ্চঃম্বরে কুরআন পাঠ করতে 
দেখেন। ... তিনি বলেন: হে আবূ বাকর, তুমি তোমার আওয়াজ একটু উচু 
করবে এবং হে উমার, তুমি তোমার আওয়াজ একটু নিচু করবে... ।”৮+৯৫ 
৩. ৬. ৬. কুনুতে নাধিলা বা বিপদাপদের কুনুত 
সমাজ, রাষ্ট্র বা উম্মাতের কোনো কঠিন বিপদ, রোগব্যাধি বা বিপর্যয়ের 
সময় ফজরের সালাতে এবং প্রয়োজনে সকল সালাতের শেষ রাকআতের রুকু 
থেকে উঠে দাড়ানোর পর সমবেত মুসল্লীদের নিয়ে দুআ করাকে “কুনুতে নাযেলা' 
বলা হয়। এটি.রাসূলুল্লাহ (8)-এর গুরুত্বপূর্ণ সুন্নাত । আমাদের সমাজে অনেকেই 
মনে করেন যে, হানাফী মাযহাবে এরূপ কুনুত বৈধ নয় । চিন্তাটি অজ্ঞতাপ্রসূত। 
হানাফী ফকীহগণ বলেন, বিপদ-বিপর্যয় ছাড়া কুনুতে নাযেলা পাঠ করবে না। তবে 


১ কাসানী, বাদাইউস সানাইয় ১/১৬১। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪৩১ 


বিপদ-বিপর্যয়ের ক্ষেত্রে ফজরের সালাতে ও অন্যান্য সালাতে কুনুতে নাষেলা পাঠ 
করবে । আল্লামা আলাউদ্দীন হাসকাফী হানাফী (১০৮৮ হি) বলেন: 
JS ও 0889 ২০৫৯] of শিট 48 49 এ! ০১৮৬ ০৪ ১৪ 

“বিতর ছাড়া অন্য কোনো সালাতে কুনুত পাঠ করবে না; তবে বিপদ- 
বিপর্যয়ের সময় সশব্দে কুরআন পাঠের সালাতে (ফযর, মাগরিব, ইশা) ইমাম 
কুনুত পাঠ করবেন ৷ দ্বিতীয় মতে সকল সালাতেই কুনুত পাঠ করবেন ।”১৯, 

এ কথার ব্যাখ্যায় আল্লামা ইবন আবিদীন শামী উল্লেখ করেছেন যে, 
অধিকাংশ হানাফী ফকীহ বিপদ-বিপর্যয়ের সময় শুধু ফজর সালাতে কুনুত পাঠের 
নির্দেশ দিয়েছেন। কেউ কেউ সশব্দ সালাতগুলোতে কুনুত পাঠের নির্দেশ 
দিয়েছেন। যারা বলেছেন যে, সালাতুল ফজরের কুনুত মানসূখ বা রহিত হয়েছে 
তাদের কথার অর্থ সাধারণ অবস্থায় বিতর ছাড়া অন্য সালাতে কুনুত পাঠ রহিত 
হয়েছে। তবে বিপদাপদ বা বিপর্যয়ের সময় ফজরের বা সশব্দের সালাতে কুনুত 
পাঠ সুন্নাত । ইমাম যদি মনে মনে কুনুত পড়েন তবে মুক্তাদীও মনে মনে পড়বেন। 
আর ইমাম যদি সশব্দে কুনুত পড়েন তবে মুক্তাদী আমীন বলবেন । আর নাধিলা বা 
বিপদাপদের কুনুত শেষ রাকাতের রুকুর পড়ে পড়তে হবে 1৯৯৭ 


৩. ৭. অতিরিক্ত কিছু নফল সালাত 


৩. ৭. ১. সালাতুল ইসতিখারা 

ইস্তিখারার অর্থ কারো কাছে সঠিক বিষয় বেছে দেওয়ার প্রার্থনা করা । যে 
ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ বা একাধিক বিষয়ের মধ্য থেকে একটি বেছে নেয়ার অবকাশ 
আছে সেখানে আল্লাহর সাথে পরামর্শ না করে কোনো কিছু বেছে নেয়া বা সিদ্ধান্ত 
গ্রহণ করা মুমিনের উচিত নয়। ছোট, বড়, গুরুতৃপূর্ণ বা গুরুত্হীন সকল বিষয়ে 
সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আল্লাহর সাথে পরামর্শ করা, অর্থাৎ তার মহান দরবারে সঠিক 
সিদ্ধান্ত গ্রহণের তাওফীক চাওয়া মুমিনের অন্যতম দায়িত্ব । 

যিক্র নং ৮৫: ইস্তিখারার দু'আ 


নো ০৯০০2, 


রি আদ-দুররুল মুখতার (বৈরুত (বৈরুত, দারুল ফিক, ১৩৮৬) ২/১১। 
* ইবন আবিদীন শামি, রাদ্দুল মুহতার (হাশিয়াতু ইবন আবিদীন) ২/১১। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিক্র ওযীফা ৪৩২ 


পাতা 


ভি) ০৪১ ভে তে ৮৮ 1৮ শে] ০4145 MCS 
০81 STL 


OE LE 0990 22 dls 
উচ্চারণ: আল্লা-হুম্মা, ইব্রী আসতাখীরুকা বিইলমিকা, ওয়া 
আসতাকৃদিরুকা বিকুদরাতিকা, ওয়া আসআলুকা মিন ফাদ্বলিকাল ‘আযীম। 
ফাইন্রাকা তাক্দিরু, ওয়ালা- আকৃদিরু, ওয়া তা“জ্লামু ওয়ালা- আ'“জ্লামু, ওয়া 
আনতা 'আল্লা-মুল গুইউব। আল্লা-হুম্মা, ইন কুনতা তা‘জ্লামু আন্না হা-যাল 
আমরা (উদ্দিষ্ট বিষয়ের নাম বলবে) খাইরুল লী ফী দীনী ওয়ামাআ-শী ওয়া 
“আ-ক্বাতি আমরী ফাকৃদুরহু লী, ওয়া ইয়াসসিরহু লী, সুম্মা বা-রিক লী ফীহি। 
আল্লা-হুম্মা, ওয়া ইন কুনতা তাঁ“জ্লামু আন্না হা-যাল আমরা শাররুল লী ফী দীনী 
ওয়ামা'আ-শী ওয়া “আ-কিবাতি আমরী ফাস্বরিফহু “আন্রী, ওয়াম্বরিফনী “আনহু 
ওয়াক্‌ দুর লিয়াল খাইরা হাইসু কা-না, সুম্মা আরদ্বিনী বিহী। 
অর্থ: “হে আল্লাহ, আমি আপনার নিকট কল্যাণ প্রার্থনা করি আপনার 
জ্ঞান থেকে, আমি আপনার নিকট শক্তি প্রার্থনা করি আপনার ক্ষমতা থেকে এবং 
আমি আপনার নিকট প্রার্থনা করি আপনার মহান অনুথহ। কারণ আপনি 
ক্ষমতাবান আর আমি অক্ষম, আপনি জানেন আর আমি জানি না, আর আপনি 
সকল গাইবের মহাজ্ঞানী । হে আল্লাহ, যদি আপনি জানেন যে, এ কাজটি 
(নির্দিষ্ট বিষয়টির উল্লেখ বা স্মরণ করবে) কল্যাণকর আমার জন্য, আমার ধর্ম, 
আমার পার্থিব জীবন এবং আমার ভবিষ্যৎ পরিণতিতে, তবে নির্ধারণ করুন 
একে আমার জন্য, সহজ করুন একে আমার জন্য এবং বরকত প্রদান করুন 
এতে আমার জন্য। হে আল্লাহ, আর আপনি যদি জানেন যে, এ কর্মটি 
অকল্যাণকর আমার জন্য, আমার ধর্ম, জাগতিক জীবন ও আমার ভবিষ্যৎ 
পরিণতিতে তবে সরিয়ে নিন একে আমার নিকট থেকে, সরিয়ে নিন আমাকে 
এর নিকট থেকে, নির্ধারণ করুন আমার জন্য কল্যাণকে যেখানেই তা থাকুক 
এবং সন্তুষ্ট করে দিন আমাকে তার মধ্যে ৷” 
জাবির ইবনু আব্দুল্লাহ (রা). বলেন, রাসূলুল্লাহ (8) আমাদেরকে সকল 
বিষয়ে ইস্তিখারা' করতে শিক্ষা দিতেন, যেমন গুরুত্বের সাথে তিনি আমাদেরকে 
কুরআনের সুরা শিক্ষা দিতেন। তিনি বলতেন: যখন তোমাদের কেউ কোনো 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪৩৩ 


কাজের ব্যাপারে মনের মধ্যে চিন্তা করবে তখন (সিদ্ধান্ত গ্রহণের পূর্বে) নফল দু 
রাক'আত সালাত আদায় করবে অতঃপর উপরের দুআটি বলবে ।১৯৮ 


৩. ৭. ২. সালাতুত তাওবা 

আলী (রো) বলেন, রাসূলুল্লাহ ৪ বলেন, “কোনো বান্দা যদি গোনাহ করার 
সাথে সাথে সুন্দর করে ওযু করে দু রাক'আত সালাত আদায় করে এবং আল্লাহর 
কাছে ক্ষমা চায় তবে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করবেন।” হাদীসটি সহীহ ১৯৯ 


৩. ৭. ৩. সালাতুত তাসবীহ 
আমরা দেখেছি যে, যিক্রের মূল চারটি বাক্য: তাসবীহ “সুবহানাল্লাহ', 
তাহমীদ “আল-হামদু লিল্লাহ', তাহলীল “লা- ইলাহা ইল্পল্লাহ' এবং তাকবীর 
‘আল্লাহু আকবার" । “সালাতুত তাসবীহ”-এর মধ্যে সালাতরত অবস্থায় এ 
যিক্রগুলো পাঠ করা হয়। চার রাক'আত সালাতে প্রতি রাক'আতে ৭৫ বার 
করে চার রাক'আতে মোট ৩০০ বার উক্ত যিক্রগুলো আদায় করা হয়। 
আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ £ তার চাচা আব্বাস 
(রা)-কে বলেন: “চাচাজি, আমি আপনাকে একটি বিশেষ উপহার ও বিশেষ 
অনুদান প্রদান করব, যা পালন করলে আল্লাহ আপনার ছোট, বড়, ইচ্ছাকৃত, 
অনিচ্ছাকৃত, প্রকাশ্য, গোপন সকল গোনাহ ক্ষমা করবেন। - তা এই যে, 
আপনি চার রাক'আত সালাত আদায় করবেন। প্রত্যেক রাক'আতে সূরা 
ফাতিহা ও অন্য যে কোনো একটি সূরা পাঠ করবেন। প্রথম রাক'আতে সুরা 
ফাতিহা ও অন্য যে কোনো সূরা পাঠের পর দাড়ানো অবস্থায় ১৫ বার বলবেন: 
৫9 1 খ! থু ১) এ) 217 bl IES. 
উচ্চারণ: “সুবহা-নাল্লাহ, ওয়াল‘হামদুলিল্লাহ, ওয়ালা- ইলাহা ইল্লাল্লাহু 
ওয়া আল্লা-হু আকবার ।" (পূর্বোক্ত যিকর নং ৫, ৪, ১ ও ১০ একত্রে) 
এরপর রুকুতে গিয়ে রুকু অবস্থায় উপরের যিক্রগুলো ১০ বার, রুকু 
থেকে উঠে দীড়ানো অবস্থায় ১০ বার, সাজদা রত অবস্থায় ১০ বার, প্রথম 
সাজদা থেকে উঠে বসা অবস্থায় ১০ বার, দ্বিতীয় সাজদায় ১০ বার এবং দ্বিতীয় 
সাজদা থেকে উঠে (বসা অবস্থায়) ১০ বার। এ মোট এক রাক"আতে ৭৫ বার 
(চার রাক'আতে মোট ৩০০ বার)। সম্ভব হলে আপনি প্রতিদিন একবার, না 


2৯৮ বুখারী (২৬-আবওয়াবুত তাতাওউ, ১-তাতাওউ মাসনা) ১/৩৯১ (ভারতীয় ১/১৫৫) । 
১৯ তিরমিযী (আবওয়াবুস সালাত, সালাত ইনদাত তাওবা) ২/২৫৭; (ভা ১/৯২) সহীহত তারগীব ১/১৬৫ । 


২৮ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($%%)-এর যিক্র ওযীফা ৪৩৪ 


হলে প্রতি সপ্তাহে একবার, না হলে প্রতি মাসে একবার, না হলে প্রতি বছর 
একবার, না হলে সারা জীবনে একবার এ সালাত আপনি আদায় করবেন ।” 
“সালাতুত তাসবীহ” সংক্রান্ত অধিকাংশ হাদীসই অত্যন্ত যয়ীফ সনদে 
বর্ণিত। একমাত্র এ হাদীসটিকে অনেক মুহাদ্দিস সহীহ হিসাবে গ্রহণ করেছেন। 
যদিও অনেক মুহাদ্দিস হাদীসটির ভাব ও ভাষা বিষয়েও আপত্তি করেছেন। 
ইমাম তিরমিযী প্রখ্যাত তাবে-তাবেয়ী আব্দুল্লাহ ইবনুল মুবারাক (১৮১ 
হি) থেকে “সালাতুত তাসবীহ”-এর আরেকটি নিয়ম উল্লেখ করেছেন। তার মতে 
এ অতিরিক্ত যিকর আদায়ের নিয়ম: নামায শুরু করে শুরুর দু'আ বা সানা পাঠের 
পরে ১৫ বার, সূরা ফাতিহা ও অন্য কোনো সূরা শেষ করার পরে ১০ বার, রুকুতে 
১০ বার, রুকু থেকে উঠে ১০ বার, প্রথম সাজদায় ১০ বার, দুই সাজাদার মাঝে 
১০ বার ও দ্বিতীয় সাজদায় ১০ বার মোট ৭৫ বার প্রতি রাক'আতে। 
অর্থাৎ, এ নিয়মে কিরাআতের পূর্বে ও পরে দাড়ানো অবস্থায় ২৫ বার 
তাসবীহ পাঠ করা হয় আর দ্বিতীয় সাজদার পরে বসা অবস্থায় কোনো তাসবীহ 
পড়া হয় না। পূর্বের হাদীসে বর্ণিত নিয়মে কিরাআতের পূর্বে কোনো তাসবীহ 
নেই। দীড়ানো অবস্থায় শুধু কিরাআতের পরে ১৫ বার তাসবীহ পড়তে হবে। 
প্রত্যেক রাক'আতে দ্বিতীয় সাজদার পরে বসে ১০ বার তাসবীহ পড়তে হবে । 
ইবনুল মুবারক বলেন, যদি এ সালাত রাত্রে আদায় করে তবে দু 
রাক'আত করে তা আদায় করবে। অর্থাৎ দু রাক'আত শেষে সালাম ফিরিয়ে 
আবার দু রাক'আত আদায় করবে । আর দিনের বেলায় ইচ্ছা করলে একত্রে 
চার রাক'আত অথবা ইচ্ছা করলে দু রাক'আত করেও আদায় করতে পারে। 
“সালাতুত তাসবীহ”-এ রুকু ও সাজদায় প্রথমে রুকু ও সাজদার 
তাসবীহ “সুবহানার রাব্বিয়্যাল আযীম' ও “সুবহানা রাব্বিয়্যাল আ'লা" নূন্যতম 
তিন বার করে পাঠ করার পরে অতিরিক্ত তাসবীহগুলো পাঠ করতে হবে ।২০০ 


৩. ৮. সালাতুল জানাযা 

৩. ৮. ১. সালাতুল জানাযার গুরুত্ব ও পদ্ধতি 

পাচ ওয়াক্ত ফরয সালাতের পরেই অন্যতম ফরয ইবাদত জানাযার 
সালাত। অনেকে মনে করেন, যেহেতু ফরযে কেফায়া সেহেতু কেউ পালন 


২০০ তিরমিযী (আবওয়াবুস সালাত, সালাতৃত তাসবীহ) ২/৩৪৭-৩৫০ (ভারতীয় ১/১০৯); আবূ দাউদ, 
২/২৯, নং ১২৯৭, তা ১/১৮৩); নি সি ১/৪৪২, নং ১৩৮৬, ১৩৮৭, ৬ 
১/৯৯); মুসতাদরাক ১/৪৬৩-৪৬৪ খুযাইমা ২/২৩-২৪, 
যাওয়াইদ ২/২৮১-২৮৩, আলবানী, সহীহুত 'তারগীব ১/৩৫৩-৩৫৫ ৷ 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪৩৫ 


করলেই তো হলো। এটি পলায়নী মনোবৃত্তি। মুমিনের এ দৃষ্টিতে দেখা উচিত 
নয়। মুমিন দেখবেন, এ কর্মে আল্লাহ কত খুশি হবেন এবং কত সাওয়াব ও 
বরকত আমি লাভ করব। জানাযার সালাতের জন্য অচিন্তনীয় সাওয়াব ও 
বরকতের কথা বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে । এর একটি কারণ এ ইবাদতটি 
সৃষ্টির সেবা কেন্দ্রিক, আর আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন তার সৃষ্টির সেবাতে ৷ 
আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ ঞ বলেছেন: 

(৫ ও U2 12) bls 2 পভ তেল এ চিজ এড ৬ 


১:58 ld ০৮ IE ০00 53 Ys. ১৬০৪ 4 ৩৬ 
“কেউ যদি কারো জানাযায় উপস্থিত হয়ে সালাতে অংশ গ্রহণ করে 
তবে সে এক “কীরাত” সাওয়াব অর্জন করবে। আর যদি সে তার দাফন 
(কবরস্থ করা) পর্যন্ত উপস্থিত থাকে তাহলে সে দু কীরাত সাওয়াব অর্জন 
করবে । এক কীরাত উহদ পাহাড়ের চেয়েও বড় 1”২০১ 
আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ পট একদিন বলেন: “তোমাদের 
মধ্যে আজ কে সিয়ামরত ছিলে? আবু বকর (রা) বলেন: আমি। রাসূলুল্লাহ 3 
বলেন: তোমাদের মধ্যে কে আজ জানাযায় শরীক হয়েছ? আবু বকর (রা) বলেন: 
আমি। তিনি বলেন: তোমাদের মধ্যে কে আজ দরিদ্বকে খাদ্য প্রদান করেছ? আবু 
বকর (রা) বলেন: আমি । তিনি বলেন: আজ তোমাদের কে অসুস্থ কোনো মানুষকে 
দেখতে গিয়েছঃ আবু বকর বলেন: আমি। তখন রাসূলুল্লাহ $% বলেন : 


00৮১ | Gr ৯ ml ত 
এ কর্মগুলো যদি কোনো মানুষের মধ্যে একত্রিত হয় তাহলে সেই 
ব্যক্তি অবশই জান্নাতী হবেন।”২০২ 
পাঠক দেখছেন যে, এখানে চারটি ইবাদতের তিনটিই সৃষ্টির সেবা 
বিষয়ক । আল্লাহ আমাদেরকে এ গুণগুলো একত্রিত করার তাওফীক দিন। 
অনেক ধার্মিক মুসলিম জানাযার সালাতের নিয়ম অথব নিয়্যাত জানেন না 
বা ভয় পান। জানাযার সালাত অত্যন্ত সহজ ইবাদত। আল্লাহর সন্তুষ্টি ও 
সাওয়াবের উদ্দেশ্যে মৃত ব্যক্তির জন্য জানাযার সালাত আদায় করছি, এ কথাটুকু 
মনের মধ্যে থাকাই যথেষ্ট । এরূপ নিয়্যাত-সহ তাকবীরে তাহরীমা এবং পরে 
২০১ (৮১০০ ৫৭-বাব মান ইনতাযারা) ১/৪৪৫ (ভারতীয় ১/১৭৭); মুসলিম (১১- 


জানাইয, ১৭-বাব ফাদলিস সালাত) ২/৬৫২, নং ৯৪৫ (ভার ১/৩০৭)। 
২০২ মুসলিম (১২-কিতাবুষ যাকাত, ২৭-বাব মান জামাআ.....) ২/৭১৩, নং ১০২৮ (ভারতীয় ১/৩৩০)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &&)-এর যিকর ওযীফা ৪৩৬ 


আরো তিনটি তাকবীর ও সালামের মাধ্যমে এ সালাত আদায় করা হয়। ইমাম ও 
মুক্তাদীগণ সকলেই এ তাকবীরগুলো ও সালাম মুখে উচ্চারণ করবেন। প্রথমে 
মৃতের জন্য দু'আ করার আন্তরিক নিয়্যাত-সহ তাকবীরে তাহরীমার মাধ্যমে সালাত 
শুরু করবেন। তাকবীরে তাহরীমার পরে আমাদের দেশের প্রচলিত নিয়ম অনুসারে 
সালাতের সানা (যিক্র নং ৪৬: সানার দুআ-১) পাঠ করবেন। 

এ সময়ে সূরা ফাতিহা পড়ার বিষয়ে সাহাবীগণ মতভেদ করেছেন। 
তাবিয়ী তালহা ইবনু আব্দুল্লাহ ইবনু আউফ বলেন: 


ces (EE I) LEG 2 20546452245 
(Co ৮৮০০ টা ৪১ 4) হি 1১40 ৩৪ (৫4) 
আমি ইবনু আব্বাস (রা)-এর পিছনে জানাযার সালাত আদায় করি। তিনি 
সূরা ফাতিহা পাঠ করেন (সশব্দে) ... আমি তাকে প্রশ্ন করলে তিনি বলে: যেন 
তারা জানে যে, এটি সুন্নাত (এটি সুন্নাতের অংশ বা সুন্নাতের পূর্ণতার অংশ)।২০৩ 
অন্য হাদীসে আবূ উমামা (রা) বলেন: 
০ (6 51 SS ও) সি A SES এ ০১৩ ৪১ oy 
AY Ae LN, OE IH 25 
“সালাতুল জানাযায় সুন্নাত নিয়ম প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা 
চুপে চুপে পাঠ করা, এরপর তিনটি তাকবীর বলা এবং শেষ তাকবীরের সময় 
সালাম বলা ।” হাদীসটি সহীহ 1২০ অন্য হাদীসে তাবিয় নাফি বলেন: 
৪040 এডি 5১৩০ SAY ৩৬ ০৮৮0 %1 5 
“আব্দুল্লাহ ইবনু উমার (রা) সালাতুল জানাযায় কুরআনের কিছুই পাঠ 
করতেন না।” হাদীসটি সহীহ ।২০৫ 
অন্য সহীহ হাদীসে আবূ সাঈদ মাকবুরী বলেন, আমি আবু হুরাইরা 
(রা)-কে প্রশ্ন করলাম, সালাতুল জানাযা কিভাবে আদায় করব । তিনি বলেন: 


LGC ad এডি এক MOUS OLS ০০০) BY 
২০০ বুখারী (২৯-কিতাবুল জানাইয, ৬৪-বাব ইয়াকরাউ ফাতিহা..) ১/৪৪৮ (ভা ১/১৭৮); তিরমিযী (৮-কিতাবুল 
৩৯-বাব..ফিল কিরাআতি..) ৩/৩৪৬ (ভা ১/১৯৮-১৯৯) নাসায়ী ২/৩৭৮ (ভা ১/২১৮)। 


২০৪ নাসায়ী (কিতাবুল জানাইয, বাবুদুআ) ২/৩৭৮ (ভারতীয় ১/২১৮); আলবানী, আহকামুল জানাইয, পৃ ১১১। 
২০৫ মালিক, আল-মাআত্তা ১/২২৮। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪৩৭ 


“যখন মৃতদেহ রাখা হবে তখন তাকবীর বলবে, অতপর আল্লাহর হামদ- 
প্রশংসা করবে, নবী (8)-এর উপর সালাদ পড়বে, অতঃপর দুআ করবে... 1৮২০৬ 

সাহাবীগণের মতভেদের কারণে ফকীহগণও মতভেদ করেছেন। 
অধিকাংশ ফকীহ সালাতুল জানাযায় সূরা ফাতিহা পাঠ আবশ্যক বলেছেন। হানাফী 
ফকীহগণের মতে প্রথম তাকবীরের পর আল্লাহর গুণবর্ণনা বা সানা পাঠ করতে 
হবে। তবে হামদ-সানা বা দুআর উদ্দেশ্যে সূরা ফাতিহা পাঠ করা যাবে। মোল্লা 
আলী কারী, শুরনুবলালী ও অন্যান্য হানাফী ফকীহ এ সময়ে সূরা ফাতিহা পাঠ করা 
মুস্তাহাব বলেছেন।২০+ এভাবে আমরা দেখছি যে, হাদীস ও ফিকহের আলোকে 
সালাতুল জানাযার প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পাঠ করাই উত্তম। 

এরপর দ্বিতীয় ‘তাকবীর’ বলে দরুদে ইবরাহীমী পাঠ করবেন। এরপর 
তৃতীয় ‘তাকবীর’ বলে মৃত ব্যক্তির জন্য দু'আ করবেন। এরপর ৪র্থ তাকবীরের 
০০০০০০০ 


2 AES 


Me 1১০৬ ডিও এ 1০ 1১ 

“যখন তোমরা মৃতের উপর জোনাযার) সালাত আদায় করবে তখন 
তার জন্য দু'আ করার বিষয়ে আন্তরিক হবে ।” হাদীসটি হাসান।২০৮ 

এ সময়ে রাসূলুল্লাহ £্ট বিভিন্ন দু'আ পাঠ করতেন । শুধু (4 ০। ৮0) 
(আল্লা-হুম্মাগৃফির লাহ) “আল্লাহ তাকে মাফ করে দিন” বা অনুরূপ বাক্যের 
মাধ্যমে দু'আ করলেই দু‘আর ন্যুনতম দায়িত্ব পলিত হবে । তবে মুমিনের উচিত 
একাধিক মাসনূন দু'আ মুখস্থ করে তা এ সময়ে পাঠ করা। 

যিক্র নং ৮৬: জানাযার দু'আ-১ 
VAS ৩৮৮৮9 ৫৬7 ০.১ = 2০ il lh 


পা 
AZ A 


255 ১০ এ 4৯6 ৩ 2 0518 UE 6550 
এ এত এ) 2৯ ৫৭ Lah oh এ 2 ৩ 
উচ্চারণ : আল্লা-হুম্মাগফিরলি “হাইয়িনা- ওয়ামাইয়িতিনা- ওয়া শা- 
হিদিনা- ওয়াগা-ইবিনা- ওয়া স্বাগীরিনা- ওয়া কাবীরিনা- ওয়া যাকারিনা ওয়া 
মুহাম্মাদ ইবনুল হাসান, আল-সুআত্তা ২/৯৮ ৷ হাদীসটির সনদ সহীহ । 
হারার আত-তালীকুল মুমাজ্জাদ (মুআত্তা ইমাম মুহাম্মাদ-সহ) ২/৯৮; ইবনু আবিদীন, 


হাশিয়াত রাদ্দিল মুহতার ২/২১৪ । 
২” আবু দাউদ (কিতাবুল জানাই, বাবুদ্দআ) ৩/২০৭ (ভা ২/৪৫৬); আলবানী, আহকামুল জানাইয, পৃ. ১২৩। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (48)-এর যিক্র ওযীফা ৪৩৮ 


উনসা-না। আল্লা-হুম্মা, মান আ'হইয়াইতাহু মিন্না- ফাআ-হয়িহী “আলাল ইসলা- 
ম। ওয়ামান তাওয়াফফাইতাহ্‌ মিন্না- ফাতাওয়াফফাহু “আলাল ঈমা-ন। 
আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়ালা তাফতিন্না বা"দাহু। 
অর্থ: “হে আল্লাহ, আপনি ক্ষমা করুন আমাদের মৃতকে এবং 
জীবিতকে, উপস্থিতকে এবং অনুপস্থিতকে, ছোটকে এবং বড়কে, পুরুষকে এবং 
নারীকে । হে আল্লাহ, আমাদের মধ্য থেকে যাকে আপনি জীবিত রাখবেন, 
তাকে ইসলামের উপর জীবিত রাখুন এবং যাকে আপনি মৃত্যু দান করবেন, 
তাকে আপনি ঈমানের উপর মৃত্যু দান করুন। হে আল্লাহ তার (তার জন্য 
দু'আ করার বা সবর করার) পুরস্কার থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না 
এবং তার পরে আমাদেরকে ফিতনায় ফেলবেন না ।” হাদীসটি সহীহ 1২০৯ 
সালাতুল জানাযার এ মাসনূন দুআটি আমাদের সমাজে প্রচলিত। 
আমরা অনেক সময় মনে করি যে, এ দুআটিই “হানাফী মাযহাবের' নির্ধারিত 
দুআ। অথবা মনে করি যে, অন্য কোনো দুআ পাঠ হানাফী মাযহাবে বৈধ নয়। 
এ সকল ধারণা একান্তই অজ্ঞতা প্রসূত। আমরা দেখব যে, হানাফী ফকীহগণ 
জানাযার দ্বিতীয়, তৃতীয় ও অন্যান্য দুআ উল্লেখ করেছেন। এছাড়া হানাফী 
ফকীহগণ সুস্পষ্ট উল্লেখ করেছেন যে, জানাযার জন্য কোনো নির্ধারিত দুআ 
নেই। প্রসিদ্ধ হানাফী ফকীহ আল্লামা ইবনুল হুমাম কামালুদ্দীন মুহাম্মাদ ইবন 
আব্দুল ওয়াহিদ (৬৮১ হি) হেদায়ার ব্যাখ্যাগ্রন্থ “ফাতহুল কাদীর”-এর বলেন: 
৩০0 ০৭০0০ বস 58০ ০৭ এএ ৬ ৯০ 
72215721677 62875077519 
BIE SHOES 


পিতামাতার জন্য এবং মুসলিমদের জন্য দুআ করবে। এজন্য কোনো দুআ 
নির্ধারিত নেই । শুধু আখিরাত বিষয়ক দুআ করলেই হবে । তবে যদি কোনো 
মাসনূন দুআ করে তবে খুবই ভাল হয়। একটি মাসনূন দুআ আওফ ইবনু 
মালিক (রা) থেকে বর্ণিত...ধিকর নং ৮৭: জানাযার দুআ-২)।”২১০ 
eT a NECN 


১/১০৭); মুসতাদরাক হাকিম ১/৫১২ । 
২১০ ইবনুল হুমাম, শারহু ফাতদিল কাদীর ২/১২২ । 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪৩৯ 


ফাখরুদ্দীন উসমান ইবন আলী যাইলায়ী হানাফী (৭৪৩ হি) বলেন: 
নত 4৪ 029 ‘ ১৯১৭ ২০০ 4774 4532 AD FY 
Sy বি sy 
“মৃতের জন্য, নিজের জন্য, নিজের পিতামাতার জন্য এবং সকল 
মুসলিমের জন্য দুআ করবে। এ সময়ে পড়ার জন্য কোনো নির্ধারিত দুআ নেই । 
কারণ এতে অন্তরের ন্ম্রতা-আবেগ নষ্ট হয়ে যায় ।”২৯১ 
ধিক্র নং ৮৭: জানাযার দু'আ-২ 
৮৮99 2% tf Es ০৪০ 4১ 4৮05 এ inl ৮4 
০9 তে ০৪ 9 2495 ১০৫0 SE AWE 408০ 
৬939 4 ১ 1১১১০ ১৮005 হাতি ক তে সে 
Lu ৮০০] নি ০০৫৩ ১ হি 220 4১9 4৮90 ০০12০ 


উচ্চারণ: আল্লা-হুম্মাগফির লাহু, ওয়ার“হামহু, ওয়া'আ-ফিহী, ওয়া‘অ্‌ফু 
“আনহু, ওয়া আকরিম নুযুলাহু, ওয়া ওয়াসসি“য় মুদখালাহ্‌, ওয়াগসিলহু বিলমা- 
ই ওয়াস্সালজি ওয়াল বারাদি। ওয়া নাকৃক্হী মিনাল খাতা-ইয়া- কামা- 
নাকৃকাইতাস সাওবাল আবইয়াদ্বা মিনাদ দানাস। ওয়া আবদিলহু দা-রান 
খাইরাম মিন দা-রিহী, ওয়া আহলান খাইরাম মিন আহলিহী, ওয়া যাওজান 
খাইরাম মিন যাওজিহী, ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আইযহু মিন আযাবিল 
বাবরি (আযাবিন না-র)। 

অর্থ: “হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন, রহমত করুন, নিরাপত্তা 
দান করুন, তাকে মাফ করে দিন, তাকে সম্মানের সাথে আপনার কাছে স্থান দান 
করুন, তার প্রবেশস্থান (আবাসস্থান) প্রশস্থ করুন, তাকে পানি, বরফ ও শীল 
দিয়ে ধৌত করুন, তাকে পাপরাশি থেকে এমনভাবে পবিত্র ও পরিচ্ছন্ন করুন 
যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিচ্ছন্ন ও ঝকঝকে করেছেন । তাকে দান 
করুন তার (ফেলে যাওয়া) বাড়ির চেয়ে উত্তম বাড়ি, তার পরিজনের চেয়ে উত্তম 
পরিজন, তার দাম্পত্য সঙ্গীর চেয়ে উত্তম সঙ্গী। তাকে আপনি জান্নাত প্রদান 
করুন এবং কবরের বা জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।” 


২১১ যাইলায়ী, তাবয়ীনুল হাকাইক ১/২৪১। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিকর ওযীফা 880 


আওফ ইবন মালিক (রা) বলেন, “রাসূলুল্লাহ (3%) সালাতুল জানাযা 
আদায় করেন, তখন আমি তার থেকে এ দুআটি মুখস্থ করি। এ দুআ শুনে 
আমার বাসনা হচ্ছিল যে, মৃত দেহটি যদি আমারই হতো!”২১২ 
ৃ যিক্র নং ৮৮: জানাযার দুঁআ-৩ ॥ 
41 এ ০৯৫ ০৬ এ রর এ১৩ LN এ Cb ab 


০৬ 4] 0 এ : wf ১10 তি ১) 


৩৫৩৩ পার্ট 


এ এ ৬2০5 bt ৮৪ 8 255 ১৯ ৬০ 


ঠা কত এগ HES 


2 ৩৫ ৬০2৩ 


উচ্চারণ: “আল্লা-হুম্মা, (ইন্নাহ) 'আবৃদুকা, ওয়াব্নু “আবৃদিকা, ওয়াব্নু 
আমাতিকা, কা-না ইয়াশ্হাদু আন লা- ইলা-হা ইল্লা- আন্তা, ওয়া আন্না 
মুহাম্মাদান 'আবৃদুকা ওয়া রাসূলুকা, ওয়া আন্তা আ‘অলামু বিহী। আল্লা-হুম্মা, 
ইন্‌ কানা মু'হ্সিনান ফাযিদ্‌ ফী ই“হসা-নিহী, ওয়া ইন্‌ কা-না মুসীআন ফাতাজা- 
ওয়ায ‘আন সাইয়িআ-তিহী। আল্লা-হুম্মা লা- তা'হরিমনা- আজ্রাহু, ওয়ালা- 
তাফ্তিন্না বা'অদাহু।” 

অর্থ: “হে আল্লাহ, এ ব্যক্তি আপনার বান্দা, আপনার বান্দার পুত্র, 
আপনার বান্দীর পুত্র। সে সাক্ষ্য দিত যে, আপনি ছাড়া কোনো মা'বৃদ নেই এবং 
মুহাম্মাদ (৪) আপনার বান্দা ও আপনার রাসূল । আর আপনি তার বিষয়ে অধিক 
অবগত ৷ হে আল্লাহ, যদি সে নেককর্মকারী হয়ে থাকে তবে আপনি তার নেকি বৃদ্ধি 
করে দিন। আর যদি সে পাপাচারী হয়ে থাকে তবে আপনি তার পাপরাশি ক্ষমা 
করে দিন। হে আল্লাহ, আমাদেরকে তার পুরস্কার থেকে বঞ্চিত করবেন না এবং 
তার পরে আমাদেরকে ফিতনাগ্রস্থ করবেন না।” হাদীসটি সহীহ ।২১৩ 

যিক্র নং ৮৯: জানাযার দু“আ-৪ 


পে - 2 cose & 
75562285584 
4০৮92 এ 95৮৬ “lh Ll ৮৬০] 02 ঠা 2 A) ~ 


২২ মুসলিম (১১-কিতাবুল জানাইয, ২৬-বাবুদ্ুআ) ২/৬৬২-৬৬৩, নং ৯৬৩ (ভারতীয় ১/৩৩১) । 
২১০ মালিক, বাকি মুহাম্মাদ ইবনুল হাসান, আল-মুআত্তা ২/৯৮; আবু ইয়ালা মাওসিলী, আল- 
মুসনাদ ১১/৪৭৭; হাইসামী, মাজমাউয যাওয়ায়িদ ৩/১৩৯; আলবানী, আহকামুল জানায়িয, পৃ ১২৫। 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত ৪৪১ 


উচ্চারণ: আল্লা-হুম্মা, ইন্না “ফুলানাবনা ফুলান' (এখানে উক্ত ব্যক্তির 
নাম বলতে হবে) ফী যিম্মাতিকা ওয়া ‘হাব্‌লি জিওয়ারিকা, ফক্কিহি মিন 
ফিত্নাতিল ক্াবরি ওয়া আযাবিন না-রি, ওয়া আনতা আহলুল ওয়াফা-য়ি। 
আল্লা-হুম্মা ফাগৃফির লাহু, ওয়ার“হামহু, ইন্নাকা আন্তাল “গাফুরুরর রাহীম ৷” 

অর্থ: “হে আল্লাহ, অমুকের সন্তান অমুক (মৃত ব্যক্তি ও তার পিতার 
নাম) আপনার যিম্মায় ও আপনার নৈকট্যের রশির মধ্যে । আপনি তাকে কবরের 
ও জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আপনি ওয়াদা পালন ও প্রশংসার 
অধিকারী । অতএব আপনি তাকে ক্ষমা করে দিন এবং রহমত করুন। নিশ্চয় 
আপনিই ক্ষমাশীল করুণাময় ।” হাদীসটি হাসান 1২১৪ 

যিকর নং ৯০: জানাযার দু'আ-€ রর 
৫১০3) 4235 Cf ওত আঁ 6 ০ Eh) 4৪0 

৮০৬ ০০৪৮ Moe ৩১৩০ এ শে ৬2০ লস লিগ 

উচ্চারণ: আল্লা-হুম্মা, আনতা রাব্বুহা-, ওয়া আনতা খালাকৃতাহা-, ওয়া 
আনতা হাদাইতাহা- লিল ইসলা-ম, ওয়া আনতা কৃাবাদ্ধতা রূহাহা-, তা"আ্লামু 
সিররাহা ওয়া “আলা-নিয়্যাতাহা-, জিয়ূনা শুফা“আ-আ ফাগফির লাহা-। 

অর্থ: “হে আল্লাহ, আপনি তার প্রভু, আপনি তাকে সৃষ্টি করেছেন, আপনি 
তাকে ইসলামের পথ প্রদর্শন করেছেন, আপনি তার রূহ গ্রহণ করেছেন, আপনি 
তার গোপন ও প্রকাশ্য সবকিছু জানেন। আমরা তার জন্য সুপারিশ (শাফা আত) 
করতে এসেছি, অতএব আপনি তাকে ক্ষমা করে দিন ।” হাদীসটি হাসান। ২৯৫ 

যিকর নং ৯১: জানাযার দু'আ-৬ 

প্রসিদ্ধ তাবিয়ী হাসান বসরী (রাহ) অপ্রাপ্ত বয়স্ক শিশুর জানাযায় সূরা 
ফাতিহা পাঠ করতেন এবং নিম্নের দু'আটি পাঠ করতেন: 

15251671585 27 

উচ্চারণ: “আল্লা-হুম্মাজ“আলহু লানা- ফারাত্বাও ওয়া সালাফাও ওয়া 
আজরান ৷” 

অর্থ: “হে আল্লাহ, আপনি একে আমাদের জন্য (জান্নাতের দিকে) 
অগ্ববর্তাঁ, অগ্রগামী ও পুরস্কার হিসেবে সংরক্ষিত করুন।”২১৬ 
২১৪ সুনানু আবী দাউদ ৩/২১১, নং ৩২০২, সুনানু ইবনি মাজাহ ১/৪৮০, নং ১৪৯৯ (ভোরতীয় ১/১০৮)। 
২১৫ নাসাঈ, আস-সুনানুল কুবরা ৬/২৬৫-২৬৬, মুসনাদ আহমদ ২/২৫৬, ৩৪৫, ৩৬৩, ৪৫৮, মুসান্নাফু 


ইবনি আবী শাইবা ২/৪৮৯, বাইহাকী, কুবরা 8/৪২। 
২১৬ বুখারী (২৯-কিতাবুল জানাইয, ৬৪-মান ইয়াকরাউ ফাতিহা..) ১/৪৪৮ (ভা ১/১৭৮)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসুলুল্লাহ (%)-এর যিক্র ওযীফা ৪৪২ 


৩. ৮. ২. সালাতুল জানাযার পরে দুআ সুন্নাত বিরোধী 

অনেকে সালাতুল জানাযা শেষ করার পর আবার সমবেত হয়ে দুআ 
করেন। কর্মটি সুন্নাত বিরোধী । জানাযার সালাতের মধ্যে যে সময়ে মৃতের জন্য 
দু'আ করতে রাসূলুল্লাহ & শিক্ষা দিয়েছেন ও যে সময়কে দু“আর জন্য নির্ধারণ 
করেছেন সে সময়ে মন দিয়ে মুনাজাত না করে, অনেকে জানাযার সালাতের 
সালাম ফেরানোর পরে সেখানে দাড়িয়ে আবারো দুআ-মুনাজাত করেন। 
জানাযার সালাতের সালামের পরের মুনাজাতের এ রেওয়াজটি আমাদের দেশের 
অনেক অঞ্চলেই ছিল না। কিন্তু এখন এ সুন্নাত বিরোধী কর্মটি ক্রমান্বয়ে 
আমাদের দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। 

যারা এটির প্রচলন করছেন তারা এর পক্ষে অনেক 'যুক্তি' ও “দলিল' 
(!!) প্রদান করেন, কিন্তু কখনো রাসূলুল্লাহ (8) বা সাহাবী-তাবিয়ীগণের 
সুন্নাত’ বা আমল পেশ করতে পারেন না। তারা বলেন, মৃতের জন্য সাওয়াব 
রেসানীর নিয়্যাতে আমরা তা করি, জানাযার পরে একটু দেরি করা নিষিদ্ধ 
নয়... ইত্যাদি। তাদের কেউ কেউ হাদীস থেকে ‘দলিল’ (1) পেশ করেন। 
আমরা দেখেছি, রাসূলুল্লাহ %% বলেছেন: “যখন তোমরা মৃতের উপর 
(জানাযার) সালাত আদায় করবে তখন তার জন্য দু'আ করার বিষয়ে আন্তরিক 
হবে।” তাঁরা বলেন যে, এ হাদীস থেকে মৃতের জানাযার পরে দু'আ করার 
নির্দেশ প্রমাণিত হয়। তারা ভুলে যান অথবা মনে করতে চান না যে, দু“আর 
ক্ষেত্রে ও সাওয়াব রেসানীর ক্ষেত্রে রাসূলুল্লাহ পু এবং সাহাবীগণের সুন্নাতই 
সর্বোত্তম । দুআ ও সাওয়াব রেসানীর ক্ষেত্রেও তাদের নির্ধারিত ও আচরিত সময় 
ও পদ্ধতি গ্রহণ করতে হবে । তাদের পদ্ধতি হলো তৃতীয় তাকবীরের পরে দুআ 
ও সাওয়াব রেসানী করা । তারা কখনোই জানাযার সালাত আদায়ের পরে 
এভাবে সাওয়াব রেসানী করেন নি। 

একটি যয়ীফ বা মিথ্যা হাদীসও নেই যে, রাসূলুল্লাহ %%, তার 
সাহাবীগণ, তাবেয়ীগণ বা পরবর্তী ইমামগণ কখনো একবারও জানাযার 
জানাযার সালাম ফেরানোর পরে কাতার ভেঙ্গে বা কাতার ঠিক রেখে, অথবা 
কোনোভাবে কখনোই দু'আ-মুনাজাত করেন নি। তারা জানাযার সালাতের 
মধ্যে- সালামের পূর্বে- আন্তরিকতার সাথে মৃতের জন্য দু'আ করেছেন। 

এ কারণে প্রাচীন যুগ থেকেই মুসলিম উম্মাহর মুহাদ্দিস ও ফকীহগণ 
বারংবার বলেছেন যে, হাদীস নির্দেশিত এ দু'আর সময় জানাযার সালাতের 


www.pathagar.com 


তৃতীয় অধ্যায় : সালাত ও বেলায়াত 88৩ 


মধ্যে তৃতীয় তাকবীরের পরে এবং জানাযার সালামের পরে আর কোনো দু'আ 
করা যাবে না।২১৭ কারণ এতে রাসূলুল্লাহ £&-এর শেখানো দু'আ-পদ্ধতির সাথে 
বৃদ্ধি ও সংযোগ করা হবে এবং তার পদ্ধতি অসম্পূর্ণ বলে মনে হবে। তৃতীয় 
হিজরী লিডার এসি ফকীহ ইমাম আর রাকর হুর 

8৮25 29০] Mo 2 252) ঘা 


“সালাতুল জানাযার পরে দু'আ করা মাকরূহ ।”২৯৮ 
৫ম-৬ষ্ঠ শতকের প্রসিদ্ধতম হানাফী ফকীহ ইমাম বুরহানুদ্দীন মাহমুদ 
ইবনু আহমদ ইবনু আব্দুল আযীয ইবনু মাযাহ (৫৫১- ৬১৬ হি) বলেন: 


Eo) 3A 


৪0৯ 2১৩০ 255৬ PA OA এ 
“সালাতুল জানাযার পরে দুআর জন্য কোনো মানুষ দাড়াবে না।”২১৯ 
অনুরূপভাবে হানাফী মাযহাবের অনেক প্রসিদ্ধ ফকীহ ও ইমাম 
জানাযার সালাতের পরে দু'আ-মুনাজাত করা নিষেধ করেছেন এবং বিদ'আত 
বলে উল্লেখ করেছেন । দশম-একাদশ হিজরী শতাব্দীর প্রসিদ্ধ হানাফী ফকীহ ও 
মুহাদ্দিস মুল্সা আলী কারী (১০১৪ হি) তার প্রসিদ্ধ 'মিরকাত' গ্রন্থে বলেন: 
20৩০ 2১৩০ ০ 2৯ এ পথ 59৬ ৯৩ এ nl ৮৪৭ 
“সালাতুল জানাযার পরে মৃতব্যক্তির জন্য দু'আ করবে না; কারণ তা 
সালাতুল জানাযার সাথে অতিরিক্ত সংযোজন বলে মনে হবে ।”২২০ 
বস্তুত, আমরা অনারব। আরবী ভাষায় সালাতুল জানাযার মধ্যে যে 
দু'আ করি তাতে নিজেদের মনের আবেগ আসে না। আমাদের মনে আবেগ 
থাকে অন্তর দিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য। এজন্য এ খেলাফে সুন্নাত 
রীতিটি আমরা সহজেই গ্রহণ করি। একে হালাল করার জন্য অনেকে জানাযার 
কাতার ভেঙ্গে দেন, যেন জানাযার সাথে অতিরিক্ত সংযোগ বলে মনে না হয়। 
কিন্তু যেভাবেই আমরা তা করি না কেন, রাসুলুল্লাহ £%-এর সুন্নাত জানাযার 
সাথে অতিরিক্ত সংযোজন হবে । জানাযার সালামের পরেই রাসূলুল্লাহ £ ও 
সাহাবীগণের সুন্নাত ছিল মৃতদেহ তুলে দাফনের জন্য অগ্রসর হওয়া। আর 
আমাদের সুন্নাত, মৃতদেহ রেখে দিয়ে কিছু সময় দু'আ করা। এখন অবিকল 


রা যা কর খানসাহেব সাফদার, রাহে সুন্নাত, পৃ. ২০৬। 
রি বুরহ নুদ্দ ন মাযাহ, আল- মুহীতুল বুরহানী (শামিলা) ২/৩৬৮ । 
২০ মুল্লা আলী কারী, মিরকাতুল মাফাতীহ 8/১৭০। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (28)-এর যিকর ওযীফা 88৪ 


রাসূলুল্লাহ %-এর পদ্ধতিতে কেউ জানাযার সালাত শেষে মৃতদেহ উঠিয়ে 
কবরের দিকে রাওয়ানা হলে আমাদের মনে হবে মৃতের জন্য দু'আ পুর্ণ হলো 
না। আর এভাবেই সকল বিদ“আতের উৎপত্তি। 

আমাদের দায়িত্ব সুন্নাতের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখা । জানাযার 
মধ্যে যথাসম্ভব মনোযোগের সাথে মৃতের জন্য দু'আ করা। যদি না বুঝতে পারি 
তবুও মনে করতে হবে যে, আমরা রাসূলুল্লাহ -এর শেখানো সময়ে তার 
শেখানো ভাষায় দু'আ করেছি। হাদীসে বলা হয়েছে যে, সুন্নাতের খেলাফ কর্ম 
কবুল হবে না। আমরা জানাযার পরের দু'আয় যতই কীদি না কেন, সুন্নাতের 
খেলাফ বিধায় তা কবুল হবে না। আর তৃতীয় তাকবীরের পরে যে দুআ করি তা 
বুঝি অথবা না বুঝি, যেহেতু তা সুন্নাত সময়ে সুন্নাত দু'আ সেহেতু তা কবুল 
হওয়ার আশা করা যায়। মাইয়েতের নাজাতের জন্য এ দুআই যথেষ্ট । এরপর 
আল্লাহ আমাদেরকে সুন্নাতের মধ্যে সীমাবদ্ধ থাকার তাওফীক দিন। আমীন। 


৩. ৮. ৩. জানাযা বহনের সময় সশব্দে যিক্র মাকরুহ 

জানাযার সালাতের পরে মৃতদেহের সাথে কবর পর্যন্ত গমন করা ও 
দাফন করা পর্যন্ত অপেক্ষা করা মাসনূন ইবাদত। আমাদের দেশে অনেকে 
মৃতদেহ বহনের সময় মুখে শব্দ করে বিভিন্ন যিক্র করেন যা সুন্নাতের খেলাফ । 
আল্লামা কাসানী লিখেছেন: 


$9) এ KG fall 28929 ELI ভগ cidal ০৪ 
২) 09539 2৯ এ] ০১০০ GEL US 2 এও আশি ০১ ০ Le 
০১6 এ AT, £ SSW, 5 Lal ২59 5 J Hie ADE Hie sah 
৩৪৫০ CSG lich 
“জানাযার অনুসরণের সময় নীরবতাকে প্রলম্বিত-স্থায়ী করবে (পরিপূর্ণ 
নীরবতা পালন করবে) । এ সময়ে সশব্দে যিক্র করা মাকরূহ । কারণ কাইস ইবনু 
উবাদাহ থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ £্ট-এর সাহাবীগণ তিন সময়ে শব্দ করা 


মাকরূহ জানতেন: যুদ্ধের সময়, জানাযার সময় ও যিক্রের সময় । এছাড়া এতে 
ইহুদী-নাসারাদের অনুকরণ করা হয়, কাজেই তা মাকরূহ ।”২২১ 


২২ কাসানী, বাদাইউস সানাই*য় ১/৩১০। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় 


দৈনন্দিন বিক্র ওষীফা 


মুমিনের জীবন হবে যিক্র কেন্দ্রিক। মুমিন সাধ্যমতো সর্বদা আল্লাহর 
যিক্‌রে জিহ্বা ও হৃদয়কে আর্দ রাখবে। এছাড়া ঘিক্রের জন্য কুরআন ও হাদীসে 
বিশেষ ৬ টি সময় উল্লেখ করা হয়েছে: (১) সকাল, (২) বিকাল, (৩) সন্ধ্যা, (8) 
ঘুমানোর আগে, (৫) শেষ রাত ও (৬) পাচ ওয়াক্ত সালাতের পর। এর মধ্যে 
সবচেয়ে প্রশস্ত সময় সকাল। মুমিনের জীবনের প্রতিদিন শুরু হবে আল্লাহর 
যিক্ররের মধ্য দিয়ে। সকালেই সে তার মাবুদের যিক্রের মাধ্যমে প্রয়োজনীয় 
রুহানী খাদ্য ও শক্তি সংগ্রহ করবে, যা তাকে সারাদিন সকল প্রতিকূলতার মধ্যে 
পবিত্র হৃদয়ে আল্লাহর সাথে নিজেকে যুক্ত রাখতে সাহায্য করবে। 


৪. ১. ঘুম ভাঙ্গার যিকর 

রাতে ঘুম থেকে উঠা দুই প্রকার হতে পারে, রাতের বেলায় কোনো 
কারণে ঘুম ভেঙ্গে যাওয়া এবং স্বাভাবিকভাবে ভোরে ঘুম থেকে উঠা । 

যিক্র নং ৯২: রাতে ঘুম ভাঙার যিকর 
25) 2০০ এ 00 4 4 35 এ 2৮০ খা এ! থু এ 
LH 90 dr ২ 4] 39 &। ০৩৮2০) & 2০০ 4৫43 ৮95 205 এল 

SL 31 25 39 ০৮ YS 

উচ্চারণ: লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া'হদাহু লা- শারীকা লাহু, লাহুল 
মুলকু, ওয়া লাহুল ‘হামদ, ওয়া হুআ “আলা- কুল্পি শাইয়্যিন কাদীর, “আল- 
'হামদু লিল্লাহ', ওয়া “সুবহা-নান্লা-হ', ওয়া লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া 
'আল্লা-হু আকবার", লা- 'হাওলা ওয়া লা- কুওয়াতা ইল্লা বিল্লা-হ। 

অর্থ: “আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই, তিনি একক, তার কোনো 
শরীক নেই। রাজত্ব তারই, এবং প্রশংসা তারই । এবং তিনি সর্বোপরি 
ক্ষমতাবান। সকল প্রশংসা আল্লাহর । আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ 
ছাড়া কোনো মা"বুদ নেই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ । কোনো অবলম্বন নেই, কোনো 
ক্ষমতা নেই আল্লাহর (সাহায্য) ছাড়া ।” 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (4)-এর যিক্র ওযীফা 88৬ 


উবাদা ইবনু সামিত (রা) বলেন, রাসুলুল্লাহ (3) বলেছেন, “যদি কারো 
রাত্রে ঘুম ভেঙ্গে যায় এরপর সে উপরের যিক্রের বাক্যগুলো পাঠ করে এবং 
এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা কোনো প্রকার দু'আ করে বা কিছু চায় 
তাহলে তার দু'আ কবুল করা হবে। আর যদি সে এরপর উঠে ওযু করে 
(তাহাজ্জুদের) সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে ।”১ 

সুবহানাল্লাহ! বিছানায় থেকেই, কোনোরূপ ওযূ-গোসল ছাড়াই এ 
বাক্যগুলো পাঠ করলে এতবড় পুরস্কার! এ যিক্রের মধ্যে অতি পরিচিত 
যিক্রের ৬ টি বাক্য রয়েছে, যা প্রায় সকল মুসলমানেরই মুখস্থ রয়েছে। 

যিক্র নং ৯৩: ঘুম থেকে উঠার যিক্র 

5৯8 এপ) ও 5০৩৪ Uf isa dL 

উচ্চারণ : আল-“হামদু লিল্লা-হিল লাযী আ'হইয়া-না- বাঁদা মা- 
আমা-তানা ওয়া ইলাইহিন নুশূর। 

অর্থ: “সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে জীবিত করেছেন 
মৃত্যুর (ঘুমের) পরে, আর তার কাছেই আমাদের ফিরে যেতে হবে ।” 

বিভিন্ন হাদীসে আল্লাহর যিক্রের মধ্য দিয়ে দিনের শুভ ও কল্যাণময় 
সূচনা করতে ও যিক্রের মধ্য দিয়ে দিনের কল্যাণময় সমাপ্তি করতে বিশেষ 
নির্দেশ দেওয়া হয়েছে। ভোরে ঘুম থকে উঠে বিভিন্ন যিক্র রাসূলুল্লাহ 
পালন করতেন ও করতে শিখিয়েছেন। উপরের দুআটি সেগুলোর একটি । 
হুযাইফা ইবনুল ইয়ামান (রা) ও আবু যার (রা) বলেন, রাসূলুল্লাহ (88) ঘুম 
থেকে উঠে উপরের যিক্রটি বলতেন ।২ 


৪. ২. সালাতুল ফজরের পরের ধিক্র 

মুমিনের দিবস শুরু হয় সালাতুল ফজর আদায়ের মাধ্যমে । ফজরের পর 
থেকে সূর্যোদয়ের আধাঘণ্টা বা আরো পরে সালাতুদ দোহা ৰা চাশৃত আদায় পর্যন্ত 
সময় হাদীসের আলোকে যিক্রের অন্যতম সময়। এসময়ে প্রত্যেকেই সাধ্যমতো 
বেশি বেশি যিকর করার চেষ্টা করবেন। সম্ভব হলে এ ঘণ্টাখানেক সময় সবটুকু, 
না হলে যতক্ষণ সম্ভব যিক্রে কাটাতে হবে। আমরা ইতোপূর্বে দেখেছি যে, সকল 
প্রকার ইবাদতই যিক্র। তবে বিভিন্ন প্রকার যিক্রের বিভিন্ন স্বাদ, উপকার ও 
বুখারী (২৫-আবওয়াবুত তাহাজ্জুদ, ২০-বাৰ ফাদল মান তাআর্রা) ১/৩৮৭ (ভারতীয় ১/১৫৫)। 


২ বুখারী (৮৩-কিতাবুদ্দাআওয়াত, ৭-বাব মা ইয়াকুলু ইযা নামা) ৫/২৩২৬-২৩২৭ (ভারতীয় ২/৯৩৪); 
মুসলিম (৪৮-কিতাবুয যিকর, ১৭-বাব মা ইয়াকুলু ইনদান নাওম) ৪/২০৮৩ (ভারতীয় ২/৩৪৮)। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওযীফা 88৭ 


আধ্যাত্মিক প্রভাব রয়েছে। তাসবীহ-তাহলীল ও ওয়ায জাতীয় যিক্রের অন্যতম 
সময় সকাল ও বিকাল - ফজরের পরে ও আসরের পরে। কুরআন ও হাদীসে 
ফজর ও আসর সালাতের বিশেষ ফযীলত বলা হয়েছে এবং এ দু সালাতের পরে 
যিকর আযকারের বিশেষ ফযীলত ও সাওয়াব বর্ণনা করা হয়েছে। 

ফজরের পর থেকে সূর্যোদয় বা সালাতুদ্দোহা (চাশত) পর্যন্ত সময়ে 
রাসূলুল্লাহ %%র ও সাহাবীগণের যুগে সমবেতভাবে বা শব্দ করে যিক্রের প্রচলন 
ছিল না। কোনো হাদীসে নেই যে কোনো দিন রাসূলুল্লাহ £ বা সাহাবীগণ সকলে 
সমবেতভাবে সমস্বরে বা একত্রে জোরে জোরে যিকর করেছেন। এজন্য এ সময়ের 
হওয়ার কথা বলা হয়েছে। তবে রাসূলুল্লাহ $% নিজে ‘দোহার সালাত’ মসজিদে 
নিয়মিত পড়তেন বলে জানা যায় না। এ বিষয়ে আমরা পরে আলোচনা করব। 

৪. ২. ১. ফজরের পরে যিক্রের ফযীলত 

আব্দুল্লাহ ইবনু উমার (রা) বলেন: | 
৫ ৬৮ ৯০ ৩ এপ Ad এপি 08 81 J ৩৫ 
2920 4 ৬৮ & 25121 :03 5395 

ক ৮9 ৪৯৮ ঘটক ON 

“রাসূলুল্লাহ ৯) ফজরের সালাতের পর (সূর্য পুরোপুরি উঠে মাকরুহ 
ওয়াক্ত শেষ হয়ে) সালাত জায়েয হওয়ার সময় পর্যন্ত তার বসার স্থান থেকে 
উঠতেন না। তিনি বলেন: যে ব্যক্তি ফজরের সালাত আদায় করার পরে সালাত 
জায়েয হওয়ার সময় পর্যন্ত তার বসার স্থানে বসে থাকবে সে একটি মাকবৃল হন 
ও একটি. মাকবূল উমরার সাওয়াব পাবে।” হাদীসটি গ্রহণযোগ্য ।৩ 

জাবির ইবনু সামুরাহ (রা) বলেন : 
৩৪ LN এ ০95 GES A এর 9 ০৯ ০৫ 

“রাসূলুল্লাহ &ঞ্ট যখন ফজরের সালাত আদায় করতেন তখন সূর্য 
ভালভাবে উঠে যাওয়া পর্যন্ত তার বসার স্থানে আসন গেড়ে বা পায়ের উপর পা 
মুড়ে (000935-16850) বসে থাকতেন ।”ঃ অন্য বর্ণনায় তিনি বলেন: 


* তাবারানী, আল-সু'জায়ুূল আউসাত.৫/৩৭৫, আলবানী, সহীহুত তারগীব ২/২৬১। 
* মুসলিম €৫- কিতাবুল মাসাজিদ, ৫২-বাব ফাদলিল জুলুস) ১/৪৬৪ (ভারতীয় ১/২৩৫); আবূ দাউদ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিকর ওযীফা ৪৪৮ 
৩৮ ৬৮ ৯১০০ ০ 0 গা একে তু জজ dl 0১০ I 


25557255185 [৮5 CAE 55] ০ 
27458152575 2৮ 
“রাসূলুল্লাহ £ ফজরের সালাত আদায় করে সূর্যোদয় পর্যন্ত তার 

সালাতের স্থানে বসে থাকতেন। সূর্যোদয়ের পরে তিনি উঠতেন। তার বসা 

কবিতা পাঠ করতেন এবং হাসতেন। আর তিনি শুধু মুচকি হাসতেন।”৫ 
উমার (রা) বলেন : 

4১৮ ০০৩) ০০৯৩ ৪৩ ভে ০ শখ এ 9 ইট di 0০০ ON 
55174554০৮6. পাতি Ir 5 kon ৫৮4 ৪.৮ LEA ELL অঞ্জলি রিড 5 
8 ১৪৪১ ০৫৭৬ পি এ সা SLs ৬৬ ০৯৮ ০ ৬০ এ 

“রাসূলুল্লাহ (&%) যখন ফজরের সালাত আদায় করতেন তখন তার 
সালাতের স্থানে বসে থাকতেন। মানুষেরা তার আশেপশে বসতেন । সূর্যোদয় 
পর্যন্ত তিনি এভাবে থাকতেন। এরপর তিনি একে একে তার সকল স্ত্রীর ঘরে 
গিয়ে তাদেরকে সালাম দিতেন ও তাদের জন্য দু'আ করতেন ।” 

আল্লামা হাইসামীর পর্যালোচনায় হাদীসটির সনদ গ্রহণযোগ্য ৷” 

JA (রা) A 2 Ed (8) - 2A | A 

০ 05 SE HU 2৯৩ Lp জা এ 93৮75 0% ৬০ এ ০৪ 

এ) OS তে ৩5 এ 549 ০০০০1 4 ৮ রগ জি ও 2 ৮ 
এডি নি 5 2 ৮৮ এ ০৮5 ০ এ] এ ৪৯৩০ ৬ 

মানুষের সাথে বসে থাকা আমার কাছে ইসমাঈল (আ)-এর বংশের চারজন 

ক্রীতদাসকে মুক্ত করার চেয়ে বেশি প্রিয়। অনুরূপভাবে আসরের সালাতের 

কাছে চারজন ক্রীতদাস মুক্ত করার চেয়েও বেশি প্রিয় ।” হাদীসটি হাসান ।' 
(কিতাবুল আদব, বাব.. ইয়াজলিস মুতরাব্বিয়ান) ৪/২৬৪, নং ৪৮৫০ (ভারতীয় ২/৬৬৬)। 

* মুসলিম (৫-কিতাবুল মাসাজিদ, ৫২-বাব ফাদলিল জুলুস) ১/৪৬৩ (ভারতীয় ১/২৩৫)। 


৬ তাবারানী, আল-সু'জামুল আউসাত ৮/৩২৪, মাজমাউয যাওয়াইদ ৫/৮, ফাতহুল বারী ৯/৩৭৯। 
৭ আবূ দাউদ (কিতাবুল ইলম, বাব ফিলকাসাস) ৩/৩২২ (ভা ২/৫১৬); আলবানী, সহীহুত তারগীব ১/২৬০। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা ৪৪৯ 


রাসূলুল্লাহ :%-এর পরে সাহাবীগণও সুযোগমতো ফজরের সালাতের 
পরে মসজিদে বা ঘরে সূর্যোদয় পর্যন্ত বসে ব্যক্তিগতভাবে যিক্র ওষীফায় রত 
থাকতে ভালবাসতেন। তাবেরী মুদরিক ইবনু আউফ বলেন, আমি চলার পথে 
দেখলাম বিলাল (রা) ফজরের সালাত আদায় করে বসে রয়েছেন। আমি বললাম, 
“বসে রয়েছেন কেন?” তিনি বললেন : “সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছি।”৮ 
তাবেয়ী আবু ওয়াইল বলেন : 
4926 মে Se 2 Bah 6 এর তে ০১ ৮৮০ 0 
এ 0৩9 ৮০ 696 ৬৬ 4 ১৫ 9৭ জে এ হও RE 1859 0৩ 
5) Gh & LSI IGS 29 ৮৮ Alb ০০ ৮ YO ৩ IG 
আমি একদিন ফজরের সালাতের পরে ইবনু মাসউদ (রা)-কে প্রশ্ব 
করলাম। আমরা তার ঘরে প্রবেশের অনুমতি চাইলাম। তিনি বললেন: “প্রবেশ 
কর”। .আমরা বললাম: “কিছু একটু দেরি করি, হয়ত বাড়ির কারো কোনো 
প্রয়োজন থাকতে পারে ।” তখন তিনি তাসবীহ (সুবহানাল্লাহ) পাঠ করতে করতে 
আমাদের দিকে আসলেন এবং বললেন, সম্ভবত তোমরা আব্দুল্লাহর পরিবার 
ইবাদতে গাফলতি করে বলে ধারণা করেছিলে? এরপর তিনি তার দাসীকে 
বললেন: “দেখ তো সূর্য উঠেছে কিনা।” সে বলল: “না।” পরে তৃতীয়বার তিনি 
তাকে বললেন: “সূর্য উঠেছে কিনা দেখ।” তখন সে বলল: “হী, সূর্য উঠেছে।” 
তখন তিনি বললেন: “আল্লাহর সকল প্রশংসা, যিনি আমাদেরকে এ দিনটিও 
উপহার দিলেন। তিনি এ দিনে আমাদেরকে ভুলক্রটিগুলো ক্ষমা করলেন এবং 
আমাদেরকে জাহান্নামের শাস্তি প্রদান করলেন না।” বর্ণনাটির সনদ সহীহ ।৯ 
অন্য একটি দুর্বল বর্ণনায় ইবরাহীম নাখয়ী বলেন, “আব্দুল্লাহ ইবনু 
মাসস্উদকে (রা) দেখেছেন এমন একজন আমাকে বলেছেন, তিনি একবার 
তাকে দেখেছেন যে, তিনি ফজরের সালাত আদায় করে বসে থাকলেন । তিনি 
যোহর পর্যন্ত আর উঠলেন না কোনো নফল সালাতও পড়লেন না। যোহরের 
আযান: হলে তিনি উঠে (যোহরের সুন্নাত) চার রাক'আত আদায় করলেন।”১০ 
৮ মাজমাউষ যাওয়াইদ ১০/১০৭। সনদ সহীহ। 


* তাবারানী, আল-মু'জামুল কাবীর ৯/১৮২-১৮৩, মাজমাউষ যাওয়াইদ ১০/১১৮ । 
১ তাবারানী, আল-মু'জামুল কাবীর ৯/২৫৯; মাজ্মাউষ যাওয়াইদ ১০/১০৭। 


২৯-- 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (48)-এর যিকর ওযীফা ৪৫০ 


৪. ২. ২. ফজরের পরের যিক্র-এর প্রকারভেদ 


ফজরের সালাতের পরে যিক্র-এর ফযীলত ও গুরুত্ব জানতে 
পেরেছি। এখন প্রশ্ন: এ সময়ে আমরা কোন্‌ যিকর কী-ভাবে করব? এ সময়ের 
ঘিক্রের বিষয়ে সুন্নাতে কোনো সুস্পষ্ট নির্দেশনা আছে কিনা? নাকি আমার 
ইচ্ছামতো যিক্র আযকার করব? 

আমরা আগেই বলেছি, রাসূলুল্লাহ £ তার উম্মতকে উজ্জ্বল আলোকিত 
রাজপথে রেখে গিয়েছেন। কোনো প্রকার অস্পষ্টতা বা দ্বিধার মধ্যে রেখে যাননি। 
উম্মতকে সবকিছুই শিখিয়ে গিয়েছেন। উম্মতের কোনো কিছু বানানোর প্রয়োজন 
নেই। প্রয়োজন শুধু তার সুন্নাতের হুবহু অনুসরণ । এ সময়ে যিক্রের গুরুত্ব যেমন 
বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে, তেমনি এ সময়ের যিক্র ও যিকর পদ্ধতিও বিভিন্ন 
হাদীসে শেখানো হয়েছে। এ সময়ের মাসনূন যিক্রগুলো প্রথমত দু প্রকার: 
নির্ধারিত ও অনির্ধারিত। নির্ধারিত যিক্রগুলো নির্ধারিত সংখ্যায় ফজরের পরে 
আদায় করতে হবে । এরপর বাকি সময় অনির্ধারিত যিক্রগুলো অনবরত বা যত 
বেশি সম্ভব পালন করতে হবে। নির্ধারিত যিক্রগুলো নিম্নরূপ : 

(১). যে সকল যিক্র ফজর সালাতের পরে পালনের নির্দেশ দেওয়া 
হয়েছে। এগুলো দুই প্রকার : শুধুমাত্র ফজর সালাতের পরে পালনীয় যিক্‌র 
এবং ফজর ও মাগরিবের পরে পালনীয় যিক্র। 

(২). যে সকল যিক্র পাচ ওয়াক্ত সালাতের পরে পালনীয় । স্বভাবতই 
সেগুলিকে ফজর সালাতের পরে আদায় করতে হবে। 

(৩). যে সকল যিক্র সকাল ও বিকালে বা সকাল ও সন্ধ্যায় পালন 
করতে নির্দেশ দেওয়া হয়েছে। সুবহে সাদেক থেকেই সকাল শুরু, এজন্য 
এসকল যিকর ফজর সালাতের আগেও আদায় করা যায়। তবে সাধারণত 
মুমিন ফজরের ফরয সালাত আদায়ের পরেই এ সকল যিক্র আদায় করেন। 

আর অনির্থারিত যিক্র হিসেবে তাসবীহ, তাহলীল, ওয়ায ইত্যাদি এই 
সময়ে পালনের জন্য হাদীসে উৎসাহ প্রদান করা হয়েছে। 

আমরা এখানে এ সকল যিক্রের আলোচনা করব। যাকির নিজের 
সময়, আবেগ ও প্রেরণা অনুযায়ী সকল যিক্র বা কিছু যিক্র পালন করবেন। 
কিছু যিক্র পালনের ক্ষেত্রে বাছাই করা ও ওষীফা তৈরি করার দায়িত্ব তিনি 
নিজে পালন করবেন বা কোনো নেককার আলিমের সাহায্য গ্রহণ করবেন। 

উল্লেখ্য যে, উপরে উল্লেখিত ও নিমে আলোচিত বিভিন্ন প্রকারের যিক্রের 
মধ্যে কোনো সুন্নাত-সম্মত ক্রম বা তারতীব নেই। কোন্টি আগে ও কোন্টি পরে 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা ৪৫১ 


এমন কোনো বর্ণনা হাদীসে নেই । যিক্রের কোনো তরতীব বা ক্রম হাদীসে বর্ণিত 
হয়নি। যাকির তার নিজের সুবিধা, কূলবের হালত ও সময়-সুযোগ মতো যিক্র 
নির্বাচন করতে পারেন বা আগে পিছে করে সাজাতে পারেন। কোনো যিক্র আগে 
এবং কোনো যিকর পরে করার মধ্যে কোনো সাওয়াব নেই। সাওয়াব যিক্র 
পালনের মধ্যে । সুন্নাতে নববীতে উল্লেখ করা হয়নি এমন কোনো নির্দিষ্ট তারতীব 
বা সাজানোকে অলঙ্ঘনীয় মনে করা বা এতে বিশেষ কোনো সাওয়াব আছে বলে 
মনে করা সুন্নাতের খেলাফ যা বিদআতে পরিণত হতে পারে । 
আমি আলোচনার সুবিধার জন্য ক্রমানুসারে যিক্রগুলো সাজাচ্ছি। যাকির 
নিজের অবস্থা অনুসারে যিক্র নির্বাচন করবেন ও সাজাবেন। প্রথমে আমি 
নির্ধারিত যিক্রগুলো আলোচনা করছি। এগুলো সুন্নাত নির্ধারিত সংখ্যায় পালন 
করতে হবে । যেখানে সংখ্যা উল্লেখ করা হয়নি সেখানে একবার পড়তে হবে। 
৪. ২. ৩. সালাতুল ফজরের পরে পালনীয় যিকর 
যিক্র নং ৯৪: সালাতুল ফাজরের পরের দুআ 
Cb ৪১০ 9৫ ১৩৪০ ৬ ৬ এডি “lh 
উচ্চারণ: আল্লা-হম্মা, ইনী আস্আলুকা “ইল্মান না-ফি‘আন, ওয়া 
‘আমালান মুতাৰ্বাব্বালান ওয়া রিষ্ক্বান ত্বাইয়িবান। 
অর্থ: “হে আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি কল্যাণকর জ্ঞান, 
কবুলকৃত আমল ও পবিত্ৰ রিযিক ।” 
উম্মু সালামা (রা) বলেন: “রাসূলুল্লাহ & ফজরের সালাতের শেষে, 
সালামের পরে এ বাক্যগুলো বলতেন ।” হাদীসটি সহীহ ।১১ 
যিক্র নং ৯৫: ফজর ও মাগরিবের পরের যিক্র-১ 
55৯০৬১2৮257 5:15 বারা রথ 
পপর এ ও ৫০ এ US YS যয 
253 eS এগ একি PA এ ০৩ El 
উচ্চারণ : লা- ইলা-হা ইন্লাল্লা-হু, ওয়া“হদাহু লা- শারীকা লাহু, লাহুল 


মুলক, ওয়া লাহুল ‘হামদ, ইউ'হয়ী ওয়া ইউমীতু (বিইয়াদিহিল খাইরু) ওয়া 
হুআ ‘আলা- কুল্লি শাইয়িন কাদীর ৷ 


১ ইবন মাজাহ (৫-কিতাব ইকামাতিস সালাত, ৩২-বাব মা ইকালু) ১/২৯৮ (ভারতীয় ২/৬৬); হাইসামী, 
মাজমাউয যাওয়াইদ ১০/১১১, ১৮১, ১৮২; আলবানী, সহীহ সুনানি ইবনি মাজাহ ধক নং ৭৬২। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ 38)-এর যিক্র ওযীফা ৪৫২ 


অর্থ: “আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই, তিনি একক, তার কোনো শরীক 
নেই। রাজত্ব তারই এবং প্রশংসা তীরই । তিনিই জীবন দান করেন এবং মৃত্যু দান 
করেন। তার হাতেই সকল কল্যাণ এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।” 

বিভিন্ন হাদীসে আমরা কিছু যিক্রের কথা জানতে পারি যা রাসূলুল্লাহ 
&% ফজর ও মাগরিবের সালাতের পরে পড়ার জন্য বিশেষভাবে শিক্ষা 
দিয়েছেন। এগুলোর অন্যতম এ যিকরটি (ইতোপূর্বে উল্লেখিত ৩ নং যিক্র)। 

বিভিন্ন হাদীসে ফজরের পরে সালাতের বৈঠকে থেকেই ১০০ বার অথবা 
১০ বার এবং মাগরিবের পরেই সালাতের বৈঠকে থেকেই ১০ বার বলার নির্দেশ 
দেওয়া হয়েছে। আবূ যার (রা), আবু আইয়ুব আনসারী (রা) ও অন্যান্য সাহাবী 
বলেছেন, রাসূলুল্লাহ ঞ্ বলেছেন: “যে ব্যক্তি মাগরিবের পর এবং ফজরের পর, 
ঘুরে বসা বা নড়াচড়ার আগেই, পা গুটানো অবস্থাতেই, কোনো কথা বলার আগে 
এ যিক্রটি ১০ বার পাঠ করবে আল্লাহ তার প্রত্যেক বারের জন্য ১০ টি সাওয়াব 
লিখবেন, ১০ টি গোনাহ ক্ষমা করবেন, তার ১০ টি মর্যাদা বৃদ্ধি করবেন, সেদিনের 
জন্য তাকে সকল অমঙ্গল ও ক্ষতি থেকে রক্ষা করা হবে, শয়তান থেকে পাহারা 
দেওয়া হবে। সেদিনে শির্ক ছাড়া কোনো গোনাহ তাকে ধরতে পারা উচিত নয়। 
যে ব্যক্তি তার চেয়ে বেশি বলবে সে ছাড়া অন্য সবার চেয়ে সে সে দিনের জন্য 
সর্বশ্রেষ্ঠ আমলকারী বলে গণ্য হবে ।” হাদীসটি হাসান পর্যায়ের ৯২ 

আবু উমামাহ (রা) বলেন: রাসূলুল্লাহ (3) বলেছেন: “যে ব্যক্তি 
ফজরের পরেই তার পা গুটানোর আগেই যিক্রটি ১০০ বার পাঠ করবে, সে 
ব্যক্তি এ দিনের শ্রেষ্ঠ আমলকারী বলে বিবেচিত হবে । তবে যে ব্যক্তি তার মতো 
বা তার চেয়ে বেশি বলবে তার কথা ভিন্ন ।” হাদীসটির সনদ হাসান ।১০ 

একটি দুর্বল সনদের হাদীসে এ যিক্রটি প্রত্যেক ফরয সালাতের 
শেষে পা ভীজ করে বসে থেকেই কথা বলার পূর্বে দশবার বলতে উৎসাহ 
প্রদান করা হয়েছে এবং তার বিশেষ ফযীলত বর্ণনা করা হয়েছে ।** 
এ. + আরুহরাইরা রো) বলেন, রাহ OU .. 
IL ALS ০০৩) ৯৮ এ এ অভ ৮৮ পরত ৮ ও ০০ ০ ১০ 
এল 8১ LY ০৫ ০৮০৮ ধু উঠ BL 9 CY মি 

৩0506 LY ০4 be ৩০ J 4৮০৮9 ০০ 


> ইমাম আবু ইউসূফ, কিতাবুল আসার ১/৪১-৪২; আলবানী, সহীহুত তারগীৰ ১/২৬২-২৬৪ । 
১০ আলবানী, সহীহুত তারগীব ১/২৬৩। 
* আব্দুর রাজ্জাক সান*আনী, আল-মুসান্নাফ ২/২৩৫। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা ৪৫৩ 


“যদি কেউ এক দিনে ১০০ বার উপরের বাক্যগুলো বলে তা তার জন্য 
দশজন ক্রীতদাস মুক্ত করার সমান হবে, তার জন্য ১০০ সাওয়াব লেখা হবে, 
তার ১০০ গোনাহ ক্ষমা করা হবে এবং এ দিনের জন্য সন্ধ্যা পর্যন্ত তা তাকে 
শয়তান থেকে সংরক্ষণ করবে । এ দিনে তার কর্মই সর্বোত্তম বলে গণ্য হবে, তবে 
যদি কেউ তার চেয়েও বেশি আমল করে তবে তা ভিন্ন কথা ।”১৫ 

এখানে যিকরটি দিনের মধ্যে ১০০ বার পাঠের কথা বলা হয়েছে, 
সময় উল্লেখ করা হয় নি। রাসূলুল্লাহ & এ যিক্রটি খুব বেশি পালন করতেন 
ও শিক্ষা দিতেন। বিভিন্ন হাদীসে প্রত্যেক সালাতের পরে, সকালে, সন্ধ্যায় বা 
সারাদিন এ যিক্রটি পাঠের নির্দেশ দেওয়া হয়েছে। এ সকল সহীহ হাদীসের 
আলোকে প্রত্যেকের উচিত কমপক্ষে সকল ফরয সালাতের সালামের পরে অন্ত 
ত ১ বার, ফজর ও মাগরিবের পরে ১০ বার করে ও সারাদিনে ২০০ বার বা 
কমপক্ষে ১০০ বার এটি পাঠ করা। 

যিক্র নং ৯৬: ফজর ও মাগরিবের পরের দু'আ-২ (৭ বার) 

241 ০০ srl ol 
উচ্চারণ: আল্লা-হুম্মা, আজিরনী মিনান না-র। 

অর্থ: “হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন৷” 

হারিস ইবনু মুসলিম রো) বলেন, রাসূলুল্লাহ (8) আমাকে বলেছেন, 
তুমি ফজরের সালাতের পরেই (দুনিয়াবী) কথা বলার আগে এ দু'আ ৭ বার 
বলবে। যদি তুমি এ দিনে মৃত্যুবরণ কর তাহলে আল্লাহ তোমাকে জাহান্নামের 
আগুন থেকে রক্ষা করবেন। অনুরূপভাবে, মাগরিবের সালাতের পরে কথা 
বলার আগেই এ দু'আ ৭ বার বলবে। তুমি যদি এ রাতে মৃত্যু বরণ কর 
তাহলে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন।” অধিকাংশ মুহাদ্দিস 
হাদীসটিকে গ্রহণযোগ্য বলে গণ্য করেছেন ।১৬ 

৪. ২. ৪. পাঁচ ওয়াক্ত সালাতের পরে পালনীয় যিকর 

সালাতুল ফজরের পরে পালনীয় দ্বিতীয় প্রকার নির্ধারিত যিক্র যা পাঁচ 
ওয়াক্ত সালাতের: পরে পালনীয় বলে হাদীস থেকে জানা যায়। এগুলো স্বভাবত 
অন্যান্য সালাতের ন্যায় ফজরের সালাতের পরেও আদায় করতে হবে। 

* বুখারী (৬৩-কিতাব বাদয়িল বালক, ১১-বাব সিফাত ইবলীস..) ৩/১১৯৮ (ভারতীয় ২/৯৪৭); মুসলিম 
(৪৮-কিতাবুয যিকর, ১০-বাবু ফাদলিত তাহলীল..) ৪/২০৭১ (ভারতীয় ২/৩৪৪)। 


* আবু দাউদ (কিতাবুল আদব, বাব..ইযা আসবাহা) ৪/৩২২ (ভারতীয় ২/৬৯৩); সহীহ ইবনু হিব্বান ৫/৩৬৭, 
মাওয়ারিদুষ যামআন ৭/৩৬১-৩৬৫, নাবাবী, আকার, পৃ. ১১৫; আলবানী, সাহীহাহ ৬/২২। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিকর ওযীফা 8৫৪ 


8. ২. ৪. ১. ফরয সালাতের পরে যিক্র-মুনাজাতের গুরুত্ব 
হৃদয়ে আসে প্রশাত্তি। এজন্য সালাতের শেষে মুমিনের হৃদয়ে প্রশান্তি আসে। 
আমরা সালাতে মনোযোগ দিতে পারি না বলে এ প্রশান্তি ভালভাবে অনুভব করতে 
পারি না। তা সত্ত্বেও যতটুকু সম্ভব মনোযোগ সহকারে অর্থের দিকে লক্ষ্য রেখে 
সালাত শেষ করলে মুসাল্লী নিজেই হৃদয়ের প্রশান্তি ও আবেগ অনুভব করবেন। এ 
সময়ে তাড়াহুড়ো করে উঠে চলে যাওয়া মুমিনের উচিত নয়। সালাতের পরে 
যতক্ষণ সম্ভব সালাতের স্থানে বসে যিক্র-মুনাজাতে রত থাকা উচিত। কিছু না 
করে শুধু বসে থাকলেও ফিরিশতাগণের দুআ লাভের সৌভাগ্য হবে । আবু হুরাইরা 
(রা) বলেন, রাসুলুল্লাহ ৪% বলেছেন: 

: 4 9৮১৪ 49৩0 0% ০ ০2১০০ ও চে 7০440 এক সু 

(9৩০০০ ০০০০9 28 ০4 সপ gh 
বসে থাকে, তখন ফিরিশতাগণ অনবরত তীর জন্য দু'আ করতে থাকেন: হে 
আল্লাহ একে ক্ষমা করুন, হে আল্লাহ, একে রহমত করুন, যতক্ষণ না সে ওযু 
নষ্ট করে বা তীর স্থান থেকে উঠে যায়।” হাদীসটির সনদ সহীহ ৷" 


সাহাবী-তাবেয়ীগণ প্রত্যেক ফরয সালাতের পরে সাধ্যমতো বেশি 
সময় কোনো কথোপকথনে লিপ্ত না হয়ে যত বেশি সম্ভব তাসবীহ, তাহলীল 
ইত্যাদি যিক্রে রত থাকতে পছন্দ করতেন।১৮ 

রাসূলুল্লাহ £& পাচ ওয়াক্ত ফরয সালাতের পরে বিভিন্ন যিক্র ও দু'আ 
পাঠ করেছেন এবং করতে শিখিয়েছেন। বস্তুত পাঁচ ওয়াক্ত ফরয সালাতের 
পরে কিছু সময় বসে যিক্র ও দু'আ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্ম। এছাড়া 
আমরা দেখেছি যে, ফরয সালাতের পরের দু'আ কবুল হয়। 

যে সকল সালাতের পরে “সুন্নাত মুআক্কাদা" আছে, অর্থাৎ যোহর, মাগরিব 
ও ইশা"র সালাতের ক্ষেত্রে এ সকল যিক্র ও দু'আ সুন্নাতের আগে পালন করতে 
হবে না পরে- সে বিষয়ে হানাফী উলামাগণের কিছু মতভেদ আছে। কিন্ত ফজরের 
সালাতের ক্ষেত্রে স্বভাবতই কোনো সমস্যা নেই। সালাতের পরে এ সকল যিক্র 
ও দু'আ সম্ভব হলে সবগুলো, না হলে কিছু বেছে নিয়ে তা আদায় করতে হবে। 


১৭ ইবনু খুযাইমা, আস-সহীহ ১/৩৭২, আলবানী, সাহীহুত তারগীব ১/২৫১। 
* আব্দুর রাজ্জাক, আল-সুসান্নাফ ২/২৩৯ । 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওযীফা 8৫৫ 


৪. ২. ৪. ২. ফরয সালাতের পরে মাসনুন যিক্র-মুনাজাত 
১. যিক্র নং ৯৭: (পূর্বোক্ত ১৪ নং ধিক্র): ৩ বার 


+ af 


dh 785০ 
উচ্চারণ ও অর্থ: আস্-তাগফিরুল্লা-হ: আল্লাহর কাছে ক্ষমা চাই । 
২. যিক্র নং ৯৮: 
EY ১১৬ ৫০৫9৩ A ৬৬০ a CH পো 
উচ্চারণ: আল্লা-হুম্মা আনতাস সালা-মু ওয়া মিনকাস সালা-মু, তাবা- 
রাকতা ইয়া যাল জালা-লি ওয়াল ইকরা-ম। 
অর্থ: “হে আল্লাহ, আপনিই সালাম (শান্তি), আপনার থেকেই শাস্তি, হে 
মহাসম্মানের অধিকারী ও মর্যাদা প্রদানের অধিকারী, আপনি বরকতময়।” 
সাওবান (রা) বলেন, রাসূলুল্লাহ £ সালাত শেষে ৩ বার ইস্তিগফার বলার 
পর “আল্লাহুম্মা আনতাস সালাম...” বলতেন ।৯ 


উল্লেখ্য যে, অনেকেই এরপর: (০৮১১ 1১৮ ৮) ০০০ (১৮ ৮৯৮ LL 
১. ১১ 5,৯) “ইলাইকা ইয়ারজিউস সালাম...’ ইত্যাদি বলেন। এ সকল শব্দ” 
কোনো সহীহ হাদীসে বর্ণিত হয়নি। মুল্লা আলী কারী হানাফী (১০১৪ হি), 
আল্লামা তাহতাবী হানাফী (১২৩১ হি) প্রমুখ আলিম উল্লেখ করেছেন যে, এ 
অতিরিক্ত বাক্যগুলো ভিত্তিহীন বানোয়াট কথা ।২০ এ বাক্যগুলোর অর্থে কোনো 
দোষ নেই। তবে কোনো মাসনূন দুআয় এ কথাগুলো বর্ণিত হয় নি। সুন্নাতের 
বাইরে দু'আ জায়েয হলেও তা রীতিতে পরিণত করলে বিদ“আতে পরিণত 
হবে সর্বোপরি মাসনূন দু'আ ও যিক্রের মধ্যে মনগড়া বাক্যাদি সংযোগ করে 
তার বিকৃতি করা মোটেও ঠিক নয়। 

৩. যিক্র নং ৯৯: 


৯5 22 ২০৫০ এ এ ৫৮০ YS Hyd 
) এ 37 Cf এ ৩৩ Sy ih 4০৬ ০৪5 95 ৬ 
এজ ০1৩০ IIB LAY 9 CELL 


* মুসলিম ৮৮ ২৬-বাব ইসতিহবাবিয যিকর..) ১/৪১৪, নং ৫৯১ (ভা ১/২১৮)। 
৭ মুল্লা আলী আল-আসরারুল মারফৃ'আ, পৃ. ২৯০, নং ১১৩৪, আল্লামা তাহতাবী, হাশিয়াতু 
তাহতাৰী আলা মারাকিল ফালাহ, পৃ. ৩১১ রি 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (4)-এর যিক্র ওযীফা ৪৫৬ 


উচ্চারণ: লা- ইলা-হা ইল্লল্লা-হ, ওয়া'হদাহু লা- শারীকা লাহু, লাহুল 
মুলক, ওয়া লাহুল ‘হামদ, ওয়া হুআ “আলা- কুলি শাইয়িন কাদীর । আল্লা-হুম্মা, 
লা- মা-নি‘আ লিমা- আ'্ত্বাইতা, ওয়ালা- মু‘ত্ত্বিয়া লিমা- মানা“জ্তা, 
ওয়ালা- ইয়ান্ফা“উ যাল জাদ্দি যিনকাল জাদ্দু। 

অর্থ: “আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই, তিনি একক, তার কোনো শরীক 
যেই । রাজত্ব তারই এবং প্রশংসা তারই। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। হে 
আল্লাহ, আপনি যা দান করেন তা ঠেকানোর ক্ষমতা কারো নেই। আর আপনি যা 
না দেন তা দেওয়ার ক্ষমতাও কারো নেই। কোনো ভাগ্যবানের ভাগ্য বা পরিশ্রমীর 
পরিশ্রম আপনার ইচ্ছার বাইরে কোনো উপকারে লাগে না।” 

মুগীরা ইবনু শু'বা (রা) বলেন : 
Cr LS ৪৯৩০ 95 ৮০ ৬ ০১ 0 % dh le রি 

“রাসূলুল্লাহ (&) প্রত্যেক ফরয সালাতে সালামের পরে বলতেন: ।”২৯ 

৪. যিকর নং ১০০ 
৯০ 4০৭ 2 ৬৫০ এ Ko ও 2৬ 4 14 9 
LYS 2233: 40৩ yy 2937৮ 3 22৪০০ be 
০৮৭ & 3 Y AES Pad 5 LY 4৫ 


১৮ 2০6 %5 ০55 4 
উচ্চারণ : লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া“হ্দাহু লা- শারীকা লাই, লাহুল 
মুলকু ওয়া লাহুল ‘হামদু, ওয়া হুআ “আলা কুল্লি শাইইন কৃাদীর । লা- 'হাওলা 
ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লা-হ, লা- ইলা-হা ইন্নাল্লা-হু ওয়ালা- না‘অ্বুদু ইল্লা- 
ইইয়া-হু। লাহুন নি‘অমাতু, ওয়া লাহুল ফাদ্বৃলু, ওয়ালাহুস সানা-উল “হাসান । 

লা- ইলা-হা ইল্লাল্লা-হু মুখলিসীনা লাহুদ্দীন, ওয়ালাও কারিহাল কা-ফিরূন। 
অর্থ : “আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই, তিনি একক, তার কোনো 
শরীক নেই। রাজত্ব তারই এবং প্রশংসা তারই । তিনি সবকিছুর উপর ক্ষমতাবান । 
আল্লাহর দ্বারা ও আল্লাহর মাধ্যম ছাড়া কোনো অবলম্বন নেই এবং কোনো ক্ষমতা 
নেই। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। নিয়ামত তারই, দয়া তারই 


২ বুখারী (১৬-কিতাৰ সিফাতিস সালাত, ৭১-বাবুয যিকরি বাদাস সালাত) ১/২৮৯ (ভারতীয় ১/২১৮); 
মুসলিম (৫-কিতাবুল মাসাজিদ, ২৬-বাব ইসতিহবাবিয যিকর) ১/৪১৪-৪১৫ (ভারতীয় ১/২১৮)। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওযীফা ৪৫৭ 


এবং উত্তম প্রশংসা তারই । আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই। আমাদের দ্বীন 
বিশুদ্ধভাবে শুধুমাত্র তারই জন্য, এতে যদিও কাফিরগণ অসন্তুষ্ট হয় ।” 
আব্দুল্লাহ ইবনু যুবাইর (রা) নিজে সর্বদা প্রত্যেক সালাতের সালামের 
পরেই এ যিক্রটি পাঠ করতেন এবং বলতেন : 
৯:০6 % ৩ de os এ 9 এ এ ০১০০ ১৫ 
“রাসূলুল্লাহ (8) প্রত্যেক সালাতের পরে এ যিকরগুলো বলতেন ।”২২ 


৫. যিক্র নং ১০১: (আয়াতুল কুরসী ১ বার) 
আবু উমামাহ (রা) বলেন, রাসূলুল্লাহ (3) বলেছেন: 
০2 | ২ ০৯০১ ০ 60৯৩ YS Pi ১৫0 ধাঁ ডি 
“যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসী পাঠ করবে তার 
জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না ৷”** 
অন্য হাদীসে হাসান (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ ($%) বলেছেন: 


পা দুপা 


/৯৬। 25৩ এ] &। 28 GN 580 ৯৩ 9১ ৮৮ ধাঁ 15 

“যে ব্যক্তি ফরয সালাতের শেষে আয়াতুল কুরসী পাঠ করবে সে 

পরবর্তী সালাত পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবে ।” ইমাম মুনযিরী ও হাইসামী 

হাদীসটিকে হাসান বলেছেন।২৪ 

৬. যিকর নং ১০২: সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস ১ বার: 

উকবা ইবনু আমির (রো) বলেন, রাসূলুল্লাহ 9 আমাকে নির্দেশ দিয়েছেন 

প্রত্যেক সালাতের পরে সূরা ফালাক ও নাস (অন্য বর্ণনায়: মু'আওয়িযাত (সূরা 
ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস) পাঠ করতে । হাদীসটি হাসান ।২৫ 

৭. যিক্র নং ১০৩: (১০০ ৰা ৪০০ তাসবীহ) 

৩৩ বার “সুবহানাল্লাহ” , ৩৩ বার “আলহামদুলিল্লাহ” এবং ৩৪ 

বার “আল্লাহু আকবার” ।- এ যিক্রগুলোর বিষয়ে বিভিন্ন সহীহ হাদীসে বিভিন্ন 

খ্যা বলা হয়েছে। উপরের সংখ্যাটিই বেশি প্রসিদ্ধ । সর্বোচ্চ সংখ্যা ৪০০ বার; 


২২ মুসলিম (৫-কিতাবুল মাসাজিদ, ২৬-বাব ইসতিহ্বাবিয যিকর) ১/৪১৫-৪১৬ (ভারতীয় ২/১১৮)। 
২ হাদীসটি হাসান। নাসাঈ, আস-সুনানুল কুবরা ৬/৩০, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ২/১৪৮, 
১০/১০২, মুনযিরী, আত- তারগীব ২/৪৪৮ ৷ 
* হাদীসটি হাসান। তাবারানী, কাবীর ৩/৮৩। হাইসায়ী, মাজমাউয যাওয়াইদ ২/১৪৮, ১০/১০২, 
মুনযিরী, আত-তারগীব ২/৪৪৮ । 
৮৬ (৪৬-কিতাব ফাযায়িলিল কুরআন, ১২-বাব...মুআওয়িযাতাইন) ৫/১৫৭ (ভারতীয় ২/১১৮) আবু 
দাউদ (কিতাবুস সালাত, যাুন ফিল ইসতিগফার) ২/৮৮ (১/২১৩); ইবন হাজার, ফাতহুল বারী ৯/৬২। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিক্র ওযীফা ৪৫৮ 
“সুবহানাল্লাহ”, “আলহামদুলিল্লাহ”, “আল্লাহু আকবার” এবং “লা- ইলাহা 
ইল্লল্লাহ”- প্রত্যেক যিকর ১০০ বার করে। সর্বনিম্ন সংখ্যা. ৩০ বার ; ১০ বার 
“সুবহানাল্লাহ”, ১০ বার “আলহামদুলিল্লাহ” এবং ১০ বার “আল্লাহু আকবার” । 

৮. যিক্র নং ১০৪: (সালাতের পরের দুআ) 


পি তারি তা পা 


BLE ৫০০9 এ 6 ৫৩৩ ও ০9 
উচ্চারণ : রাব্বি কিনী “আযা-বাকা ইয়াওমা তাব'আসু ইবা-দাকা। 
অর্থ : “হে আমার প্রভু, আমাকে রক্ষা করুন আপনার শাস্তি থেকে 

যেদিন আপনি পুনরুখিত করবেন আপনার বান্দাগণকে ৷” 
বারা ইবনু আযিব (রা) বলেন : 
J ভা ১6 ০১৪৫ HES BH di 0৮০ ২৮ ৫০ খু 
০ BLS IG gry 
“আমরা যখন রাসূলুল্লাহ (8)-এর পিছনে সালাত পড়তাম তখন তার 
ডান দিকে দাড়াতে পছন্দ করতাম । তিনি সালাত শেষে আমাদের দিকে মুখ 
করে বসতেন । আমি শুনলাম তিনি সালাত শেষে উক্ত দু'আটি বললেন।”২৬ 

৯. যিকর নং ১০৫: (সালাতের পরের দু'আ) A 
AA ০০4৫ ১৮ Cy ১৪৮ঠি 509 ASI ০০ Ch ১৪৮ ডি 24 

উচ্চারণ : আল্লা-হুম্মা, ইন্নী আযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, 
ওয়া আ'উযু বিকা মিন “আযা-বিল ক্াব্রি ৷ 

অর্থ : “হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রর্থনা করছি কুফরি থেকে 
ও দারিদ্র্য থেকে এবং আপনার আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে ।” 

আবু বাকরা (রা)-এর ছেলে বলেন, আমার পিতা সালাতের পরে এ 
দু'আটি পাঠ করতেন এবং তিনি বলেন: রাসূলুল্লাহ (3%) এ দু'আটি সালাতের পরে 
পাঠ করতেন, কাজেই তুমি এ দু'আটি নিয়মিত পড়বে । হাদীসটি সহীহ ।২৭ 

১০. যিক্র নং ১০৬ : (সালাতের পরের দুআ) 

৬০০৩০ ০৬০ BEE ৪০৪১ ৩৮ of 

সই ই ২৯ ইবনুল আলীর, উল EG eR, 


৯০১4৭ মুসনাদু আহমদ ৫/৪৪, ইবন খুযাইমা 
চা) ৮ ১/৩৮৩, ইবনুল জামিউল উসুল ৪/২২৯-২৩০। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা ৪৫৯ 


উচ্চারণ: আল্লা-হুম্মা, আ‘ইননী “আলা- যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া 
হুসনি “ইবা-দাতিকা। 
অর্থ: “হে আল্লাহ, আপনি আমাকে আপনার যিকর করতে, শুকর করতে 
এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে তাওফীক ও ক্ষমতা প্রদান করুন ।” 
মু'আয (রা) বলেন, রাসূলুল্লাহ 3% আমার হাত ধরে বলেন, “মু'আঘ, 
আমি তোমাকে ভালবাসি । ... মু'আয, আমি তোমাকে ওসীয়ত করছি, প্রত্যেক 
সালাতের পরে এ দু“আটি বলা কখনো বাদ দিবে না।” হাদীসটি সহীহ ।২৮ 
১১. যিকর নং ১০৭: (সালাতের পরের দু'আ) 
5১29 ll ৮ এ ১১০? ১৯০0০ ৩৬ ১১০ 91740 
৩ ১529 পি 23 2০ ৫ SB LAAT ০5১ BSH Of Se CL 
উচ্চারণ: আল্ল-হুম্মা, ইনী আউযু বিকা মিনাল বুখুলি ওয়া আউযু বিকা 
মিনাল জুবৃনি ওয়া আিযু বিকা আন উরাদ্দা ইলা- আরযালিল উমুরি ওয়া আ্ডযু 
বিকা মিন ফিতনাতিদ দুনইয়া- ওয়া আয়ু বিকা মিন ‘আযা-বিল ক্াব্রি। 
অর্থ: “হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা থেকে, 
আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা থেকে, আমি আপনার আশ্রয় 
প্রার্থনা করছি অপমানকর অতি বৃদ্ধ বয়সে পৌছান থেকে, (যে বয়সে মানুষ 
কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে), আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুনিয়ার ফিতনা 
থেকে, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে ।” 
সাদ ইবনু আবী ওয়াক্কাস (রা) বলেন : 
(১৩৩। 7) 2৩০ NIN ০৮ ১৪ ০৩ BE 4005০ ON 
“রাসূলুল্লাহ ($) প্রত্যেক সালাতের পরে এ বাক্যগুলি বলতেন।”২৯ 
১২. যিকর নং ১০৮: (সালাতের পরের দু'আ) 
০9 CH 5০ ০০৭ UG ৮ তি ভর 5 ৩০ al 
এয) 19525 ০5930 ০০4 AH ও ০৪৭ 


২৮ আবূ দাউদ (কিতাবুস সালাত, ফিল ইসতিগফার) ২/৮৭, নং ১৫২২ (ভারতীয় ১/২১৩); 
সুসতাদরাক হাকিম ১/৪০৭, ৬৭৭; লা সহীহুত তারগীব ২/১১৯। 
নং রে €৬০-কিতাবুল জিহাদ, ২৫-মা ইউতাআওআযু মিনাল জুবুন) ৩/১০৩৮, নং ২৬৬৭ (ভা 
১/২৯৬), সহীহ ইবনু খুযাইমাহ ১/৩৬৭ নং, ৭৪৬, চি নং ২০২৪। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিক্র ওযীফা ৪৬০ 


উচ্চারণ: আল্লা-হুম্মাগফিরলী মা- কাদ্দামতু, ওয়ামা- আখখারতু, 
ওয়ামা- আসরারতু, ওয়া মা- আ'জ্লানতু, ওয়ামা- আস্রাফতু, ওয়ামা- আনতা 
আ'আ্লামু বিহী মিন্নী। আনতাল মুক্বাদ্দিমু, ওয়া আনতাল মুআখ্খিরু, লা- ইলা- 
হা ইল্লা- আনতা । 

অর্থ: “হে আল্লাহ, আপনি আমার জন্য ক্ষমা করুন আমি আগে যা 
করেছি এবং পরে যা করেছি, গোপনে যা করেছি-এবং প্রকাশ্যে যা করেছি এবং 
বাড়াবাড়ি করে যা করেছি এবং যা আপনি আমার চেয়েও বেশি জানেন। আপনিই 
অগ্নবর্তী করেন, আপনিই পিছিয়ে দেন। আপনি ছাড়া কোনো মা*বুদ নেই ।” 

আলী (রা) বলেন : 

Ju ৪৯৫০) € el Id) 25) 55 5% Sh es ০৬ 
“রাসূলুল্লাহ £ঁ তাশাহ্হ্দের পরে সালামের আগে, দ্বিতীয় বর্ণনায়: 


সালাত শেষে সালামের পর এ কথাগুলো বলতেন!” দুটি বর্ণনাই সহীহ। 
সম্ভবত তিনি কখনো সালামের আগে ও কখনো পরে এ দু'আটি পড়তেন ।৩০ 
১৩. যিকর নং ১০৯: (সালাতের পরের দুআ) 
৪ 4০ দর এ পরল bs এ এ শপ 2 
০০৬০ ১০ Boy nf “hh oe ও (৪ শা ৫ 
Ch 2৩৭ Lh ৩০ ৩ ১১৪ CLD 0০ Bin’ 
4০0 ৩ ONLI 4০৪০0 2৮৫9০ 
উচ্চারণ: আল্লা-হুম্মা, আস্বলি'হ লী দীনিয়াল লাধী জা‘আল্তাহু 
ইন্বমাতা আমরী। ওয়া আস্বলি'হ লী দুন্ইয়া-ইয়াল্‌ লাতী জা“আলতা ফীহা 
মা'আ-শী। আল্লা-হুম্মা, ইননী আযু বি রিদা-কা মিন সাখাত্বিকা, ওয়াবি 
“আফ্বিকা মিন নাক্বামাতিকা, ওয়া আউযু বিকা মিনকা। আল্লা-হুম্মা, লা- মা- 
নি'আ লিমা- আ'অ্ত্বাইতা, ওয়ালা- মু‘ত্ত্বিয়া লিমা মানা“জ্তা, ওয়া লা- 
ইয়ানফা“উ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। 
৬ সালাতিল মুসাফিরীন, ৩ ৩ দাউদ 
ted বাব মা ইউসতাফতাহু. টা "৩০ ভারতীয় ধাবা হবৰ বায়া 
১/৩৬৬, সহীহ ইবনু হিব্বান ৫/৩৭২, ইবনুল আসীর, জামিউল উসূল ৪/২২৪; বাইহাকী, আস- 


সুনানুল কুবরা ২/৩২, ১৮৫। আল্লামা আহমদ শাকিরের আলোচনা দেখুন, মুসনাদে আহমদ (শাকির 
সম্পাদিত) ২/১০০ ও ১৩৪, যাকারিয়্যা, আল-ইখবার, পৃঃ ৬০ ৷ 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা ৪৬১ 


অর্থ: “হে আল্লাহ, আপনি আমার দ্বীনকে সংশোধিত-কল্যাণময় করুন, 
যাকে আপনি আমার রক্ষাকবজ বানিয়েছেন এবং আমার পার্থিব জীবনকে 
সংশোধিত করুন, যাতে আমার জীবন ও জীবিকা রেখেছেন। হে আল্লাহ, আমি 
আপনার অসন্তুষ্টি থেকে আপনার সন্তরষ্টির নিকট, আপনার শাস্তি থেকে আপনার 
ক্ষমার নিকট এবং আপনার থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে 
আল্লাহ, আপনি যা প্রদান করেন তা ঠেকানোর কেউ নেই। এবং আপনি যা 
প্রদান না করেন তা প্রদান করার ক্ষমতাও কারো নেই। এবং কোনো 
পারিশ্রমকারীর পরিশ্রম আপনার ইচ্ছার বাইরে তার কোনো উপকারে লাগে না।” 
সুহাইব (রা) বলেন: 
4৯৩০ ১০ 470 Le 2৫152 ০৬ 10 ০! 
“রাসূলুল্লাহ £্ সালাত শেষ করার সময় এ দু'আ বলতেন।” 
হাদীসটির সনদ মোটামুটি গ্রহণযোগ্য ।** একটি যয়ীফ সনদে বর্ণিত: 
3১৩... বড লে চে ৪০88 ০০ এ 9 ছি ০৫ 
“রাসূলুল্লাহ (&%) যখন ফজরের সালাত শেষ করতেন তখন জোরে 
শব্দ করে তীর সাহাবীগণকে শুনিয়ে এ দু'আটি তিন বার পাঠ করতেন ।৩২ 
১৪. যিকর নং ১১০: (সালাতের পরের দু'আ) 
০১৩০ এজ EL ০১৩৩৬ 440 
উচ্চারণ: আল্লা-হুম্মা বিকা উ“হা-বিলু, ওয়াবিকা উক্বা-তিলু, ওয়াবিকা 
উসা-বিলু। 
অর্থ: “হে আল্লাহ, আমি আপনার সাহায্যেই চেষ্টা করি, আপনার 
সাহায্যেই যুদ্ধ করি এবং আপনার সাহায্যে বীরত্ব প্রদর্শন করি ও বিজয়ী হই।” 
সুহাইব (রা) বলেন : 
... 22৫59 (LEE 85৮) EE 05 Lo HB ও 0550 ০৬ 
“রাসূলুল্লাহ (5) যখন সালাত আদায় করতেন তখন তিনি ঠোট 
নাড়তেন বা বিড়বিড় করে কিছু বলতেন যা আমরা বুঝতাম না। তখন 
সাহাবীগণ প্রশ্ন করলে তিনি বলেন যে, তিনি এ দু'আটি পাঠ করেন। 
৩ সহীহ ইবনু হিব্বান ৫/৩৭৩, নং ২০২৬, মাওয়ারিদুয যামআন ২/২৫৯-২৬১, সহীহ ইবনু খুযাইমা 


১/৩৬৬-৩৬৭, নাসাঈ, আমালুল ইয়াওম, আস-সুনানুল কুবরা ৬/৪০, যাকারিয়্যা, আল-ইখবার, ৫৬। 
৭২ তাবারানী, আল-মুজামুল আউসাত ৭/১৪২ নং ৭১০৬, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১১১। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($%)-এর যিক্র ওযীফা ৪৬২ 
অন্য বর্ণনায় : 


c+ Pil DU এ পচ এ ৬০৫ ০০) এ তর 
“তিনি খাইবার বা হুনাইনের যুদ্ধের দিনগুলোতে ফজরের সালাতের পরে 
কিছু বলে তার ঠোট নাড়াচ্ছিলেন।” সাহাবীগণ তাকে সে বিষয়ে প্রশ্ন করলে তিনি 
জানান যে, তিনি এ দু“আটি পাঠ করছেন।” হাদীসটি গ্রহণযোগ্য পর্যায়ের ।** 
১৫. যিক্র নং ১১১: সোলাতের পরের দু'আ-১০০ বার) 
Ox 58) ৮5) ৮196) এ এ পেত LS ও ০০৮ ৮1 
উচ্চারণ : আল্লা-হুম্মাগৃফির লী, ওয়াতুব্‌ “আলাইয়্যা, ইন্নাকা আন্তাত 
তাওয়া-বুর রাহীম (অন্য বর্ণনায়: [তাওয়াবুল গাফুর]) । 
অর্থ: “হে আল্লাহ, আপনি ক্ষমা করুন আমাকে, তাওবা কবুল করুন 
আমার; নিশ্চয় আপনি তাওবা-কবুলকারী করুণাময় (অন্য বর্ণনায়: তাওবা 
কবুলকারী ক্ষমাশীল) ৷” 
একজন আনসারী সাহাবী বলেন: 
52 2৩... 5920 BG ০০ EB &। 1৮০) ০৮৮ 
“আমি রাসূলুল্লাহ £্-কে সালাতের পরে এ দু'আ বলতে শুনেছি ১০০ বার।” 
7771 
০৩০ Lo ৮৫5] ৬ ৭৪ ) 2 dh তি 
পাননি জিত 
করেন। এরপর এ দু'আ ১০০ বার পাঠ করেন। 
দুটি বৰ্ণনাই সহীহ । অন্তত “সালাতুদ দোহার’ পরে এ দু'আটি ১০০ 
বার পাঠ করার বিষয়ে সকল যাকিরের মনোযোগী হওয়া উচিত ।* 


১৬. যিক্র নং ১১২: (সালাতের পরের দু'আ) 
শি ASA A Ay A ঠা ক পা পনি A AZ A AL 2 
০০৯০) EEE pall lS Ub) টি গা পুলি পিঠা 
3১ ৫০ এক এ ক ৩১৬৭৪ JUSS la July 
০ ২1৬5০ ০০০ 

** সহীহ ইবনু হিব্বান ৫/৩৭৪, মুসনাদু আহমদ ৪/৩৩২, ৩৩৩, তাবারানী, কিতাবুদ দু'আ, পৃ. ২১১। 
৩ বুখারী, আল আদাবুল মুফরাদ ১/২১৭, আলবানী, সহীহল আদাবিল মুফরাদ পৃ. ২৩০-২৩২; মুসনাদু 

আহমদ ২/৮৪, মুসারাফু ইবনু আবী শাইবা ৬/৩৪, নাসাঈ, আস-সুনানুল কুবরা ৬/৩১-৩২। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওযীফা ৪৬৩ 


উচ্চারণ: আল্লা-হুম্মাগৃফির্লী যুনুবী ওয়া খাত্বা-ইয়া-ইয়া কুল্লাহা, 
আল্লা-হুম্মা, আন“ইশ্নী, ওয়াজবুরনী, ওয়াহদিনী লিস্বা-লিতিল আ“অ্মা-লি 
ওয়াল্‌ আখলা-ক, ইন্নাহ লা- ইয়াহদী লি স্বা-লিশ্হিহা-, ওয়ালা- ইয়াস্রিফু 
সাইয়িয়াহা ইল্লা- আনতা । | 

অর্থ: “হে আল্লাহ, আপনি আমার সকল ভুল ও গোনাহ ক্ষমা করে 
দিন। হে আল্লাহ, আপনি আমাকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করুন, আমাকে পূর্ণ 
করুন এবং আমাকে উত্তম কর্ম ও আচরণের তাওফীক প্রদান করুন ; কারণ 
আপনি ছাড়া আর কেউ উত্তম কর্ম ও ব্যবহারের পথে নিতে পারে না বা খারাপ 
কর্ম ও আচরণ থেকে রক্ষা করতে পারে না ।” 

আবু উমামা (রা) ও আবু আইয়ুব (রা) বলেন : “ফরয ও নফল যে 
কোনো সালাতে তোমাদের নবীর (&) কাছে যখনই গিয়েছি, তখনই শুনেছি 
তিনি সালাত শেষে ঘুরার বা উঠার সময় এ দু“আটি বলেছেন।”৩ 


১৭. যিক্র নং ১১৩: (সালাতের পরের দুআ) 
A As A A a2 ANA ALS A A A A UA ৪5৯ 
595 SEN তরি এর ০০১ Es 
৬১9 ৬১ ও 23955 
উচ্চারণ: আল্লা-হুম্মা, আস্থলি'হ লী দ্বীনী, (ইগৃফির লী যান্বী) ওয়া 
ওয়াস্সি“যু লী ফী দা-রী ওয়া বা-রিক্‌ লী ফী রিযকী । 
অর্থ: “হে আল্লাহ, আপনি আমার ধর্মজীবনকে সর্বাঙ্গীন সুন্দর করে 
দিন, (আমার পাপ ক্ষমা করুন) আমার বাড়িকে প্রশস্ত করে দিন এবং আমার 
রিযিকে বরকত দান করুন ।” 
আবু মূসা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ £্-কে ওযুর পানি এনে 
দিলাম । তখন তিনি ওযু করেন, সালাত আদায় করেন এবং তিনি এ দু'আ পাঠ 
করেন । হাইসামী হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন ।৩৬ 
১৮. যিকর নং ১১৪: (সালাতের পরের দুআ) 
শত A Af “AoA (পা TA AAS TAA Ed 28 
20 2 ০৫ তে 0৯০০ PEL ০৯৮ 5 ah 
5280 ০৮55 
৬ তাবারানী, আল-মু*জামুল কাবীর, ৮/২০০, ২২৭; সাগীর ১/৩৬৫; নাবাবী, আল-আযকার, পৃ. ১১৩; 
হাইসামী, মাজযাউয যাওয়াইদ ১০/১১১-১১২, ১৭৩। হাইসামী হাদীসটিকে গ্রহণযোগ্য বলেছেন। 
ও মুসানাফু ইবনু আবী শাইবা ৬/৫০, মুসনাদু আবী ইয়ালা ১৩/২৫৭, নং ৭২৭৩, তাবারানী, আল-মু'জামুস 
সাগীর ২/১৯৬, আল-যু'জামুল আউসাত ৭/৭৩, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১০৯। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (৪)-এর যিকর ওযীফা ৪৬৪ 


উচ্চারণ: আল্লা-হুম্মা, রাব্বা জিবরীলা ওয়া মীকাঈলা ওয়া ইসরা- 
ফীলা, আ'ইয্‌নী মিন হার্রিন না-রি ওয়া 'আযা-বিল কাব্রি। 
অর্থ: “হে আল্লাহ, জিবরাঈল, মিকাঈল ও ইসরাফীলের প্রভু, আমাকে 
জাহান্নামের আগুনের উত্তাপ ও কবরের আযাব থেকে রক্ষা করুন।” 
আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ &্ সালাতের শেষে সর্বদা এ দু'আ 
করতেন । হাইসামী ভাষ্যমতে হাদীসটির সনদ গ্রহণযোগ্য 1৩৭ 
১৯. যিকর নং ১১৫: (সালাতের পরের দু'আ) 
4৯1৩3 2০৯৩ ৪ ৩ এড dl তে এ] 9 20 
447৩০ ০৩৫০ ০ এ তত ৩৪ S54 
উচ্চারণ : আল্লা-হুম্মা, ইরী আস্আলুকা মিনাল খাইরি কুক্লিহী, মা- 
“আলিমতু মিনহু ওয়া মা- লা- আ'“অ্লাম। ওয়া আ‘উযু বিকা মিনাশ শাররি 
কুল্পিহী, মা- 'আলিমতু মিনহু ওয়া মা- লা- আ‘অ্‌লাম । 
অর্থ : “হে আল্লাহ, আমার জানা ও অজানা সকল প্রকার কল্যাণ আমি 
আপনার কাছে প্রার্থনা করছি। এবং আমার জানা ও অজানা সকল অকল্যাণ ও 
অমঙ্গল থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।” 
জাবির ইবনু সামুরাহ (রা) বলেন, “আমি দেখলাম... রাসূলুল্লাহ £ট 
সালাম ফেরানোর পরে এ দু'আ বললেন।” হাদীসটির সনদ গ্রহণযোগ্য ৷” 
২০. যিক্র নং ১১৬: (সালাতের পরের দু'আ) 
০3 ০৩39 ৯40০ ০০9 pol ০৫ ৩৪ ১১ Sl all 
255 hil all) 
উচ্চারণ: আল্লাহুম্মা ইনী আ'্উযু বিকা মিনাল হাম্মি ওয়াল ‘হাযান, 
ওয়াল 'আজ্যি ওয়াল কাসাল, ওয়ায্‌ যুলি ওয়াস স্বাগা-র ওয়াল ফাওয়া-হিশা 
- যাহারা মিনহা- ওয়ামা- বাত্বান। 
অর্থ : “হে আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি: দুশ্চিন্তা, 
উৎকণ্ঠা, বেদনা, হতাশা, অক্ষমতা, অলসতা, লাঞ্ছনা, নীচতা এবং প্রকাশ্য- 
গোপন অশ্লীলতা থেকে ৷” 
** মুসনাদূ আহমদ ৬/৬১, নাসাঈ, আস-সুনানুল কুবরা ৬/৪০, তাবারানী, আল-মু'জামুল আউসাত 
এ মাজমাউষ যাওয়াইদ ১০/১১০, যাকারিয়্যা, আল-ইখবার ফীমা লা'ইয়াসিহহ পৃ: ৪৯-৫০। 


কিতাবুদ দু'আ, পৃ. ২০৮, আল-সু'জামুল কাবীর ২/২৫২, সহীহুল জামিয়িস সাগীর ১/২৭৪, 
৪/৫৬-৫৭। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওযীফা ৪৬৫ 


ইবনু মাসস্উ্দ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (3%) সালাত শেষে 
আমাদের দিকে তার নূরানী চেহারা মুবারক ফিরিয়ে ঘুরে বসে এ দু'আ 
বলতেন। তিনি এত বেশি বার তা বলেছেন যে, আমরা তা শিখে নিয়েছি, 
যদিও তিনি আমাদেরকে তা শেখাননি।” হাদীসটির সনদ বাহ্যত গ্রহণযোগ্য । 
শাইখ আলবানী সনদটি দুর্বল বলে গণ্য করেছেন। আল্লাহই ভাল জানেন।** 


২১. যিকর নং ১১৭: (সালাতের পরের দু'আ) 


4 A AME 0 ৮ A AY ০5৯ 
(০3 EL BH আছ J আনি ও 2০ 
2৮ ৮৯ CB ও ০১০99 ৮০০৮০ তর তি 92 UL 
এ] পে 926 প৮ও এর ১৮ LS এ ৩০০০ ০৮5, 
ORS 

(দুআ-১০) উচ্চারণ: আল্লা-হুম্মা, ইনী আস্আলুকা ফি‘অ্লাল 'খাইরা- 
তি, ওয়া তার্কাল মুনকারা-তি, ওয়া হুব্বাল মাসা-কীন, ওয়া আন্‌ তাগ্‌ফিরা 
লী, ওয়া তার্€হামানী, ওয়া ইযা- আরাদ্তা ফিত্নাতা ক্কাওমিন্‌ 
ফাতাওয়াফ্‌ফানী “গাইরা মাফ্তৃন। (আস্আলুকা ‘হুব্বাকা, ওয়া ‘হুব্বা মান 
ইউহ্হিব্বুকা, ওয়া ‘হুব্বা ‘আমালিন ইউক্কার্রিবুনী ইলা- 'হুব্বিকা 1) 

অর্থ: “হে আল্লাহ, আমি আপনার কাছে চাই ভাল কাজগুলো করার 
তাওফীক, অন্যায় কাজ বর্জনের তাওফীক এবং দরিদ্রদের ভালবাসার 
তাওফীক । আর আমি চাই যে, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে 
রহমত করবেন এবং যখন আপনি কোনো জনগোষ্ঠিকে ফিত্নার মধ্যে ফেলার 
সিদ্ধান্ত নিবেন তখন আমাকে ফিতনামুক্ত অবস্থায় মৃত্যু দান করবেন। আমি 
আপনার নিকট চাই আপনার প্রেম, যিনি আপনাকে প্রেম করেন তার প্রেম এবং 
যে কর্ম আপনার প্রেমের নিকট নিয়ে যায় তার প্রেম।” 

দুআটি বিভিন্ন সহীহ সনদে বর্ণিত। এক হাদীসে রাসূলুল্লাহ (8) এ 
দুআটির বিষয়ে বলেন, মহান আল্লাহ তাকে বলেন: 

“হে মুহাম্মাদ, আপনি যখন সালাত আদায় করবেন তখন বলবেন 1৪০ 


৬ তাবারানী, কিতাবুদ দু'আ, পৃ. ২১০, ইবনু হিব্বান, সিকাত ৯/২৬৫; আলবানী, যায়ীফাহ ১৩/৬৮৯। 
”* সহীহ । তিরমিযী, (৪৮-তাফসীরুল কুরআন, ৩৯-বাব সূরা সাদ) ৫/৪৩২-৪৩৪ (ভারতীয় ২/১৫৯)। 
৩০--- 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%)-এর যিকর ওষীফা ৪৬৬ 


পাচ ওয়াক্ত সালাতের পরে যিক্র ও দু'আ সম্পর্কে সহীহ ও 
হাসান 
হাদীসগুলো লিখলাম। এ বিষয়ে দু'একটি দুর্বল হাদীস উল্লেখ করছি : 
২২. যিকর নং ১১৮: সূরা ইখলাস ১০ বার 
একটি অত্যন্ত যয়ীফ সনদের হাদীসে বর্ণিত হয়েছে যে, যে ব্যক্তি 
ঈমানসহ প্রত্যেক ফরয সালাতের পরেই ১০ বার সূরা ইখলাস (কুল হুআল্লাহু 
আহাদ্‌ ... ) পাঠ করবে আল্লাহ তাকে অপরিমেয় পুরস্কার প্রদান করবেন ।”৪১ 
তবে সহীহ হাদীসে মু"আষ ইবনু আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ £ষ্ বলেন: 
হে ও EY dE ৮ ০ of থা 9১০ দি ৬ 
“যে ব্যক্তি ১০ বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তার জন্য 
জান্নাতে একটি বাড়ি বানিয়ে রাখবেন।” হাদীসটি সহীহ 1৪২ 
এ হাদীসে ১০ বার সুরাটি পাঠের কোনো সময় নির্ধারণ করা হয়নি। 
এজন্য যাকির কোনো সময়ে এ ওযীফাটি পালন করতে পারেন। 
২৩. যিকর নং ১১৯: (সালাতের পরের দু'আ) 
যাইদ ইবনু আরকাম (রা) বলেন, রাসূলুল্লাহ &&) সালাতের পরে বলতেন: 
J 2৬০ Ln CH Uf এ ওঁ পে 05 05 এ Mali 
্ ্ EH Go. yb Aen a a 
BLE LSS Of Hes UM eit 95 205 ES (80 0৫ ৫০৬ 
bd [a বশে ৯ SPS 4৪৮ ৩ 58 রি 
০৮50 
২০০45 2 পিন ৩৫ এ কী লি 9 ATE পে 
LH dn ily EEL 09 ০১ 5 6 চাও 340 ও) 
মর রঃ রি 6 রি st 2 9 
৫৯৮৩2 ০9224 1) ০৮১৭০ ০1240 2 250 LY 
| K 2, 22 ৮, এ তি A az ০ য় 
LYLE ঞ। 052) ০৪ &। পে LY I 
অর্থ : “হে আল্লাহ, আমাদের প্রভু ও সকল বস্তুর প্রভু, আমি সাক্ষ্য প্রদান 
করছি যে, আপনিই প্রভু। আপনি একক। আপনার কোনো শরীক নেই। হে 
আল্লাহ, আমাদের প্রভু ও সকল বস্তুর প্রভু, আমি সাক্ষ্য প্রদান করছি যে, মুহাম্মাদ 
৪১ আবী ইঃ , নং , তাবারানী, আল- আউসাত ৪8/৪৫-৪৬, নং ৩৩৬১, 
মুসনাদু ইয়ালা ৩/৩৩২, ন £3 ya আল, ০৯ টি ত 8৫-৪৬ নর ৩৩৬ 


আবু ্ 
যাওয়াইদ ৬/৩০১, ১০/১০২। 
৪২ মুসনাদ আহমদ ৩/৪৩৭; আলবানী, সহীহুল জামিয়িস সাগীর, ২/১১০৪, নং ৬৪৭২। 


www.pathagar.com 


চকুৰ্ম অধ্যায় : দৈলব্দ্ন-যিক্র-ওযীক্ষা.: :::১ ৪৬৭ 


আপনার বান্দা এর লাস “কেজ্ঞল্লাহ্যাআমানেপ্রেকুগুলকদ্দ কন্তুর প্রভু, আমি 
সাক্ষ্য প্রদান করছি. যে, সকল্‌ বান্দা পার্স্রর ভাই ভাই হে আল্লাহ আমাদের 
প্রভু ও সকল বস্তুর প্রভু আমীকে এবং আমীর পরিবার পরিজনকে দুনিয়া ও 
আখেরাতের প্রতিক্ষণে ও সকল মুহূর্তে আপনার জন্য মুখলিস ও আন্তরিক বানিয়ে 
দিন। হে মহাপরাক্রম.ওঁ সম্মানের, অধিকারী, 'আপন্থিলজ্রনুন এবং ফ্রুল করুন। 
রন (অন্য রর্নায়: 


>: 


০১০৮০ ০ তিনি Eos 2, টন ১০5 ৮ ৩৯৬৬৯, 
নদ ৯৩ ক 0 > কিঃ / 3). 7৯47 ই) 
অর্থ: “পবিত্রতা আ রব ধা বলে তা 


থেকে (তিনি পবিত্র) এবং দা শান্তি) প্রৈরিত' পনের (মীসূলশ্শের) 
উপর এবফপ্রশংসা বিশ্বজগতের- -প্রভু আল্লাহর, জন্য।” | LS Ee ন ৰ 
; যয়ীফ হাদীসে ; বর্ণিত, হুয়েছে যে, 


সালাতের শেখে, সালামের পূর্বে বা পরে এ জয়ালো (রা সাফ্ফাত ১৮০ 
১১54৮ ৪ 


কির লি সাঃ oT 


্‌ EE EE A 2 

রর কঅরঞআমি মিংসাক প্রসীন করছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, 

তিনি, পরুম-দয়ানু-ও করুণাময় হে আল্লাহ; আপনি আমার দুশ্চিস্তা-ও- বেদানা 

দূর করে দিন।” একটি অত্যন্ত দুর্বল :সনদেয় হাদীসে বর্ণিত, -. রাস্হুল্পাই 83 

সালাত শেষ করার পরে তার ডান হাত দিয়ে তার "মাথা: সুহুতেন, অন্য বর্ণনায় 

তিনি ডান হাত দিয়ে তার কপাল মুছতেন এবং এ দু'আ পাঠ করতেন ।% 

৪৩ আব দাউদ (কিতাবুস সালাত, বাব মা ২৮ ভা১/ জাহ্মদ, 

ডঃ ফললাদ জারী ইয়া ১/৩৬৩, নং: মা ইয়া ) ২ ৮৪ (ত ১/২১১), মুসনাদ আ চা 
bec has Bolte ২৭2, -ভাইসামী;=মাক্জয়াউষ যংওয়াইদে, ৪৭-১৪৮, :১০১০৩৯ সুিরী' 


$ ।আযকার, পট ৯১৩৪: ১53 
৮ আল- মু'জামুল আউসাত ৩/২৮৯, নং ৩১৭৮, মাজমাউয যাওয়াইদ তা নানী, আল- 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিকর ওষীফা ৪৬৮ 
২৬. যিকর নং ১২২ (সোলাতের পরের দু'আ) 


A পাতা পা পা 


Fy dys ৮০৩ পি? তা AL TE ০8 
sd fs of 


অর্থঃ রি হরর কাত 
সর্বোত্তম অংশ, আমার শেষ কর্মগুলোকে জীবনের সর্বোত্তম কর্ম এবং যে দিন 
আমি আপনার সাক্ষাৎ করব সে দিনটিকে আমার জীবনের শ্রেষ্ঠ দিন করে দিন।” 

আনাস (রো) বলেন, আমি রাসূলুল্লাহ 2 -এর ঠিক পিছনে দীড়াতাম। 
তিনি সালামের পরে এ কথাগুলো বলতেন। হাদীসটির সনদ যয়ীফ ৪৬ 

তবে সাধারণ দুআ হিসেবে এ বাক্যগুলো অন্য সনদে বর্ণিত। ইমাম 
হাইসামীর ব্যাখ্যায় সনদটি গ্রহণযোগ্য বলে প্রতীয়মান ।8 কাজেই মুমিন এ 
দুআটি সালাতের পরে ও অন্যান্য সকল সময়ে পাঠ করতে পারেন। 

২৭. যিক্র নং ১২৩: (সালাতের পরের দু'আ) 
১৩২ HA Mh EA 9০১০ ৩৬১২ ৮2 
dh Ss Se 00 5 ১৮ এ এ 

EES 5৮৩৭ IH: ১114) দল HS SI 

অর্থ: “হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এমন কর্ম 
থেকে যা আমাকে অপমানিত করবে। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা 
করছি এরূপ ধনাঢ্যতা থেকে যা আমাকে অহংকারী করে তুলবে । হে আল্লাহ, আমি 
আপনার আশ্রয় প্রার্থনা করছি এরূপ বন্ধু বা সঙ্গী থেকে যে আমাকে ক্ষতিগ্রস্ত 
করবে। হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাচ্ছি এরূপ সকল বিষয় থেকে যা 
আমাকে অগ্রয়োজনে ব্যস্ত করে তুলবে। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাচ্ছি 
এরপ দারিদ্য থেকে যা আমাকে (আপনার কথা) ভুলিয়ে দেবে ।” 

আনাস (রা) বলেন : 


আঘকার, পৃ. ১১৩। 
** তাবারানী, রা আউসাত ৯/১৫৭, রি মাজমাউয যাওয়াইদ ১০/১১০, নাবাবী, আল- 
আযকার, পৃ. ১১৩, যাকারিয়্যা, আল-ইখবার ফীমা বা 
£৭ এছাড়া একাধিক সনদে বর্ণিত হওয়ায় গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। হাইসামী, মাজমাউয 
১০/২৪২-২৪৩। ' 


www.pathagar.com 


চতুৰ্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওযীফা ৪৬৯ 

[০] 0৪ এ IF এপ do LB di ৩৮ ON 
[4৮৮ ৫০03০ 39 ৩ BS ৪৪৩৪৩ এ ০ এ] 505 
“রাসূলুল্লাহ (3%) যখন সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করতেন তখন 
সালাত শেষে তাদের দিকে ঘুরে বসে এ দু'আ বলতেন।” অন্য বর্ণনায় তিনি 
বলেন : “রাসূলুল্লাহ $$ যখনই কোনো ফরয সালাত পড়তেন, সালাত শেষে 

আমাদের দিকে ঘুরে এ দু'আ পাঠ করতেন ।” হাদীসটির সনদ কিছুটা দুর্বল ।৯৮ 
এতক্ষণ রাসূলুল্লাহ 3% থেকে সহীহ ও যয়ীফ সনদে বর্ণিত পাচ ওয়াক্ত 
সালাতের পরে পালনীয় যিক্রগুলো আলোচনা করেছি। সাহাবীগণ এগুলো পালন 
করতেন। এছাড়া কিছু যিক্র সাহাবীগণ থেকে বর্ণিত, যা তারা পালন করতেন। 
সম্ভবত তারা রাসূলুল্লাহ 3% থেকে শিখে তা পালন করতেন। তবে হাদীসে সুস্পষ্ট 
উল্লেখ নেই যে তারা এগুলো রাসূলুল্লাহ ৯ থেকে বর্ণনা করেছেন। সর্বাবস্থায় 
সাহাবীগণের সুন্নাত অনুসরণীয় । এখানে এরূপ কয়েকটি যিক্র উল্লেখ করছি। 
২৮. যিকর নং ১২৪: (সালাতের পরের দুআ) 

রাবীয় ইবনু আমীলাহ বলেন, উমার (রা) সালাত শেষে ঘুরে বলতেন: 

৩৩1 শেঠি ভে ১৬১৭ ৩৪০৭০ প্রেস BL | 24) 
৪ GE এও এ লি) এও ০ ভা Ms লও 
১০৩৫ ৩4০০ ৮৪০ ০৯ ৮২০০ ৬০৯ 
উচ্চারণ: আল্লা-হুম্মা, আস্তাগৃফিরুকা লিযামবি, ওয়া আসতাহ্‌দীকা লি 
আরশাদি আমরি, ওয়া আতুবু ইলাইকা, ফাতুব “আলাইয়্যা। আল্লা-হুম্মা আনতা 
রাব্বী, ফাজ্'আল রাগ্বাতী ইলাইকা, ওয়াজ্*আল গিনা-ঈ ফী স্বাদরী, ওয়া বা- 

রিক লী ফীমা- রাযাকৃতানী, ওয়া তাক্বাব্বাল মিন্রী। ইন্নাকা আনতা রাব্বী । 
অর্থ :“হে আল্লাহ, আমি আমার গোনাহের জন্য আপনার কাছে ক্ষমা 
(মাগফিরাত) প্রার্থনা করছি এবং আপনার কাছে হেদায়েত প্রার্থনা করছি, আমি 
যেন সকল কাজে সর্বোত্তম কর্মটি বেছে নিতে পারি। আমি আপনার কাছে 
তাওবা করছি, আপনি আমার তাওবা কবুল করুন। হে আল্লাহ, আপনি আমার 
প্রভু, আপনি আমার চাওয়া পাওয়াকে আপনার-মুখী বানিয়ে দিন এবং আমার 


* মুসনাদু আবী ইয়ালা ৭/৩১৩, নং ৪৩৫২, তাবারানী, কিতাবুদ দু'আ, পৃ. ২০৯, হাইসামী, যাজমাউয 
যাওয়াইদ ১০/১১০, যাকারিয়্যা, আল-ইখবার ফীমা লা ইয়াসিহহু মিনাল আযকার, পৃ:৬৪। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($8)-এর যিক্র ওষীফা ৪৭০ 


বক্ষের মধ্যে আম্মার সচ্ছলতা (অমুখাপেক্ষিতা) প্রদান করুন (আমার অন্তরকে 
আপনি ছাড়া অন্য সবার থেকে অমুখাপেক্ষী বানিয়ে দিন), আপনি আমাকে যে 
রিযিক প্রদান করেছেন তাতে বরকত প্রদান করুন এবং আমার (কর্ম ও দু'আ) 
যা, য় "আপনি আমার প্রভু।” হাদীসটি সহীহ ।£* 

২ ১২৯. যিকর নং ১২৫: (সালাতের পরের দু'আ) 

' আবু দায়দীং(রা) সালাত শেষ করে বলতেন : 


০০৬ নি নন টা নে জন পালে Ar 

০০ ১০85 SA ৪০ দিও ০৪০০ প্র) ১০০৮ 

। sh ০ ৩ BS ৮৪ BUY 52 
অর্থ : “আমার প্রভুর প্রশংসায় আমি সালাত শেষ করলাম । আমি আমার 

১২১৮৮৮৮৬৭৮৮ 

অকল্যাণ থেকে আমি আমার প্রভুর আশ্রয় গ্রহণ করছি। হে মন পরিবর্তনকারী, 


আমার অন্তরকে পরিবর্তন করুন সে বিষয়ের জন্য যা আপনি ভালবাসেন এবং 
যাতে আপনি খুশি হন 1৮০ 


৩০. যিকর নং ১২৬: (সালাতের পরের দু'আ) 
যয়ীফ সনদে বর্ণিত হয়েছে, ইবনু মাসউদ (রা) সালাত শেষে বলতেন: 


Sli 76, ০০০০ ০০০৬ ০ AL “i “lp 
০০ Ah 42965559450 2 ৮ জল আল? 
97 ০ ও! ৫5 প্র lh J 97০0? যদ চারটে] 


পা পাজি 


425 ৭ ৬ 39 4৮5 ২1০ 


অর্থ: “হে আল্লাহ, আমি আপনার নিকট প্রার্থনা করছি, আপনার রহমত 
লাভের নিশ্চিত কারণগুলো ও আপনার ক্ষমা লাভের নিশ্চিত বিষয়গুলো । আমি 
আপনার কাছে সকল নেক কাজের সম্পদ (নেক কাজ করার তাওফীক) ও সকল 
পাপ থেকে নিরাপত্তা চাচ্ছি। হে আল্লাহ, আমি আপনার কাছে চাই - জান্নাত 
লাভের বিজয় ও জাহান্নাম থেকে পরিত্রাণ । হে আল্লাহ, আমাদের কোনো গোনাহ 
আপনি বাকি রেখেন না, সকল গোনাহ ক্ষমা করে দেন, কোনো দুশ্চিন্তা ও 


৪৯ সুসান্নাফু ইবনি আবী শাইবা ৬/৩৪। 
৫০ আব্দুর রাজ্জাক সান'আনী, আল-মুসান্নাফ ২/২৩৭-২৩৮ । 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা ৪৭১ 


উৎকণ্ঠা বাকি রেখেন না, সকল দুশ্চিন্তা ও উৎকণ্ঠা আপনি দূর করে দিন এবং 
কোনো হাজত আপনি বাকি রেখেন না, সব হাজত আপনি পূরণ করে দিন।” 

এ দু'আটি মূলত রাসূলুল্লাহ ক থেকে সাধারণ দু'আ হিসেবে বর্ণিত। 
ইবনু মাসউদ (রা) তা সালাতের শেষে-বা সালামের পরে পড়তেন বলে এ 
দুর্বল সনদের হাদীসে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহই ভাল জানেন ।৫১ 

৪. ২. ৫. সালাতের পরে ধিক্রের মাসনূন পদ্ধতি 

(১). সালাত পরবর্তী যিকরগুলোর ক্ষেত্রে মূল সুন্নাত মনে মনে বা 
মৃদুশব্দে তা আদায় করা। আমরা উপরের হাদীসগুলোতে দেখেছি যে, রাসূলুল্লাহ 
£্ কখনো কখনো ঠোট নেড়ে বা বিড়বিড় করে এমনভাবে যিক্রগুলো পাঠ 
করেছেন যে, নিকটের সাহাবীগণও বুঝতে পারেননি । তারা প্রশ্ব করে দু'আর শব্দ 
জেনে নিয়েছেন। কখনো বা পার্শবর্তী সাহাবী ধিক্রের শব্দটি শুনতে পেয়েছেন। 
আবার কোনো কোনো দু'আ সাহাবীগণ শুনতে পান এরূপ শব্দে তিনি বলেছেন। 

কোনো কোনো হাদীসে আমরা দেখি যে, রাসূলুল্লাহ (3%)-এর সময়ে 
ফরয সালাতের সালাম ফেরানোর পরে ইমাম ও মুক্তাদীগণ সকলেই সশব্দে 
72 


দে... ০9০০৮. পু তোর ২৬০ 


৮৪3৬2 বি ৭) এত পে ৯৩০৩ 
“রাসূলুল্লাহ £্-এর যুগে ফরয সালাতের সালাম ফেরানোর পরে 
সশব্দে যিক্র করার প্রচলন ছিল৷ যিক্রের শব্দ শুনেই আমি বুঝতে পারতাম 
যে সালাত শেষ হয়েছে।” অন্য বর্ণনায়: “আমি তাকবীরের আওয়াজ শুনে 
বুঝতে পারতাম যে সালাতের জামা'আত শেষ হয়েছে ।”৫২ 
ইবনু আব্বাস (রা) হিজরতের ৩ বছর পূর্বে জনগ্রহণ করেন। 
রাসূলুল্লাহ (&)-এর ইন্তেকালের সময় তার বয়স ছিল ১৩ বছর। জামাতে 
সালাতে বয়স্করাই প্রথম কাতারে দীড়াতেন। এজন্য ইবনু আব্বাস পিছনের 
কোনো কাতারে দীড়াতেন বলে প্রতীয়মান হয়। সালামের পরে সকলে সশব্দে 
*১ মুসান্নাফু ইবনু আবী শাইবা ১/২৬৯, বুখারী, আত-তারীখুল কাবীর ৩/৬। 


৫২ বুখারী (১৬-কিতাব সিফাতিস সালাত, ৭১-বাবুয যিকরি বাদাস সালাত) ১/২৮৮ (ভারতীয় ১/১১৬): 
মুসলিম (৫-কিতাবুল মাসাজিদ, ২৩-বাবুষ যিকরি বাদাস সালাত) ১/৪১০ (১/২১৭)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&৪)-এর যিক্র ওযীফা ৪৭২ 


তাকবীর বা যিকর করতেন এবং তা থেকেই তিনি বুঝতেন যে, সালাত শেষ 
জামাতের সালাতে সালাম ফেরানো পরে প্রত্যেকে ব্যক্তিগতভাবে এবং সামান্য 
জোরে তাকবীর পাঠ করি, যাতে বুঝা যায় যে, সালাত শেষ হয়েছে। 

এ থেকে বুঝা যায় যে, রাসূলুল্লাহ & ও সাহাবীগণ সালাতের পরের 
তাকবীর, তাহলীল ইত্যাদি যিক্র কিছুটা শব্দ করে পাঠ করতেন। এ সকল 
হাদীসের আলোকে কোনো কোনো ফকীহ বলেছেন যে, সালাতের পরের যিকর 
ও তাকবীর -ঈদের তাকবীরের মত- সামান্য জোরে বলা সুন্নাত । 

কিন্তু ইমাম নববী ও অন্যান্য মুহাদ্দিস উল্লেখ করেছেন যে, ইমাম আবু 
হানীফা, ইমাম শাফি'য়ী ও অন্যান্য প্রসিদ্ধ ইমাম একমত হয়েছেন যে, সকল 
প্রকার যিকর ও দু'আর ন্যায় সালাত-পরবর্তী যিকর মনে মনে বা নিচুস্বরে পাঠ 
করাই সুননাত। কারণ, অন্যান্য হাদীসে জোরে যিকর করতে নিষেধ করা হয়েছে 
এবং আস্তে যিক্রের নির্দেশ দেওয়া হয়েছে। এ সকল হাদীসের আলোকে তারা 
বলেন যে, রাসূলুল্লাহ হু শিক্ষা প্রদানের জন্য মাঝে মাঝে কোনো কোনো যিক্র 
শব্দ করে উচ্চারণ করতেন। যেমন, তিনি যোহর ও আসর সালাতের কিরাআত ও 
সালাতের কোনো কোনো যিক্র ও দু'আ মাঝে মাঝে একটু জোরে উচ্চারণ 
করতেন শিক্ষা প্রদানের জন্য । এছাড়া যে সকল হাদীসে “জোরে বা ‘সশব্দে’ 
যিকরের কথা উল্লেখ করা হয়েছে সেগুলোর সামগ্রিক অর্থ বিবেচনা করলে নিশ্চিত 
হওয়া যায় যে, “সশব্দে বা ‘জোরে’ বলতে উিচৈঃম্বরে' বুঝানো হয় নি। বরং 
পার্শবর্তী দু একজন শুনতে পারে এমন মৃদুশব্দে বলা বুঝানো হয়েছে। এভাবে 
সামথিকভাবে প্রমাণিত হয় যে, পাচ ওয়াক্ত ফরয সালাতের পরের যিক্রগুলো 
মনে মনে বা মৃদুশব্দে পালন করাই সুন্নাত । তবে কখনো যদি ইমাম মুক্তাদীগণকে 
শিক্ষা প্রদানের জন্য দু একদিন জোরে পাঠ করেন তাহলে দোষ হবে না। নিয়মিত 
সশব্দে বা উচ্চশব্দে এ সকল যিক্র আদায় করা মাকরুহ ।“* 

ইমামগণের কড়াকড়ির কারণ, সাহাবী-তাবেয়ীগণ এ সকল যিক্র চুপে 
চুপে করাই সুন্নাত হিসেবে গ্রহণ করেছেন। জোরে বলাকে তারা বিদ'আত মনে 
করতেন। প্রখ্যাত তাবেয়ী ইমাম আবুল বাখতারী সাঈদ ইবনু ফাইরোষ (৮৩ হি) 
বলেন, মুস'আব যুবাইরী ইমামরূপে সালাত শেষ করে উচ্চস্বরে বলেন: “লা 
ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার” তখন তাবেয়ী শ্রেষ্ঠ আবীদাহ ইবনু আমর 
আস-সালমানী (৭০ হি), যিনি মসজিদে ছিলেন, বলেন: 


৫৩ নববী, শারহু সহীহ মুসলিম ৫/৮৪; আইনী, উমদাতুল কারী ৯/৪০৩; আবীমাবাদী, আউনুল মা'বুদ ৩/২১৩ । 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওযীফা ৪৭৩ 

tl C4 fas dhl AEG 

“আল্লাহ একে ধ্বংস করুন! বিদ'আতের জয়ধ্বনি দিচ্ছে।”৫৪ 
সম্মানিত পাঠক, একটু ভেবে দেখুন! এ ইমাম কিন্তু মাসনূন ঘিক্র পাঠ 
করেছেন। তবুও তাবেয়ীগণ সুন্নাতের সামান্য ব্যতিক্রম সহ্য করতে পারতেন 
না। আমাদের যুগের বিভিন্ন আলিম হয়ত শতাধিক অকাট্য (1) দলিল পেশ 
করবেন যে, এ যিক্রটি মাসনূন এবং জোরে যিক্র জায়েয বা মুস্তাহাব । কাজেই, 
“লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার” - বলতে যে নিষেধ করে সে কাফির !! 
কিন্তু সাহাবী-তাবেয়ীগণের কাছে এ সকল অকাট্য দলিলের কোনো মূল্য 
ছিল না। তাদের কাছে একমাত্র মূল্য সুন্নাতের । যিকরের বাক্যগুলো যেমন 
রাসূলুল্লাহ & থেকে শিখতে হবে; তেমনি তা পালনের পদ্ধতিও তার থেকেই 
শিখতে হবে। এমনকি একই ধিকর তিনি যদি বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতিতে 
পালন করে থাকেন তাহলে আমাদের জন্যও সেভাবে পালনই সুন্নাত। সাধারণ 
ফযীলত বা দলীল দিয়ে সুন্নাত পদ্ধতির ব্যতিক্রম পদ্ধতিতে সুন্নাত আমলকেও 
তারা বিদআত বলে গণ্য করেছেন। রাসূলুল্লাহ & ও তার সাহাবীগণ যখন 
যেভাবে যিকর করেছেন তার কোনোরূপ ব্যতিক্রম তারা সহ্য করতে পারতেন না। 


(২) সালাতের পরের যিকরের তালিকায় আমরা প্রথমেই তিনবার 
ইসতিগফার (আসতাগফিরুল্লাহ) এবং একবার (আল্লাহুম্মা আনতাস সালাম...) 
উল্লেখ করেছি। ইবনু আব্বাস (রা) বর্ণিত উপরের হাদীসটির দুটি বর্ণনা আমরা 
দেখেছি। এক বর্ণনায় তিনি “যিকর” শুনে এবং অন্য বর্ণনায় তিনি “তাকবীর” 
শুনে সালাতের সমান্তি বুঝতে পারতেন। দ্বিতীয় বর্ণনা থেকে প্রতীয়মান হয় যে, 
সালামের পরে প্রথমেই রাসূলুল্লাহ (%) ও সাহাবীগণ “তাকবীর” বা “আল্লাহু 
আকবার” বলতেন। এজন্য কোনো কোনো আলিম বলেন, সালাম ফেরানোর 
পরেই একবার সশব্দে “আল্লাহু আকবার” বলে এরপর অন্যান্য মাসনূন যিকরগুলো 
পাঠ করতে হবে। কিন্তু অধিকাংশ প্রাজ্ঞ আলিম ও গবেষক ইসতিগফার ও 
করেছেন। তারা বলেন যে, ছ্যর্থবোধক হাদীসকে দ্যর্থহীন হাদীস দ্বারা ব্যাখ্যা করা 
উচিত। ইবনু আব্বাসের (রো) হাদীসে দুটি বিষয় ব্যাখ্যার অবকাশ আছে: প্রথম 
তাকবীর বলতে সাধারণ যিকর বুঝানো হতে পারে; কারণ দ্বিতীয় বর্ণনায় “যিকর” 
বলা হয়েছে। দ্বিতীয়: এখানে সুস্পষ্টভাবে বলা হয় নি যে, সালামের পরে প্রথমেই 


৫৪ সুসান্নাফু ইবনি আবী শাইবা ১/২৭০। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিকর ওযীফা ৪৭৪ 


তারা “তাকবীর” বলতেন। সালামের পরে ইসতিগফার বা আল্লাহুম্মা আনতাস 
সালাম” বলার পরে তাকবীর বলা এ হাদীসের অর্থের বিপরীত নয়। পক্ষান্তরে 
অন্যান্য হাদীসে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ 8) সালামের পরেই 
ইসতিগফার ও ‘আল্লাহুম্মা আনতাস সালাম...’ বলতেন। সুস্পষ্ট হাদীসকে 
দ্যর্থবোধক হাদীসের ব্যাখ্যা হিসেবে গ্রহণ করাই উত্তম। 

আল্লামা ইবনু হাজার আসকালানীর মতে এখানে তাকবীর বলতে 
হয়েছে। সম্ভবত তারা প্রথমে (১০/৩৩/১০০ বার) তাকবীর (আল্লাহু আকবার) 
পাঠ করে এরপর সুবহানাল্লাহ, আল-হামদু লিল্লাহ... পাঠ করতেন ।*৫ 

ইবনু আব্বাস (রা) থেকে বর্ণিত উপরের হাদীসের ব্যাখ্যায় প্রসিদ্ধ 
সৌদি মুহাদ্দিস ও ফকীহ শাইখ আব্দুল মুহসিন আব্বাদ বলেন: ““এ হাদীসে 
এমন কোনো প্রমাণ নেই যে, তাকবীর সালামের পরেই বলা হতো। বরং 
সালামের পরে বলবে: আসতাগফিরুল্লাহ.... এরপর মাসনূন যিকরগুলো: 
সুবহানাল্লাহ, আল-হামদু লিল্লাহ, আল্লাহু আকবার ... বলবে। রাসূলুল্লাহ ৪) 
থেকে এটিই প্রমাণিত । কাজেই তাকবীর তাসবীহ-তাহমীদের সাথে বলা হবে।.. 
তাকবীর বলতে তাসবীহ-তাহীললের অন্তর্ভুক্ত তাকবীর বুঝানো হয়েছে ।”*৬ 


শাইখ আব্দুল মুহসিন আব্বাদকে প্রশ্ন করা হয়: ইবনু আব্বাস (রা) 
থেকে বর্ণিত (উপরে উদ্ধৃত) হাদীসটির ভিত্তিতে কোনো কোনো তালিব ইলম 
সালামের পরেই একবার “আল্লাহু আকবার” বলেন, এরপর আসতাগ-ফিরুল্লাহ... 
বলেন। এ বিষয়ে আপনার মত কী? তিনি বলেন: তাকবীর সালামের পরেই বলতে 
হবে তা এ হাদীসে মোটেও সুস্পষ্ট নয়। নিঃসন্দেহে সালাতের পরে তাকবীর ও 
অন্যান্য যিকর রয়েছে। তবে রাসূলুল্লাহ (88) থেকে কোনো হাদীসেই বর্ণিত হয় নি 
যে, তিনি সালামের পরেই “আল্লাহু আকবার’ বলেছেন। বরং তিনি সালামের পরেই 
আসতাগফিরুল্লাহ... বলতেন বলে প্রমাণিত হয়েছে।”৫; 

(৩) আমরা দেখতে পাচ্ছি যে, পাচ ওয়াক্ত ফরয সালাতের পরে 
অনেক মাসনূন যিক্র ও দুআ রয়েছে, যেগুলো পালনের জন্য সকল মুসলিমের 
চেষ্টা করা উচিত। উপরের উনব্রিশটি যিক্রের মধ্যে কিছু রয়েছে শুধু যিক্র 
এবং কিছু দু'আ মিশ্রিত ঘিক্র। আমরা ইতপূর্বে উল্লেখ করেছি যে, সকল 
৫৫ ইবনু হাজার আসকালানী, ফাতহুল বারী ২/৩২৬। 

৫ আব্দুল মুহসিন আব্বাদ, শারহু সুনানি আবী দাউদ (শামিলা) ৬/১২২-১২৩। 
৫৭ আব্দুল মুহসিন আব্বাস, শারহু সুনান আবী দাউদ ৮/২৫৩। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা ৪৭৫ 


যিক্র ও দু'আই মুনাজাত বা আল্লাহর সাথে চুপিচুপি কথা বলা। সকল 
মুসলিমের উচিত এসকল মুনাজাত অর্থের দিকে লক্ষ্য রেখে আন্তরিকতা ও 
আবেগের সাথে পালন করা । আরবী মুনাজাতগুলো মুখস্থ করা সম্ভব না হলে 
অন্তত সেগুলোর মর্ম আমরা বাংলায় বলে মুনাজাত করব। 

(8). উপরের যিক্র ও দুআগুলির বিষয়ে সুস্পষ্ট যে, রাসূলুল্লাহ হট 
সেগুলি সর্বদা একত্রে পাঠ করতেন না। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন যিক্র পাঠ 
করেছেন। কখনো কখনো তিনি সালামের পরেই উঠে চলে গিয়েছেন। এ সকল 
হাদীসের আলোকে আমরা বুঝতে পারি যে, সাধারণত ফরয সালাতের সালাম 
ফিরানোর পরে তিনি কিছু যিকর ও দুআ পাঠ করতেন । আমাদের উচিত সুযোগ 
ও সময় অনুসারে এগুলোর মধ্য থেকে কিছু বা সব যিক্র ও দু“আ পালন করা। 
সাহাবী-তাবিয়ীগণ এভাবে বিভিন্ন মাসনূন যিকর একত্রে পালন করতেন। 


(৫). এসকল যিক্র তিনি সাহাবীগণের দিকে ঘুরে বসার পরে পাঠ 
করতেন বলে অনেক হাদীসে বর্ণিত। অন্যান্য হাদীসে সালাতের পরেই পাঠের 
কথা বলা হয়েছে; ঘুরে বসার পরে না আগে তা বলা হয়নি। বিষয়টি ইমামের 
সাথে সম্পৃক্ত। মুক্তাদীগণ সর্বাবস্থায় সালাতের পরে বসে বসে যিক্রগুলো পালন 
করবেন। ফজর ও আসরের সালাতের পরে ইমাম ঘুরে বসে যিকর ও দু'আগুলো 
পালন করবেন। যোহর, মাগরিব ও ইশা*র সালাতের পরে ইমাম কী করবেন তা 
নিয়ে ইসলামের প্রসিদ্ধ ফকীহ ও ইমামগণের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম 
আহমদ রেহ) ও অন্যান্য ইমামের মতানুসারে সকল সালাতের পরেই ইমাম 
থাকবেন। এরপরই ঘুরে বসে অন্যান্য যিক্র ওযীফা আদায় করবেন। ইমাম আবু 
হানীফা (রহ) ও অন্যান্য ইমামের মতে যে সালাতের পরে সুন্নাত সালাত আছে সে 
সকল সালাতের পরে ইমাম উঠে ঘরে চলে যাবেন বা মসজিদের অন্য কোনো 
স্থানে সুন্নাত আদায় করবেন। এরপর অন্যান্য যিক্র আদায় করবেন। ইমাম আবু 
হানীফার (রহ) মতানুসারে মুক্তাদীগণের জন্য যোহর, মাগরিব ও ইশা*র পরে দুটি 
বিকল্প রয়েছে: তারা বসে সকল যিকর ওষীফা পালনের পর সুন্নাত পড়তে পারেন, 
অথবা সুন্নাত আদায়ের পরে যিক্র ওষীফা পালন করতে পারেন ।৫৮ 

কোনো কোনো হানাফী আলিম উল্লেখ করেছেন যে, যে সকল ফরয 
সালাতের পরে সুন্নাত আছে সেসকল সালাতের পরেও ইমাম ও মুক্তাদী সকলের 
জন্যই সুন্নাতের আগে মাসনূন যিক্রগুলো আদায় করে নেওয়া যাবে, এতে কোনো 


৮ মুহাম্মাদ ইবনুল হাসান, আল-মাবসূত ১/১৭-১৮। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%)-এর যিকর ওযীফা 8৭৬ 


অসুবিধা নেই।*৯ ইমাম যদি সুন্নাতের আগে মাসনৃন যিক্রগুলো পালন করেন 
তবে তার উচিত কিবলা থেকে ঘুরে বা সালাতের স্থান থেকে সরে বসা। প্রথম 
জন্য সালামের পর কিবলামুখি হয়ে বসে থাকা হানাফী ফকীহগণ বিদআত বলে 
উল্লেখ করেছেন। এছাড়া ইমাম আবূ হানীফা যোহর, মাগরিব ও ইশার সালতের 
সালামের পর ইমামের জন্য স্বস্থানে বসে থাকাকে মাকরূহ বলেছেন ।৬০ 

(৬). উপরের হাদীসগুলো ও অনুরূপ সহীহ ও যয়ীফ সকল হাদীস 
থেকে আমরা নিশ্চিতরূপে জানতে পারি যে, রাসূলুল্লাহ £& এ সকল দু'আ- 
মুনাজাত পাঠের সময় কখনো হাত তুলতেন না। সালাতের পরে বসে বা 
সাহাবীগণের দিকে ঘুরে বসে এ সকল যিক্র ও দু'আ-মুনাজাত তিনি পাঠ 
করতেন। ইতপূর্বে আমরা দেখেছি যে, বিভিন্ন হাদীসে তিনি দু'আর সময় দুই 
হাত উঠানোর ফযীলত বর্ণনা করেছেন। কোনো কোনো দু‘আর সময় তিনি হাত 
তুলেছেন বলে বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে। যেখানেই তিনি দু'আর সময় হাত 
তুলেছেন, সেখানেই সাহাবীগণ হাত উঠানোর বিষয়টি বিশেষভাবে উল্লেখ 
করেছেন। কখনো তারা তীর সাথে সম্মিলিতভাবে হাত উঠালে তাও বিশেষভাবে 
উল্লেখ করেছেন। কিন্তু তিনি সালাতের পরে দু'আ বা মুনাজাতের সময় হাত 
তুলেছেন বলে একটি হাদীসও আমি খুঁজে পাইনি। সাহাবীগণও সালাতের পরে 
যিক্র, দু'আ ও মুনাজাত করতেন। তারাও কখনো এ সময়ে হাত তুলে দুআ 
বা মুনাজাত করেছেন বলে কোথাও একটি বর্ণনাও আমি দেখতে পাইনি । 

সাধারণভাবে দু'আর জন্য দু'হাত তোলা একটি মাসনূন আদব। 
সালাতের পরে দু'আর জন্য হাত উঠানো না-জায়েয নয়। দু‘আর সময় হাত 
উঠানোর ফযীলত সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। তবে যিনি এ ফযীলত বর্ণনা 
করেছেন, তিনিই এ সময়ে হাত উঠানো বর্জন করেছেন। এজন্য এ সময়ে 
সর্বদা হাত তুলে দু'আ করলে তার রীতির বিপরীত রীতি হয়ে যাবে। অথবা এ 
সময়ে হাত না তুলে দু'আ করার চেয়ে হাত তুলে দু'আ করাকে উত্তম মনে 
করলে রাসূলুল্লাহ -এর রীতিকে হেয় করা হবে। এজন্য আবেগ ও অবস্থার 
উপর নির্ভর করে কখনো হাত তোলা এবং কখনো হাত না তুলেই স্বাভাবিক 
অবস্থায় বসে মুখে দু'আ-মুনাজাতগুলো পাঠ করা উত্তম বলে মনে হয়। 

€৭). উপরের হাদীসগুলো থেকে আমরা নিশ্চিতরূপে বুঝতে পারি যে, 
রাসূলুল্লাহ (88) ও সাহাবীগণ কখনোই সালাতের পরের যিকর-মুনাজাত 


৯ হাশিয়াতৃত তাহতাবী, পৃ. ৩১২। 
৬০ মুহাম্মাদ ইবনুল হাসান, আল-মাবসূত ১/১৭-১৮; সারাখসী, আল-মাবসূত ১/৩৮। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওযীফা ৪৭৭ 


সম্মিলিতভাবে আদায় করেননি । প্রত্যেকে যার যার মতো আদায় করেছেন। 
আমরা দেখেছি যে, রাসূলুল্লাহ %%-এর প্রতিটি সুন্নাত উম্মাতের জন্য বর্ণনা 
করার বিষয়ে সাহাবীগণের প্রচেষ্টা ছিল অতুলনীয়। নিম্নের হাদীস দু'টি দেখুন: 
(ক) আবূ মূসা আশআরী (রা) বলেন, আওতাস যুদ্ধে সেনাপতি আবূ 
WL SED EA SON EE SC ah 


4h» ১৬০ 4010০ 06 0 ঞ% এ) 
“তখন রাসূলুল্লাহ 3% পানি নিয়ে ওযু করেন এবং তার হস্তদয় উত্তোলন 


করে বলেন: হে আল্লাহ, আপনি আবূ আমির উবাইদকে ক্ষমা করুন.....1”৬১ 
(খ) আনাস ইবন মালিক রো) বলেন, 


৮557 ০৯ ৫ ]এ র্‌ Fa বে যাবে হার 
xd (92 % 40 ০৮০ ও] ১০৩ 9৯ ৩ জপ ৯১ জো 
॥ 0১০7 Bn als 005 ৩০ 2০ Hs dr 38 ৫08 


শি AY 


১৯১৫ 2০০৮৭ 0803 ১০ SN 
“জুমুআর দিনে একজন বেদুঈন রাসূলুল্লাহ $&-এর কাছে এসে বলে, 
হে আল্লাহর রাসূল, (অনাবৃষ্টিতে) গৃহপালিত পশু ও পরিবারের সদস্যরা ধ্বংস 
হতে চলেছে! তখন রাসূলুল্লাহ %& হস্তদ্বয় উত্তোলন করে দুআ করতে লাগলেন 
এবং মানুষেরাও তার সাথে তাদের হাতগুলো উঠিয়ে দুআ করতে লাগল ।”৬২ 
এভাবে আমরা দেখি যে, যেখানেই তিনি দুআর জন্য হাত উঠিয়েছেন বা 
সাহাবীগণ তীর সাথে হাত উঠিয়েছেন সাহাবীগণ তা বর্ণনা করেছেন। কিন্তু 
সালাতের পরে তিনি কখনো একটিবারের জন্যও সাহাবীগণের সাথে হাত তুলে 
সম্মিলিতভাবে দুআ করেছেন বলে বর্ণিত হয় নি। তিনি সম্মিলিতভাবে হাত তুলে 
মুনাজাত করেন নি; বরং একাকী মুনাজাত করেছেন- এ মর্মে শতাধিক হাদীস 
বর্িত। এগুলোর বিপরীতে একটি সহীহ, যয়ীফ বা জাল হাদীসও বর্ণিত হয় নি 
যে, তিনি তার জীবনে এক ওয়াক্ত ফরয সালাতের পরেও সমবেত মুসল্লীদের নিয়ে 
সম্মিলিতভাবে মুনাজাত করেছেন। এজন্য ফরয সালাতের পর:দুআ বা মুনাজাত 
করার ক্ষেত্রে একাকী তা আদায় করাই উত্তম ও সুন্নাত-সম্মত। - 
৬১ বুখারী (৬৭-কিতাবুল মাগাষী, ৫২-বাব গাঁষওয়াত আওতাস) ৪/১৫৭১ (ভারতীয় ২/৬১৯); মুসলিম 


(88-ফাদায়িলি সাহাবা, ৩৮-বাব মিন ফাদাইলি আবী মূসা ...) ৪/১৯৪৩ (ভারতীয় ২/৩০৩) 
= বুখারী হে -কিতাবুল ইসতিসকা, ২০ বাব রাফয়িন্নাসি আইদিয়াহুম) ১/৩৪৮ (ভারতীয় ১/১৪০) । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিকর ওযীফা ৪৭৮ 


(৮) রাসূলুল্লাহ (3%) এর নামায পরবর্তী মুনাজাতগুলোতে আরো 
লক্ষণীয় যে, এ সকল মুনাজাতে রাসূলুল্লাহ (88) ‘আমার’, আমাকে’ ইত্যাদি বলে, 
অর্থাৎ উত্তম পুরুষের একবচন' (০ »_-।)) ব্যবহার করে শুধু নিজের জন্য 
প্রার্থনা করেছেন। কাউকে সাথে নিয়ে একত্রে দু'আ করলে আমাদের", 
“আমাদেরকে' ইত্যাদি বহুবচন ব্যবহার করা সকল ভাষার ন্যুনতম দাবি। একাকী 
মুনাজাত করার সময় এক বচন বা ‘বহু বচন' উভয়ই ব্যবহার করা চলে । যে কেউ 
একাকী মুনাজাতের সময় বলতে পারেন ‘আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।' তবে 
সমবেত মুনাজাতের সময় “এক বচন' ব্যবহার অসম্ভব । কারো সাথে একত্রে দু'আ 
করার সময় যদি কেউ ‘আমি’, ‘আমার’, ‘আমাকে’ ইত্যাদি একবচন ব্যবহার 
করেন তবে তা অশোভনীয় এবং একজন কিশোরও তার কথায় ‘আমীন’ বলবে 
না। কারণ তার অর্থ হবে, ইমাম বলছেন “আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন’ 
এবং মুক্তাদি বলছেন, হা, হে আল্লাহ, আপনি ইমাম সাহেবকে ক্ষমা করুন'। 


এছাড়া মুক্তাদিদের নিয়ে দু'আ করলে শুধু নিজের জন্য দু'আ করতে 
হাদীসে নিষেধ করা হয়েছে। সাওবান (রা) বলেন, রাসূলুল্লাহ (3) বলেছেন: 
7০ 3৩05 ০৯725 DB LE ০ UG HY 3. ৩৮১০০ 

“কোনো ব্যক্তির জন্য বৈধ নয় যে, . . সে কিছু মানুষের ইমামতি 
করবে, অথচ তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র নিজের জন্য দু'আ করবে। যদি সে 
তা করে তবে সে তাদের সাথে বিশ্বাসভঙ্গ করল বা খিয়ানত করল ।”৬৩ 

এভাবে আমরা দেখছি যে, যদি ইমাম তার ইমামতির মধ্যে দু'আ করেন 
বা দু'আতেও ইমামতি করেন, তবে শুধু তার একার জন্য দু'আ করবেন না, বরং 
সকলের জন্য দু'আ করবেন। এজন্য নামাযের মধ্যে মুক্তাদিদের নিয়ে আদায় কৃত্‌ 
'কুনুতের দু'আয়, খুতবার মধ্যে দু'আয়, “মাজলিসের দু'আয়' ও অন্যান্য সমবেত 
দু'আয়, এমনকি সালাতের মধ্যে সালামের আগের দু'আয় রাসুলুল্লাহ ৯) 
‘আমরা’, ‘আমাদের’, ‘আমাদেরকে’ ইত্যাদি ‘বহুবচন’ ব্যবহার. করেছেন ও করতে 
কা নিরেছেন। পারে মানের পরের দৃ'গাজলা ভি আমাকে 


সকল মুনাজাত তিনি একান্তভাবে একাকীই করেছেন। i Ke Le EAR AT 


৬ তিরমিযী (আবওয়াবুস সালাত, ১৪৮-বাব.. ay ta RL JS Cee: Shs 
নদ এ tlh rhe Ur Sl dd , যয়ীফ আবী 
দাউদ ১/৩২-৩৬। সনদের একজন রাবী দুর্বল । হাদীসটিকে ইন ই তিরমিযী হাসার বলেছেনঃ এবং 

কোনো কোনো মুহাদ্দিস যয়ীফ বলেছেন। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষযীফা ৪৭৯ 


এক্ষেত্রে মূল বিষয় মুনাজাত বা যিক্র। আর মুনাজাতের প্রাণ 
মনোযোগ ও আবেগ । হাত উঠানো বা না উঠানো, জোরে বা আস্তে, সমবেত বা 
একাকী ইত্যাদি একেবারেই অপ্রাসঙ্গিক । আমরা অনেকেই গতানুগতিকভাবে 
সবার সাথে দু'হাত উঠাই এবং নামাই, হয়ত কিছুই বলি না, অথবা না বুঝে কিছু 
আউড়াই, অথবা ইমাম তার নিজের জন্য দু'আ চান এবং আমরা ‘আমিন’ বলি। 
এগুলো সবই যিক্র ও মুনাজাতের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীত। আমরা 
অপ্রয়োজনীয় বা অত্যন্ত কম প্রয়োজনীয় গুরুত্বহীন অসার আনুষ্ঠানিকতাকে 
গুরুত্ব প্রদান করি, কিন্তু প্রয়োজনীয় বিষয়গুলিকে অবহেলা করি। 

৪. ২. ৬. সকাল-বিকাল ও সকাল-সন্ধ্যার যিক্র 

এ প্রকার যিক্র সুবহে সাদিকের পরে যে কোনো সময় পালন করা 
যায়। তবে সাধারণত মুমিন সালাতুল ফাজর আদায়ের পরেই ধিক্রের জন্য 
বসেন বলে এগুলো এখানে উল্লেখ করছি। এ পর্যায়ে ১৭টি যিক্র উল্লেখ 
করছি। তন্ধ্যে প্রথম যিক্রটি ফজর ও আসরের পরে আদায় করতে হবে। 
বাকিগুলো ফজর ও মাগরিবের পরে আদায় করতে হবে। 

১. যিকর নং ১২৭: (৪০০ তাসবীহ) 

১০০ বার “সুবহানাল্লাহ', ১০০ বার “আল-হামদুলিল্লাহ', ১০০ বার 
“আল্লাহু আকবার’ ও ১০০ বার ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাছু লা শারীকা লাহু, 
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া ছআ আলা কুল্লি শাইয়্িন কা্দীর' (অথবা 
১০০ বার “লা-ইলাহা ইল্লাল্লাহ । ফজরের পরে ও আসরের পরে। 

আব্দুল্লাহ ইবনু আমর (রা) বলেন, রাসূলুল্লাহ £& বলেছেন, সূর্যোদয়ের 
আগে ও সূর্যাস্তের আগে ১০০ বার ‘সুবহানাল্লাহ’ বলা একশতটি উট আল্লাহর 
ওয়াস্তে দান করার চেয়ে উত্তম। এ দু সময়ে ১০০ বার 'আল-হামদু লিল্লাহ' 
বলা আল্লাহর পথে জিহাদের জন্য ১০০ টি ঘোড়ার পিঠে মুজাহিদ প্রেরণ করা 
থেকে উত্তম। এ.দু সময়ে ১০০ বার ‘আল্লাহু আকবার’ বলা ১০০টি ক্রীতদাস 
মুক্ত করার চেয়ে উত্তম । আর যদি কেউ সূর্যাস্তের আগে এবং সূর্যোদয়ের আগে 
‘লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল 
হামদু, ওয়া হুআ আলা কুল্লি শাইফ্ল্যিন কাদীর' ১০০ বার পাঠ করে তবে সে 
দিনে তার চেয়ে বেশি আমল আর কেউ করতে পারবে না। তবে যদি কেউ 
তার সমান এ যিক্রগুলো পাঠ করে বা তার চেয়ে বেশি পাঠ করে তাহলে ভিন্ন 
কথা । (তাহলে সেই শুধু তার উপরে উঠতে পারবে ।) তিরমিযীর বর্ণনায়: যদি 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%)-এর যিক্র ওযীফা ৪৮০ 


কেউ এ দু সময়ে ১০০ বার ‘লা ইলাহা ইল্লাল্লাহু বলে তবে সে যেন ইসমাঈল 
বংশের একশত ব্যক্তিকে দাসত্ব থেকে মুক্তি প্রদান করলো ।” ইমাম তিরমিযী 
ও অন্যান্য মুহাদ্দিস হাদীসটিকে ‘হাসান’ বলে উল্লেখ করেছেন ।১৪ 

২. যিক্র নং ১২৮: সাইয়্যেদুল ইস্তিগফার (১ বার) 

2 Ac “ শা w & ০ 
৪৬০ এ ও এএ Uf জেল CH থু খু এ ও5 i 
৩০০24 ৫1 প্র EX ৩ 9৯ ১৮ ৩৬ ১১০ খন ও ০০ 

of খ) ০৮28 ও এ এ BG শত ৫০9 ০৯ 6 

উচ্চারণ : আল্লা-হুম্মা, আনতা রাব্বী, লা- ইলা-হা ইল্লা- আনতা, 
খালাকৃতানী, ওয়াআনা “আবদুকা, ওয়াআনা 'আলা- “আহদিকা ওয়াওয়া'আদিকা 
মাস তাতা'আ্তু। আ'উযু বিকা মিন শাররি মা- স্থানাতু, আবৃউ লাকা 
বিনি'মাতিকা “আলাইয়্যা, ওয়াআবৃউ (লাকা) বিযামবি। ফাগ্ফিরলী, ফাইন্নাহু 
লা- ইয়াগফিরুয যুনুবা ইল্লা- আনতা। 

অর্থ: “হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো মা'বুদ 
নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আপনার 
অঙ্গিকার ও প্রতিজ্ঞার উপরে রয়েছি যতটুকু পেরেছি । আমি আপনার আশ্রয় প্রার্থনা 
করি আমি যে কর্ম করেছি তার অকল্যাণ থেকে । আমি আপনার কাছে প্রত্যাবর্তন 
করছি আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তা-সহ এবং আমি আপনার 
কাছে প্রত্যাবর্তন করছি আমার পাপ-সহ। অতএব, আপনি আমাকে ক্ষমা করে 
দিন, কারণ আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না।” 

শাদ্দাদ ইবনু আউস (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেছেন: 
wy ০505 ০৬ by ১৩ ০ + WG ১০১ .. ২ ১৩০ I 
এ ৪৮ 9৯) ১৩8 ০ রি বি ” % ০ ৮ 9008 

EI EE BL 
“এটি সাইয়্যেদুল ইস্তিগফার বা শ্রেষ্ঠ ইসতিগফার ৷... যে ব্যক্তি এ 


দু'আর অর্থের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে দিনের বেলায় তা পাঠ করবে সে 
যদি সে দিন সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে, তবে সে জান্নাতী । আর যে ব্যক্তি এ 


৬ তিরমিযী €৪৯-কিতাবুদ্দাআওয়াত, ৬২-বাব) ৫/৪৮০, নং ৩৪৭১ (ভা ২/১৮৫); নাসাঈ, আস-সুনানুল 
কুবরা UR আলবানী, সহীহত তারগীব ১/৩৪৩ (শামিলা: ১/১৬০)। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওযীফা ৪৮১ 


দু'আর অর্থে সুদৃঢ় একীন ও বিশ্বাস রেখে রাত্রে (সন্ধ্যায়) তা পাঠ করবে, সে 
যদি সে রাতেই সকালের আগে মৃত্যুবরণ করে, তবে সে জান্নাতী ।”৬৫ 
এখানে আমরা দেখছি যে, এ দু'আ ও মাসনূন সকল দু'আর ক্ষেত্রে অর্থ 
করে দু'আ পাঠ করলেই আমরা দু‘আর পূর্ণ ফযীলত লাভ করতে পারব। 
৩. যিক্র নং ১২৯: আয়াতুল কুরসী- ১ বার 
উবাই ইবনু কা'ব (রো) বর্ণিত হাদীসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি সকালে 
আয়াতুল কুরসী পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত জিন থেকে হেফাযতে থাকবে এবং 
যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সে সকাল পর্যন্ত জ্বিন থেকে হেফাযতে 
থাকবে । হাদীসটি সহীহ ।৬ 
রয়েছে। কাজেই, পৃথকভাবে তা পড়ার প্রয়োজন নেই। ফজরের সালাতের 
পরে একবার পাঠ করলেই যাকির সকালে পাঠের ফযীলত ও সালাতের পরে 
পাঠের ফযীলত, উভয় প্রকার ফযীলত লাভ করবেন; ইন্শা আল্লাহ। 


৪. যিক্র নং ১৩০: (ইখলাস, ফালাক ও নাস ৩ বার করে) 
মু'আয ইবনু আব্দুল্লাহ (রা) বলেন, রাসূলুল্লাহ (88) বলেছেন: 


৪৫05 2 ঠা ৯: এ - AZ 91" PE 25:71 
Sl ০৯৩ পোপ ০১৯৩ SY UF ০৮১১১) (০ 40 ৯৯ 05) 


“তুমি যদি সকালে ও. সন্ধ্যায় তিন বার করে সূরা তিনটি (ইখলাস, ফালাক 
ও নাস) পাঠ কর তবে তোমার আর কিছুরই দরকার হবে না।” হাদীসটি সহীহ ।** 
৫. যিক্র নং ১৩১: (পূর্বোক্ত যিকর নং ৮ ও ৯) ১০০ বার 
“সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী'/ “সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহী’ 
আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ £ু্ট বলেন, “যদি কেউ সকালে 
ও সন্ধ্যায় ১০০ বার করে “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী” বলে, তবে তার চেয়ে 
বেশি না বলে কেউ তার চেয়ে বেশি আমল নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হতে 
পারবে না।” অন্য বর্ণনায়: “সে ব্যক্তি গোনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও 


৬ বুখারী (৮৩-কিতান্দাআওয়াত, ২-বাব আফদালিল ইসতিগফার) ৫/২৩২৩, নং ৫৯৪৭ (ভারতীয় ২/৯৩২)। 

৬ তাবারানী, আল-মু'জামুল কাবীর ১/২০১, মুসতাদরাক হাকিম ১/৭৪৯, মাজমাউষ যাওয়াইদ ১০/১১৭, 
সহীহত তারগীব ১/৩৪৫ । 

১৭ তিরমিযী (৪৯-কিতাবুদ্দাআওয়াত, ১১৭-বাব) ৫/৫৩০; সাহীহুত তারগীৰ ১/৩৩৯ । 

৩১ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিক্র ওযীফা ৪৮২ 


বেশি হয়, তাহলেও আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন।” এক বর্ণনায় যিক্রের 
শব্দটি “সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহী” বলে উল্লেখ করা হয়েছে ।৬৮ 
৬. যিকর নং ১৩২: (তিন বার) 


4১০ 5 4৪ ৬৮৮৪5 42. 52৫ ear 31 সি 
415 9247 


পালা পা 


উচ্চারণ : সুর্বহা-নাল্লা-হি ওয়ার্বিহামদিহী, “আদাদা খাল্ব্হী, 
ওয়ারিদ্বা- নাফ্সিহী, ওয়া যিনাতা “আরশিহী ওয়া মিদা-দা কালিমাতিহী। 

অর্থ: “পবিত্রতা আল্লাহর এবং প্রশংসা তারই, তার সৃষ্টির সম সংখ্যক, 
তার নিজের সন্তুষ্টি পরিমাণে, তার আরশের ওজন পরিমাণে এবং তীর বাক্যের 
কালির সমপরিমাণ ।” . 

উম্মুল মুমিনীন জুআইরিয়্যার (রা) বলেন, রাসূলুল্লাহ £ ফজরের 
যান। এরপর তিনি অনেক বেলা হলে দুপুরের আগে ফিরে এসে দেখেন তিনি 
তখনও সে অবস্থায় তাসবিহ তাহলীলে রত রয়েছেন। তিনি বলেন : “তুমি কি 
আমার যাওয়ার সময় থেকে এ পর্যন্ত এভাবেই যিক্রে রত রয়েছ?” তিনি 
বললেন: “হা ।” তখন রাসূলুল্লাহ 48 বললেন : “আমি তোমার কাছ থেকে 
বেরিয়ে চারটি বাক্য তিন বার করে বলেছি (উপরের বাক্যগুলো)। তুমি সকাল 
থেকে এ পর্যন্ত যত কিছু বলেছ সবকিছু একত্রে যে সাওয়াব হবে, এ 
বাক্যগুলোর সাওয়াব একই পরিমাণ হবে ।”৬৯ 

যিক্রের অর্থের প্রশস্ততা ও গভীরতার কারণে এরূপ সাওয়াব । মুমিনের 
অবসর থাকলে এ সকল যিক্রের সাথে সাথে অন্য সকল যিকর এ সময় করবেন। 
এতে অতিরিক্ত সাওয়াব ছাড়াও মানসিক প্রশান্তি, বরকত ও সংঘাতময় কর্মজীবনে 
বিভিন্ন প্রতিকূল অবস্থায় রাগ, হিংসা ও পাপের মধ্যে নিপতিত হওয়ার বিরুদ্ধে 
আত্মিক শক্তি অর্জিত হয়। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। 

৭. যিক্র নং ১৩৩: দরুদ শরীফ ১০ বার 

ইতোপূর্বে দরুদের ফযীলত প্রসঙ্গে আমরা দেখেছি যে, হাসান সনদে, 
বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ (3) বলেছেন : “সকালে দশ বার ও সন্ধ্যায় দশ বার 

তি 


৪/৩২৬, নং ৫০৯১ (ভারতীয়২/৬৯২); আলবানী, সহীহুত তারগীব ১/৩৪০-৩৪১। 
৬» মুসলিম (৪৮-কিতাবুয যিকর, ১৯-বাবৃত তাসবীহ) ৪/২০৯০-২০৯১, নং ২৭২৬ (ভারতীয়২/৩৫০)। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা ৪৮৩ 


যে আমার উপর সালাত পড়বে, সে কিয়ামতের দিন আমার শাফা"আত লাভ 
করবে।” সুব্হানাল্লাহ! কত মহান পুরস্কার! প্রতিটি মুমিনের দায়িত্ব সকালের 
যিকরের মধ্যে অন্তত দশবার সালাত পাঠ করা । সালাত এবং সালামের সুন্নাহ 
নির্দেশিত অথবা সুন্নাহ সমর্থিত বাক্যাবলি প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। 
৮. যিকর নং ১৩৪: €সকাল-সন্ধ্যার যিক্র: ৩ বার) 
নি a Ariss DAG 28০ বি A 
৩32 ৮০০৭ Gest EL ০৯ 95501 এ os 
Ml ০১১) ৯3 ০9 
উচ্চারণ : বিসমিল্লা-হিল লাষী লা- ইয়াদুর্রু মা'আ ইসমিহী শাইউন 
ফিল আরদি ওয়া লা- ফিস সামা-ই, ওয়া হুআস সামীউল “আলীম। 
অর্থ : “আল্লাহর নামে (আরম্ভ করছি), ধার নামের সাথে জমিনে বা 
মাসমানে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না।” 
উসমান (রা) বলেন, “রাসূলুল্লাহ £ট বলেছেন, যদি কোনো বান্দা 
-শকালে ও সন্ধ্যায় তিন বার করে এই দু'“আটি পাঠ করে তবে সে দিনে ও এ 
রাতে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না।” হাদীসটি সহীহ ।** 
৯. যিক্র নং ১৩৫: (সকাল-সন্ধ্যার যিক্র: ৭ বার) 
০০) SAS 29 TH বুদ % 9 0১ ও পে 
উচ্চারণ: হাসবিয়াল্লা-হু, লা- ইলাহা ইল্লা- হুআ, “আলাইহি 
তাওয়াক্কালতু, ওয়া হুআ রাব্বুল “আরশিল আযীম। (সূরা তাওবা: ১২৯ আয়াত) 
অর্থ: “আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো মা'বুদ নেই, 
আমি তারই উপর নির্ভর করেছি, তিনি মহান আরশের প্রভু ৷” 
উম্মু দারদা (রা) বর্ণিত হাদীসে বলা হয়েছে, “যে ব্যক্তি সকালে ও 
সন্ধ্যায় ৭ বার এ আয়াতটি পাঠ করবে আল্লাহ তার দুশ্চিন্তা, উৎকণ্ঠা ও সমস্যা 
মিটিয়ে দেবেন।” হাদীসটির সনদ মোটামুটি গ্রহণযোগ্য ৷ 
১০. যিকর নং ১৩৬: (েকাল-সন্ধ্যার যিক্র: ৩ বার) 
৩০ 0৮88 ৩ ১৮440 ৩০ (১০0৮০ ৫ 3৩ ০০ 


" তিরমিযী (৪৯-কিতাবুদ্দাআওয়াত, ১৩-বাব..ফিন্থুজা ইযা আসবাহা..) ৫/৪৩৪ (ভা ২/১৭৬); 
es ১/৬৯৫, রে মাওয়ারিদুষ যামআন 5 | 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (48)-এর যিক্র ওযীফা ৪৮৪ 


উচ্চারণ: রাদীতু বিল্লা-হি রাব্বান, ওয়া বিল ইসলা-মি দীনান, ওয়া 
বিমুহাম্মাদিন নাবিয়্যান। (ওয়া বিল কুরআনি ইমা-মান)। 
অর্থ: “আমি সন্তষ্ট-পরিতৃপ্ত আল্লাহকে প্রভু হিসাবে, ইসলামকে দ্বীন 
হিসেবে ও মুহাম্মাদ (৪&)-কে নবী হিসেবে গ্রহণ করে।” (কোনো কোনো 
হাদীসে সংযোজিত: “এবং কুরআনকে ইমাম হিসেবে গ্রহণ করে।”) 
মুনাইযির রো) বলেন, রাসূলুল্লাহ 3% বলেছেন, “যে ব্যক্তি সকালে এ 
বাক্যগুলো বলবে আমি দায়িত্ব গ্রহণ করছি যে, তার হাত ধরে তাকে জান্নাতে 
প্রবেশ করাব।” হাফিয হাইসামী হাদীসটির সনদকে হাসান বলেছেন।”২ 
অন্য হাদীসে তিনি বলেন: “যদি কোনো ব্যক্তি সকালে তিনবার ও 
সন্ধ্যায় তিনবার এ বাক্যগুলো বলে, তাহলে আল্লাহর হক হয়ে যায় যে, তিনি 
উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট ও খুশি করবেন ।”?৩ 
সহীহ হাদীসে আবু সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ % বলেছেন: 
৬৭ ৫০১845520৩১ (৯০62৬: 95 ০51৮ ৮০ 
“যে ব্যক্তি পরিতৃপ্ত হবে/ যে ব্যক্তি বলবে যে, আমি পরিতৃপ্ত 
আল্লাহকে প্রভু হিসেবে, ইসলামকে দ্বীন হিসাবে ও মুহাম্মাদ &-কে নবী/ 
রাসূল হিসেবে তার জন্য জান্নাত পাওনা হয়ে যাবে ।”*৪ এ হাদীসে এ 
বাক্যগুলো বলার জন্য কোনো সময় নির্ধারণ করা হয়নি। 
আমরা ইতোপূর্বে দেখেছি যে, এ বাক্যগুলো বলার আরেকটি মাসনূন 
সময় আযানের সময় । প্রিয় পাঠক, উপরের এ বাক্যগুলো এখন মুমিনের সর্বদা 
বলা প্রয়োজন। একদিকে কাদীয়ানী, বাহাঈ ও অন্যান্য ভণ্ড নবীর কাফির 
উম্মতগণ - যারা রাসূলুল্লাহ £-কে নবী হিসেবে পেয়ে তুষ্ট নয় - এরা উম্মতে 
মুহাম্মাদীর মধ্যে ঈমান বিধ্বংসী ফিত্না ছড়াচ্ছে । অপরদিকে পাশ্চাত্যের প্রচার 
মাধ্যমগুলো আমাদের দেশের মানুষকে ইসলামকে দ্বীন হিসাবে যথেষ্ট নয় বলে 
শেখাতে চেষ্টা করছে, অথবা অন্তত সব ধর্মই ঠিক এ কথা গেলাতে চেষ্টা 
করছে। এসময়ে আমাদের সর্বদা মুখে ও মনে এসব বাক্যগুলো বলতে হবে। 
১১. যিকর নং ১৩৭: (সকালের যিক্র-১ বার) 
এ১৩০ ৪০ ০০৮ ০৩৫০ 3৩ 2060 
২ হাইসামী, মাজমাউষ যাওয়াইদ ১০/১১৬; আলবানী, ১ রিতা ১/১৬০। 
মুসনাদু আহমদ ৪/৩৩৭ । শাইখ শুআইব আরনাউত হাদীসটিকে সহীহ লি-গাইরিহী। 


* সি (৩৩-কিতাবুল ইমারাহ, ৩১-বাব বায়ান মা আজাদ্দাহ) ৩/১৫০১ (ভা ২/১৩৫); আবূ দাউদ 
(কিতাবুস সালাত, বাব ফিল ইসতিগফার) ২/৮৯ (ভা ১/২৭৪)। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা ৪৮৫ 


উচ্চারণ: আল্লা-হম্মা, ইনী কাদ তাসান্দাকতু বি'ইরদী “আলা- “ইবাদিকা। 

অর্থ: “হে আল্লাহ, আমি আমার মর্যাদা-সম্মান আপনার বান্দাগণের 
জন্য দান করে দিলাম ।” সকালে ১ বার। 

তাবেরী আব্দুর রাহমান ইবনু আজলান অথবা সাহাবী আনাস রো) 
বলেন, রাসূলুল্লাহ (8) বলেছেন: “তোমরা কি আবু দামদামের মতো হতে পার 
না?” সাহাবীগণ প্রশ্ন করেন: “আবু দামদাম কে?” তিনি বলেন: “তোমাদের পূর্বের 
যুগের একজন মানুষ । তিনি প্রতিদিন সকালে এ বাক্যটি বলতেন ।” অন্য বর্ণনায়: 
“তিনি বলতেন, আমাকে যে গালি দেয় আমি আমার সম্মান তাকে দান করলাম ৷” 
হাদীসটির সনদ সহীহ, তবে মুরসাল হওয়ার সম্ভাবনা বেশি।* 
করি। যারা আমাদের গীবত করছেন, নিন্দা করছেন, গালি দিচ্ছেন তাদের 
সবাইকে ক্ষমা করে দি। কী লাভ এগুলোর প্রতিশোধ নিয়ে? অনেক অনেক 
ক্ষতি এগুলির জন্য রাগ বা হিংসা পুষে হৃদয়কে ভারাক্রান্ত করে রাখলে । 
আমরা ক্ষমা করি। তাহলে আমরা মহান প্রভুর ক্ষমা লাভ করব । মহান আল্লাহ 
কুরআনে আমাদের হৃদয়কে বিদ্বেষ-মুক্ত রাখতে প্রার্থনা করতে শিক্ষা দিয়েছেন: 
১৩৩৪ ৬৪3০ Ey ৩৮ ০ ৩০৯১০ এ পুল 

৫০০ ৩১৬ এ ৫154 ০4 

“হে আমাদের প্রভু, আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং ঈমানের 
ক্ষেত্রে পূর্ববর্তী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন। আর আপনি আমাদের 
হৃদয়ে মুমিনগণের বিরুদ্ধে কোনো হিংসা, বিদ্বেষ বা অমঙ্গল ইচ্ছা রাখবেন না। 
হে আমাদের প্রভু, নিশ্চয় আপনি মহা করুণাময় ও পরম দয়ার্্র ।”৬ 

আসুন আমরা সবাই আল্লাহর দরবারে এভাবে বারবার প্রার্থনা করে 
নিজেদের অন্তরগুলোকে সকল হিংসা, বিদ্বেষ ও অহংবোধ থেকে পবিত্র করি। 

প্রিয় পাঠক, নিজ অন্তরকে বিদ্বেষমুক্ত করলে আমরাই লাভবান হব। 
অন্তর হিংসার কঠিন ভার থেকে মুক্ত হবে, প্রশান্তি অনুভূত হবে, আল্লাহর 
এবং সর্বোপরি কম আমলেই জান্নাতের সুসংবাদ পেতে পারব। পূর্ববর্তী 


৭৫ 
আবূ দাউদ (কিতাবুল আদাব, বাব মা জাআ ফির রাজুলি..) ৪/২৭৩, নং ৪৮৮৬, ৪৮৮৭; আল- 
মাকদিসী, আল-আহাদীসুল মুখতারাহ ৫/১৪৯; নাবাবী, আল-আযকার, পৃ. ১২৭। 
* সূরা হাশর: ১০ আয়াত। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%)-এর যিক্র ওযীফা ৪৮৬ 


অধ্যায়ে হৃদয়কে হিংসা, বিদ্বেষ ও অন্যের অকল্যাণ চিন্তা থেকে পবিত্র রাখার 
অভাবনীয় সাওয়াবের কথা জানতে পেরেছি। আমরা দেখেছি যে, এভাবে 
হৃদয়কে বিদ্বেষ, হিংসা ও ঘৃণামুক্ত রাখা রাসূলুল্লাহ প্-এর অন্যতম সুন্নাত যা 
তিনি বিশেষভাবে পালন করার নির্দেশ দিয়েছেন। 

একটু চেষ্টা করলে আল্লাহর রহমতে আমরাও এ গুণ অর্জন করতে 
পারব । গালি শুনে, গীবতের কথা শুনে বা অন্য কোনো কারণে কারো বিরুদ্ধে 
মনের মধ্যে ক্রোধ, হিংসা বা বিদ্বেষ সঞ্চিত হলে বেশি বেশি আল্লাহর যিক্রের 
মাধ্যমে মনকে যথাশীপ্র শান্ত করার চেষ্টা করুন। কিছুটা শান্ত হওয়ার পরে 
নিজের জন্য ও উক্ত ব্যক্তির জন্য আল্লাহর কাছে প্রাণখুলে দোওয়া করুন, যেন 
আল্লাহ আপনাকে ও তাকে ক্ষমা করে দেন ও আল্লাহর সন্তুষ্টির পথে চলার 
তাওফীক দেন। যেন আল্লাহ আপনাকে ও তাকে জান্নাতে একত্রিত করেন। 
যার বিরুদ্ধে রাগ বা বিদ্বেষ হয় তার জন্য দু'আ করুন অথবা তার বিষয় 
আল্লাহর উপর ছেড়ে দিয়ে নিজের অন্তরকে পবিত্র করুন। আল্লাহ আমাদেরকে 
তার সন্তুষ্টির পথে চলার তাওফীক প্রদান করুন; আমীন। 

১২. যিক্র নং ১৩৮: সূরা হাশরের শেষ তিন আয়াত 

একটি দুর্বল সনদের হাদীসে বর্ণিত হয়েছে, মা'কিল ইবনু ইয়াসার 
(রা) রাসূলুল্লাহ হট থেকে বর্ণনা করেছেন: “যে ব্যক্তি সকালে (৩ বার) বলবে: 

১4৭০৮৪০85৯৪ 

“আমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে 
আশ্রয় চাচ্ছি” - এবং এরপর সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহ 
তার জন্য ৭০ হাজার ফেরেশতাকে নিয়োজিত করবেন যারা তার জন্য সন্ধ্যা পর্যন্ত 
দু'আ করবে। যদি সে এ দিনে মৃত্যুবরণ করে তাহলে সে শহীদ হিসেবে মৃত্যুবরণ 
করবে । আর যে ব্যক্তি সন্ধ্যায় তা বলবে সেও উপরিউক্ত মর্যাদা লাভ করবে ।” 

ইমাম তিরমিযী হাদীসটি সংকলিত করে হাদীসটির সনদ যয়ীফ বলে 
উল্লেখ করেছেন । ইমাম নববীও দুর্বলতার কথা উল্লেখ করেছেন।”৭ 

রাসূলুল্লাহ £ সকাল-সন্ধ্যার যিক্রের মধ্যে অনেক দু'আ-সুনাজাত 
শিখিয়েছেন, যদ্দ্রা মুমিন আল্লাহর কাছে নিজের পার্থিব ও পারলৌকিক কল্যাণ 
প্রার্থনা করবে । এগুলো সবই ১ বা ৩ বার করে পাঠ করার জন্য । তবে মনে 
আবেগ থাকলে এগুলো বারবার আউড়াতে পারেন: 


*৭ তিরমিযী (৪৬-ফাদায়িলুল কুরআন, ২২-বাব) ৫/১৬৭ (ভা ২/১২০); নাবাবী, আল-আযকার, পৃ. ১২৫। 


www.pathagar.com 


. চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা 8৮৭ 


৯৩. চাটা টা হা 
৯0৫ “5 এত ৯৯৫ রা পা 


উচ্চারণ: ইয়া- হাইউ ইয়া কাইউমু, বিরাহমাতিকা আসতাগীসু, 
আসলিহ লী শা'নী কুল্লাহু, ওয়া লা- তাকিলনী ইলা- নাফসী তারফাতা 'আইন। 

অর্থ: “হে চিরম্ীব, হে মহারক্ষক ও অমুখাপেক্ষী তত্বাবধায়ক, 
আপনার রহমতের ওসীলা দিয়ে ত্রাণ প্রর্থনা করছি। আপনি আমার সকল 
বিষয়কে সুন্দর ও সাফল্যমণ্ডিত করুন। আর আমাকে একটি মুহূর্তের জন্যও, 
চোখের পলকের জন্যও আমার নিজের দায়িত্বে ছেড়ে দিবেন না।” 

আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ £্ ফাতেমা (রা)-কে বলেন, “আমি 
ওসীয়ত করছি যে, তুমি সকালে ও সন্ধ্যায় এ কথা বলবে ।” হাদীসটি সহীহ ৷” 

১৪. যিক্র নং ১৪০: (সৈকাল-সন্ধ্যার দু'আঃ ৩ বার) 

৩০০৬৭ রি ১ ৩০০ তুম তে ৩০৩ ৃ 
Ah 280 ক ১:৩২ এ ৮5 28 Yd 9 ৬০ 
খু থর এ ০৩৩ ১০৩৪ AS 

উচ্চারণ: আল্লাহুম্মা- “আফিনী ফী বাদানী, আল্লাহুম্মা- “আফিনী ফী 
সাম'য়ী, আল্লাহুম্মা-, “আফিনী ফী বাসারী, লা- ইলাহা ইল্লা- আনতা। 
আল্লাহুম্মা- ইনী আ‘উযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা-, ইন 
আ-উযু বিকা মিন আযা-বিল কাবরি। লা- ইলা-হা ইল্লা- আনতা। 

অর্থ: “হে আল্লাহ, আমার দেহে আমাকে পরিপূর্ণ সুস্থতা-নিরাপত্তা দান 
করুন। হে আল্লাহ, আমার শ্রবণযস্ত্রে আমাকে পরিপূর্ণ সুস্থতা-নিরাপত্তী দান 
করুন। হে আল্লাহ, আমার দৃষ্টি শক্তিতে আমাকে পরিপূর্ণ সুস্থতা-নিরাপত্তা দান 
করুন। আপনি ছাড়া কোনো মু'বুদ নেই। হে আল্লাহ, আমি আপনার কাছে 
অবিশ্বাস ও দারিদ্র্য থেকে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার কাছে 
কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।” 

আবু বাকরা (রো) প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এ দু'আগুলো ৩ বার করে 
বলতেন । তার পুত্র আব্দুর রহমান তাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন: 
*” মুসতাদরাক হাকিম ১/৭৩০; হাইসায়ী, মাজমাউয যাওয়াইদ ১০/১১৭; আলবানী, সহীহুত তারগীব ১/৩৪৫। 


www.pathagar.com 


775 ওযীফা ৪৮৮ 

জা সরে রেল রিবা মের 

সুন্নাত অনুসরণ করে চলতে পছন্দ করি ।” হাদীসটি হাসান বা গ্রহণযোগ্য ।'* 
১৫. বিক্র নং ১৪১: সেকাল-সন্ধ্যার দু'আ টা 
423 &। 4 43 4] ০০০ 4 ০05 শেপ ও ০ 


১০10০25454০ এ ST 525 


উড 


2 ক ৩০০ ১০৩৬ ১9 ৪ম ০ ss Ch gc 
১১৮ oD 0 ০০) 04 ০ ৩4৬ ১৮৪ ০9 £ রি ১ 08 


এ ০350 5৩1 8 ০৮০৩ ১৮ ৬৪ 
উচ্চারণ: আসবা'হনা- ওয়া আসবা'হাল মুলকু লিল্লাহ। আলহোমদু 
লিল্লা-হ। লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া“হদাহু, লা- শারীকা লাহু, লাহুল মুলকু, 
ওয়া লাহুল “হামদু, ওয়া হুআ “আলা- কুলি শাইয়িন কৃাদীর। রাব্বি, 
আসআনলুকা খাইরা মা- ফী হা-যাল ইয়াওমি, ওয়া খাইরা মা- বা‘দাহু । ওয়া 
আ’উযু বিকা মিন শার্রি মা- ফী হাঁ-যাল ইয়াওমি, ওয়া শার্রি মা- বাঁদাহু। 
রাব্বি, আ“উযু বিকা মিনাল কাসালি, ওয়া সৃইল কিবার। রাব্বি, আয়ু বিকা 
মিন “আযা-বিন ফিন্না-রি, ওয়া “আযা-বিন ফিল কৃাব্র । 
অর্থ: “সকাল হলো, আমাদের জীবনে, আমরা ও সকল বিশ্বরাজ্যে 
সবকিছু আল্লাহর জন্যই দিনের মধ্যে প্রবেশ করলাম ৷ সকল প্রশংসা আল্লাহর । 
আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। রাজত্ব 
তারই এবং প্রশংসা তারই। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী । হে আমার প্রভু, 
আমি আপনার কাছে চাইছি এ দিবসের মধ্যে যত কল্যাণ ও মঙ্গল রয়েছে এবং 
এ দিবসের পরে যত কল্যাণ রয়েছে তা সবই । এবং আমি আপনার আশ্রয় গ্রহণ 
করছি সকল অমঙ্গল ও অকল্যাণ থেকে যা এ দিবসের মধ্যে রয়েছে এবং এ 
দিবসের পরে রয়েছে। হে আমার প্রভু, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি 
অলসতা থেকে ও বার্ধক্যের খারাপি থেকে৷ হে আমার প্রভু, আমি আপনার 
আশ্রয় গ্রহণ করছি জাহান্নামের শাস্তি থেকে এবং কবরের শাস্তি থেকে ৷” 


is ill (কিতাবুলআদাব, বাব মা ইয়াকুলু ইযা আসবাহা) ৪/৩২৪, নং ৫০৯০ (ভারতীয় ২/৩৯৪); 
আলবানী, সহীহুল আদাবিল মুফরাদ লিল বুখারী, পৃ. ২৬০-২৬১, নাবাবী, আল-আযকার, পৃ. ১২৩ । 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা ৪৮৯ 


আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা) বলেছেন, রাসূলুল্লাহ % সকালে ও সন্ধ্যায় 
উপরের দু'আটি বলতেন। সকলালে এক্সপ বলতেন। আর সন্ধ্যায় (আসবাহনা) বা 
(সকাল হলো)-র স্থলে (আমসাইনা) বা (সন্ধ্যা হলো)..... বলতেন ।৮” 

১৬. যিকর নং ১৪২: (সকাল-সন্ধ্যার দু'আ : ১ বার) 


রা রা টি 2 ৮2 ক 


El ০8 ০ চনে 
উচ্চারণ: আল্লা-হুম্মা, *আ-লিমাল গাইবি ওয়াশ শাহা-দাতি, ফা- 
তিরাস সামা-ওয়া-তি ওয়াল আরদি, রাব্বা কুল্লি শাইয়িন ওয়া মালীকাহু, 
আশহাদু আল্-লা ইলা-হা ইল্লা- আনতা, আ‘উযু বিকা মিন শার্রি নাফসী, ওয়া 
মিন শার্রিশ শাইতা-নি ওয়া শিরকিহী, ওয়া আন আকৃতারিফা “আলা- নাফসী 
সুআন আও আজুর্রাহু ইলা- মুসলিম) 

: “হে আল্লাহ, গোপন (গায়েব) ও প্রকাশ্য সকল জ্ঞানের 
অধিকারী, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, সকল কিছুর প্রভু ও মালিক, আমি 
সাক্ষ্য প্রদান করছি যে, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আমি আপনার 
আশ্রয় গ্রহণ করছি আমার নিজের অকল্যাণ থেকে এবং শাইতানের অকল্যাণ ও 
তার শির্ক থেকে । আমি আপনার আশ্রয় চাচ্ছি, আমি এমন কোনো কর্ম না 
করি যাতে আমার নিজের কোনো ক্ষতি বা অমঙ্গল হয়, অথবা কোনো 
মুসলমানের জীবনে ক্ষতি বা অমঙ্গল বয়ে আনে ।” 

আবু হুরাইরা (রা) বলেন, আবু বকর (রা) রাসূলুল্লাহ (3%) -কে 
বলেন, আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমি সকালে ও সন্ধ্যায় বলব। 
তখন তিনি তাকে উপরের দু'আটি সকালে, সন্ধ্যায় ও বিছানায় শোয়ার পরে 
বলতে নির্দেশ দেন। হাদীসটি সহীহ ।৮৯ 

১৭ যিক্র নং ১৪৩: (সকাল-সন্ধ্যার দু'আ : ১ বার) 


“i al 5 Ur 91399 এ Gur, yal ০6 ৪ পো 
০৫। 121 5০ ০ তেও > ডে Guiry 2 ০০০ 


** মুসলিম (৪৮-কিতাবুয যিকরি, ১৮-বাবৃত তাআওউয...) ৪/২০৮৯, নং ২৭২৩ (ভারতীয় ২/৩৫০)। 
৮৯ তিরমিযী (৪৮ -কিতাবুদ্দাআওয়াত,১৪ -বাক) ৫/৪৩৫-৪৩৬ নং ৩৩৯২ (ভারতীয় ২/১৭৬)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিক্র ওযীফা ৪৯০ 
ক পপ ক পি CA CF ০৩৪৮৬ শি 2 AGN GDS Dn 
০০৪ ভি 09 EL ০ ৩৫ ৮০৪৮1 rll ৬১০ Ty 1০০ 
৬ ০১ JEM WER SAB GF ৮০ ৮৩৯১০ চে 
উচ্চারণ: আল্লা-হুম্মা, ইন্নী আস্আলুকাল 'আফওয়া ওয়াল ‘আ-ফিয়্যাতা 
ফিদ্‌ দুন্ইয়া- ওয়াল আ-খিরাহ। আল্লাহুম্মা, ইন্নী আস্আলুকাল 'আফ্ওয়া ওয়াল 
“আ-ফিয়্যাতা ফী দীনী ওয়া দুন্ইয়াই-য়া, ওয়া আহলী ওয়া মালী। আল্লা-হুম্মাস্‌- 
তুর “আউরা-তী ওয়া আ-মিন রাউ'আ-তী। আল্লা-হুম্মাহ্‌ ফাষ্নী মিম বাইনি 
ইয়াদাইয়্যা ওয়া মিন খালফী, ওয়া ‘আন ইয়ামীনী ওয়া “আন শিমালী, ওয়া মিন 
ফাউকী। ওয়া আ‘উযু বি'আযামাতিকা আন উগতা-লা মিন তাহতী । 
অর্থ: “হে আল্লাহ, আমি আপনার কাছে চাই ক্ষমা ও সার্বিক সুস্থতা- 
নিরাপত্তা দুনিয়াতে এবং আখেরাতে । হে আল্লাহ, আমি আপনার কাছে চাই 
ক্ষমা ও সার্বিক সুস্থতা-নিরাপত্তা আমার দ্বীনের মধ্যে, আমার দুনিয়াবী বিষয়ের 
মধ্যে, আমার পরিবার পরিজনের মধ্যে ও আমার সম্পদের মধ্যে । হে আল্লাহ, 
আমার দোষক্রটিগুলো গোপন করুন এবং আমার ভয়ভীতিকে নিরাপত্তা দান 
করুন। হে আল্লাহ, আপনি আমাকে হেফাযত করুন আমার সামনে থেকে, 
আমার পিছন থেকে, আমার ডান থেকে, আমার বাম থেকে, আমার উপর 
থেকে এবং আমি আপনার মহত্তের আশ্রয় গ্রহণ করছি যে, আমি আমার নিম্ন 
দিক থেকে আক্রান্ত হব৷” 


আব্দুল্লাহ ইবনু উমার (রা) বলেন, রাসূলুল্লাহ 3%কখনোই সকাল হলে 
ও সন্ধ্যা হলে উপরের এ কথাগুলো বলতে ছাড়তেন না (সর্বদা তিনি সকালে ও 
সন্ধ্যায় এগুলো বলতেন)। হাদীসটি সহীহ ।৮২ 

সকালে ও সন্ধ্যায় রাসূলুল্লাহ %% আরো অনেক দু'আ করতেন এবং 
অনেক দু'আ শিখিয়েছেন, যেগুলির ভাষা ও ভাব অত্যন্ত মর্মস্পর্শী, আবেগময় 
এবং নবুয়্যতের নূরে ভরা । এ সকল দু'আ মুমিনের কূলবে অবর্ণনীয় প্রভাব 
বিস্তার করে। মুমিন তার হৃদয় ভরে অনুভব করেন বরকত, রহমত ও প্রশান্তি । 

আরবী আমাদের জন্য বিদেশী ভাষা হওয়াতে আমাদের জন্য আরবী 
দুআগুলো বিশুদ্ধভাবে অর্থসহ মুখস্থ করা একটু সময় ও শ্রম সাপেক্ষ বিষয়। 
আগ্বহ ও ভালবাসা থাকলে অবশ্য এতটুকু সময় ও শ্রম প্রদান করা কোনো 
সমস্যাই নয়। তবুও সাধারণ যাকির ও পাঠকগণের অসুবিধার কথা চিন্তা করে 


৮২ মুসনাদ আহমদ ২/২৫, সুনানু ইবনি মাজাহ ২/১২৭৩, (ভারতীয় ২/২৭৬) মুসতাদরাক হাকিম ১/৬৯৮, 
মাওয়ারিদুষ যামআন ৭/৩৮১-৩৮৩, সহীহুত তারগীব ১/৩৪৩। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষযীফা ৪৯১ 


আমি বইয়ের কলেবর বৃদ্ধি না করে এখানেই এই পর্ব শেষ করছি। আল্লাহর কাছে 
দু'আ করি, যে সকল মাসনূন যিক্র উল্লেখ করলাম, সেগুলো পালন করার 
তাওফীক আমাকে ও পাঠকদেরকে দান করুন এবং কবুল করে নিন; আমীন। 


৪. ২. ৭. অনির্ধারিত যিক্র: তাসবীহ, তাহলীল ও ওয়ায 
আযকার উপরে আলোচনা করেছি। আমরা ফজরের পরে পালনের জন্য ৩টি 
যিক্র, পাচ ওয়াক্ত সালাতের পরে পালনীয় ২৯ প্রকার যিক্র ও সকালে পালনীয় 
১৭ প্রকার যিক্র, মোট ৪৯ প্রকার যিক্র উল্লেখ করেছি। আগ্রহী যাকির এগুলো 
সব বা আংশিক পালন করবেন । সংখ্যার চেয়ে আবেগ, মনোযোগ ও আন্তরিকতার 
মূল্য অনেক বেশি। এগুলো পালনের পরে মুমিন মনের আবেগ, আগ্রহ ও সুযোগ 
অনুসারের অনির্ধারিত যিকর যত বেশি সম্ভব পালন করবেন। 

ফজরের পরে অনির্ধারিতভাবে যত বেশি সম্ভব তাসবীব, তাহলীল, 
তাহমীদ ও তাকবীর আদায় করতে উৎসাহ দিয়েছেন রাসূলুল্লাহ £ ৷ এ অধ্যায়ের 
শুরুতে ফজরের পরে সূর্যোদয় পর্যন্ত যিক্রে রত থাকার ফযীলতের আলোচনায় 
আমরা এ বিষয়ে একটি হাদীস উল্লেখ করেছি। আমরা দেখেছি, রাসূলুল্লাহ &) 
যিকর, তাকবীর, তাহমীদ, তাসবীহ ও তাহলীল বলা আমার কাছে ইসমাঈল 
(আ)-এর বংশের দু'জন বা আরো বেশি ক্রীতদাসকে মুক্ত করার চেয়ে বেশি প্রিয়। 
অনুরূপভাবে আসরের সালাতের পরে সূর্যাস্ত পর্যন্ত এভাবে যিক্র করা আমার 
কাছে ইসমাঈল (আ)-এর বংশের চারজন ক্রীতদাসকে মুক্ত করার চেয়ে বেশি 
প্রিয়।” অন্য হাদীসে আবু উমামাহ (রা) বলেন: 


3% 4 0৮.) 30 ০০১6 2০৫ ০৩ LEB এ॥ ERS 
০০৯৫ ০ 9:80 4 ০৯৮ ১5 3521 19) BE ৪১9৬ ০ 
ওর ০৮ ০৮ Lai রর ob) Sf তি Cf 
১০১ 8 3395৮ তা 91 
“একদিন রাসূলুল্লাহ £% বেরিয়ে দেখেন একজন ওয়ায়েয ওয়ায 


করছেন। তাকে দেখে ওয়াকারী থেমে গেলেন। তিনি বললেন: তুমি বয়ান 
করতে থাক। ফজরের সালাতের পর থেকে সূর্যোদয় পর্যন্ত এরূপ মাজলিসে বসা 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ে৪)-এর যিকর ওযীফা ৪৯২ 


আমার কাছে চারজন ক্রীতদাস মুক্ত করার চেয়েও প্রিয়তর। আর আসরের 
সালাতের পরে সূর্যাস্ত পর্যন্ত এভাবে বসা আমার কাছে চারজন ক্রীতদাস মুক্ত 
করার চেয়ে প্রিয়তর ৷” হাইসামীর পর্যালোচনায় হাদীসটির সনদ গ্রহণযোগ্য ।৮৩ 

উপরের হাদীস দু'টি থেকে আমরা ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত 
অনির্ধারিত যিক্রের বিবরণ পাচ্ছি। রাসূলুল্লাহ (88) এ সময়ে দুই প্রকারের 
যিক্রে অংশ গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন: (ক). তাসবীহ-তাহলীল বা চার 
প্রকার মূল জপমূলক যিক্র, এবং (খ). ওয়ায-আলোচনা। 

(ক). যিক্রের মূল চারটি বাক্য জপ করা 

সুবহানাল্লাহ, আল-হামদু লিল্লাহ, আল্লাহু আকবার, লা- ইলাহা ইল্লাল্লাহ 

আমরা দেখেছি যে, আল্লাহর নাম জপ মূলক যিক্রের মূল চার প্রকার 
বাক্য। অন্য সকল প্রকার মাসনূন যিক্রের বাক্য মূলত এগুলোকে কেন্দ্র করে 
আবর্তিত। এ চারটি বাক্য আল্লাহ্‌র কাছে প্রিয়তম বাক্য । পৃথকভাবে বা একত্রে 
নির্দিষ্ট সংখ্যায় বা অনির্ধারিতভাবে যত বেশি সম্ভব এগুলো জপ করার মধ্যে 
রয়েছে অফুরন্ত মর্যাদা, সাওয়াব ও ফযীলত। 

ফজরের সালাতের পরে ‘দোহা’ বা চাশতের নামাযের প্রথম সময় 
পর্যন্ত প্রায় এক ঘণ্টা সময়। এছাড়া ‘দোহা’ বা চাশতের সালাত দ্বিপ্রহরের পূর্ব 
পর্যন্ত আদায় করা যায় বলে যাকির সুযোগ থাকলে এ সময় বাড়াতে পারেন। 

যাকির প্রথমে উপরের তিন প্রকারের যিক্র আদায় করবেন। এরপর 
চাশ্ত বা দোহার সালাত আদায়ের পূর্ব পর্যন্ত বাকি সময়টুকু তিনি এ পর্যায়ের 
অনির্ধারিত যিক্‌্রে রত থাকবেন। যথাসম্ভব মনোযোগ, আবেগ, বিনয়ের সাথে 
মনেমনে বা যথাসম্ভব মৃদুস্বরে যতক্ষণ সম্ভব এ চার প্রকার বাক্য দ্বারা একত্রে, 
বা পৃথকভাবে যিকর করবেন। অন্তরকে সকল পার্থিব আকর্ষণ, জাগতিক চিন্তা 
ও ব্যস্ততা থেকে এ সময়টুকুর জন্য মুক্ত করে, আল্লাহর দিকে পূর্ণ মনোযোগ 
তিনি বারবার যিক্রের শব্দ উচ্চারণ করবেন: “লা ইলাহা ইলুল্লাহ’, “লা- ইলাহা 
ইল্লাল্লাহ’ ... ৷ এভাবেই ‘সুবহানাল্লাহ’, “আল্লাহু আকবার”, “আল-হামদুলিল্লাহ' । 

হৃদয়কে অবশ্যই নাড়াতে হবে। “লা- ইলাহা ইল্লাল্লাহ’ যিক্রের সময় 
এর অর্থের দিকে সম্পূর্ণ মনোযোগ রাখতে হবে । হৃদয় থেকে আল্লাহ ছাড়া 
আশার বা নির্ভরতার জন্য একমাত্র আল্লাহ ছাড়া । 


** মুসনাদ আহমদ ৫/২৬১, তাবারানী, আল-মু*জামুল কাবীর ৮/২৬০, মাজমাউয যাওয়াইদ ১/১৯০। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা ৪৯৩ 


এভাবে “আল-হামদু লিল্লাহ' যিক্রের সময় মনকে সকল না-বাচক চিন্তা 
“আল-হামদু লিল্লাহ’ ৷ ‘সুবহানাল্লাহ’ যিক্রের সময় আল্লাহর পবিত্রতা ও মহত্বের 
দিকে হৃদয়কে পরিপূর্ণরূপে ধাবিত করতে হবে। সবকিছুই অসম্পূর্ণ; পরিপূর্ণ 
পবিত্রতা শুধুমাত্র আল্লাহর। সকল মানবীয় চিন্তার উর্ধ্বে তিনি মহান। আমার 
হৃদয় তারই মহত্রের ঘোষণা দেয়, তারই পবিত্রতার জয়গান গায়। এভাবেই 
“আল্লাহু আকবার’ যিক্রের সময় মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব হৃদয় দিয়ে অনুভব 
করতে হবে। আর সবকিছুকে হৃদয় থেকে বের করে দিতে হবে। হৃদয়কে 
আলোড়িত, কম্পিত ও উদ্বেলিত করতে হবে যিক্রের অর্থের সাথে সাথে। 

কখনো মনোযোগ পূর্ণ না হলে চিন্তিত না হয়ে যিক্রে রত প্রাকতে 
হবে। মনোযোগ ও আবেগের কম-বেশি হওয়াটা স্বাভাবিক । তবে সর্বদা চেষ্টা 
করতে হবে পূর্ণতার জন্য ৷ 

(খ). কুরআন তিলাওয়াত, সালাত-সালাম 

আমরা দেখেছি, সাধারণ যিক্রের মধ্যে অন্যতম কুরআন তিলাওয়াত, 
দরুদ-সালাম, দু'আ-ইস্তিগফার ইত্যাদি। যাকির নিজের সুবিধা ও অবস্থা 
অনুসারে এ সময়ের জন্য নির্ধারিত পরিমাণে কুরআন তিলাওয়াত, দরুদ পাঠ, 
ইস্তিগফার ইত্যাদি ওযীফা নির্ধারিত করে নেবেন বা সুযোগ থাকলে 
অনির্ধারিতভাবে তা পালন করবেন। 

এখানে লক্ষণীয় যে, হাদীস শরীফে এ সময়ে তাসবীহ তাহলীল 
জাতীয় যিক্রের কথাই উল্লেখ করা হয়েছে। তিলাওয়াত, দরুদ ইত্যাদি 
যিক্রের কথা বলা হয়নি। অপরদিকে রাতের ওষীফার মধ্যে বেশি বেশি 
তিলাওয়াত ও দরুদ সালামের উল্লেখ করা হয়েছে। এজন্য অনেক তাবেয়ী 
তিলাওয়াতের চেয়ে উত্তম বলে মনে করতেন। দ্বিতীয় হিজরী শতকের অন্যতম 
মুহাদ্দিস ও ফকীহ তাবে-তাবেয়ী ইমাম আব্দুর রাহমান ইবনু আমর, আবু 
আমর আল-আউযায়ীকে (মৃ. ১৫৭ হি) প্রশ্ন করা হয় : ফজর ও আসরের পরে 
যিক্রের সময়ে তাসবীহ-তাহলীল ইত্যাদি জপমূলক যিক্র উত্তম না কুরআন 
তিলাওয়াত উত্তম ? তিনি বলেন : তাদের (সাহাবী-তাবেয়ীগণের) রীতি ছিল এ 
সময়ে যিক্রে রত থাকা । তবে তিলাওয়াত করাও ভাল 1৮৪ 


৮ ইবনু রাজাব হাস্বালী, জামিউল উলূম ওয়াল হিকাম, পৃ. ৫৪৭। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($&)-এর যিকর ওযীফা ৪৯৪ 


প্রত্যেক মুমিনের কর্তব্য প্রতিদিন কিছু পরিমাণ কুরআন তিলাওয়াত 
করা। অন্তত একমাসে একবার খতম করা অর্থাৎ পূর্ণ কুরআন তিলাওয়াত করা 
উচিত। যদি মুমিন বুঝতে পারেন যে, তিনি রাত্রে কিছু সময় তিলাওয়াতে 
কাটাতে পারবেন তাহলে সকালের এ সময়ে যিক্র করে রাতে তিলাওয়াত করা 
উচিত ৷ না হলে এ সময়ের ওযীফার মধ্যে তিলাওয়াত রাখা প্রয়োজন । 
্‌ এখানে আরেকটি লক্ষণীয় বিষয়: কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে 
নিয়মিত তিলাওয়াত ও নিয়মিত খতম করার দিকে লক্ষ্য রাখতে হবে। 
আমাদের দেশে অধিকাংশ মুসলিম কুরআন তিলাওয়াত করতে পারেন না। 
বেশি সূরা মুখস্থও নেই। যাদের পক্ষে সম্ভব হবে তারা কুরআন তিলাওয়াত 
শিখে নেবেন। না পারলে মুখস্থ সূরাগুলো বারবার তিলাওয়াত করতে পারেন। 

আমাদের দেশে কুরআন কারীমের নির্দিষ্ট কতিপয় সূরার ফযীলতের 
কথা প্রসিদ্ধ । যেমন, - সূরা ইয়াসীন, সূরা রাহমান, সূরা মুলক, ইত্যাদি। 
এসকল ফযীলতের মধ্যে অল্প কিছু সহীহ হাদীস পাওয়া যায়, বাকি অধিকাং 
দুর্বল, অথবা বানোয়াট, মিথ্যা ও অতিরঞ্জিত কথা । সর্বাবস্থায় কুরআন 
তিলাওয়াতের যে সকল মর্যাদা ও ফযীলত আমরা সহীহ হাদীসের আলোকে 
আলোচনা করেছি সেসকল ফযীলত ও সাওয়াব এসকল সূরা বা কুরআনের যে 
কোনো আয়াত পাঠে অর্জিত হবে। যেসকল যাকির এ ধরনের কিছু সূরা মুখস্থ 
করেছেন তারা এ সময়ে, সকালে অথবা বিকালে অথবা যে কোনো অবসর 
সময়ে এ সকল মুখস্থ সূরা ওযীফা হিসেবে পাঠ করতে পারেন। তবে এর 
পাশাপাশি নিয়মিত কিছু পরিমাণ কুরআন দেখে তিলাওয়াত করা ও নিয়মিত 
কুরআন খতম করার দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। 

(গ). ওয়ায-আলোচনা 

উপরের দ্বিতীয় হাদীসে আমরা দেখেছি যে, সকালের এ সময়ে 
ওয়াজের যিক্রকেও রাসূলুল্লাহ $% উৎসাহ দিয়েছেন । যাকিরগণের জন্য সুযোগ 
থাকলে এ মুবারক সময়ে মাঝে মাঝে আল্লাহ ও তার মহান রাসূলের (%%) 
মহব্বত ও ঈমান বৃদ্ধিকারী, কুরআন সুন্নাহ নির্ভর ওয়ায ও আলোচনার ব্যবস্থা 
করতে পারেন। আল্লাহর জন্য ক্রন্দন, তাওবা ইত্যাদির জন্য এ সকল 
আলোচনার গুরুত্ব অপরিসীম। 


৪. ৩. “সালাতুদ দোহা’ বা চাশৃতের নামায 
‘দোহা’ (৬৮) আরবী শব্দ। বাংল্যয় সাধারণত ‘যোহা’ উচ্চারণ 
করা হয়। এর অর্থ পূর্বাহ্ন বা দিনের প্রথম অংশ (0097007)। ফার্সী ভাষায় 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা ৪৯৫ 


একে ‘চাশ্ত’ বলা হয়। সূর্যোদয়ের পর থেকে মধ্যাহ্ন বা দুপুরের পূর্ব পর্যন্ত 
সময়কে আরবীতে দোহা বা যোহা বলা হয়। | 

সূর্য উদয়ের. সময় সালাত আদায় করা নিষিদ্ধ । সূর্য পরিপূর্ণ রূপে উদিত 
হওয়ার পরে, অর্থাৎ সূর্যোদয়ের মুহূর্ত থেকে প্রায় ১৫/২০ মিনিট পরে দোহা বা 
চাশৃতের সালাতের সময় শুরু। এ সময় থেকে শুরু করে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত 
দীর্ঘ সময়ের মধ্যে যে কোনো সময়ে এ সালাত আদায় করা যায়। “দোহা*র 
সালাত দুই রাক'আত থেকে বার রাক'আত পর্যন্ত আদায় করা যায়। তাহাজ্জুদ 
সালাতের পরে অন্যতম গুরুত্বপূর্ণ মাসনূন নফল সালাত দোহার সালাত। বিভিন্ন 
সহীহ হাদীসে এ সালাতকে “সালাতুল আওয়াবীন” বা “আল্লাহওয়ালাগণের 
সালাত’ বলে অভিহিত করা হয়েছে। আমাদের দেশে এ সালাত “ইশরাকের 
সালা৩' বা “সূর্যোদয়ের সালাত" বলে পরিচিত। অনেকে সূর্যোদয়ের পরের 
সালাতকে “ইশরাকের সালাত’ এবং পরবর্তী সময়ের সালাতকে ‘দোহা’ বা 
'চাশৃতের সালাত’ বলেন। হাদীস শরীফে 'সালাতুদ দোহা’ বা “দোহার সালাত' 
শব্দটিই ব্যবহার করা হয়েছে ; “ইশরাকের সালাত” শব্দটি হাদীসে পাওয়া যায় 
না। এছাড়া হাদীসে ইশরাক ও দোহার মধ্যে কোনোরূপ পার্থক্য করা হয়নি। 
সূর্যোদয় থেকে দুপুরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় নফল সালাত আদায় করলে 
তা “সালাতুদ দোহা’ বা দোহার সালাত বলে গণ্য হবে। 

যোহর, আসর, মাগরিব ও ইশা'র সালাতের মধ্যবর্তী সময় সীমিত। এক 
দু ঘণ্টার বেশি নয়। কিন্তু ইশা ও ফজর এবং ফজর ও যোহর সালাতের মধ্যবর্তী 
সময় কিছুটা দীর্ঘ, প্রায় ৭/৮ ঘণ্টার ব্যবধান। এজন্য এ দুই সময়ে বিশেষভাবে 
নফল সালাতের মাধ্যমে আল্লাহর যিক্রের নির্দেশ দেওয়া হয়েছে, যেন মুমিনের 
হৃদয় বেশি সময় যিক্র থেকে দূরে না থাকে । এ দুই সময়ের সালাত- “দোহার 
সালাত’ ও ‘তাহাজ্জুদ বা রাতের সালাত’ । এ দুই প্রকার সালাতের বিশেষ গুরুত্ব, 
মর্যাদা ও সাওয়াবের বিষয়ে অনেক সহীহ হাদীস বর্ণিত হয়েছে ।”৫ 

হা bE Ne or SLE 


৪5 4৪. 


DEAL. . 5 Le AE TE ০ hi 
“যে ব্যক্তি ফজরের সালাত জামা'আতে আদায় করে বসে বসে 
আল্লাহর যিক্র করবে সূর্যোদয় পর্যন্ত, এরপর দুই রাক'আত সালাত আদায় 


' ইবনু রাজাব হাম্বালী, জামিউল উলূম ওয়াল হিকাম, পৃ. ৫৪৬। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (৯8)-এর যিক্র ওযীফা ৪৯৬ 


করবে, সে একটি হজ্ব ও একটি ওমরার সাওয়াব অর্জন করবে: পরিপূর্ণ, 
পরিপূর্ণ, পরিপূর্ণ হজ্ব ও ওমরা)।” হাদীসটি হাসান।৮৬ 
আৰু উমামমাহ ও উতবাহ ইবনু আবদ (রা) বলেন, রাসূলুল্লাহ বলেছেন: 


তে 


৮১০ & শি ০৬ Goh ৩ 
০০59 ৮ 4 ৬৩০০০ 0৬ সেভ IOS জে 

“যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করে বসে থাকবে দোহার 
(চাশ্‌তের) সালাত আদায় করা পর্যন্ত, সে একটি পূর্ণ হজ্ব ও একটি পূর্ণ ওমরার 
মতো সাওয়াব পাবে।” হাদীসটি হাসান।৮? 

এভাবে বসতে না পারলেও দোহার সালাত পৃথকভাবে আদায়ের জন্য 
হাদীসে উৎসাহ প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ & নিজে মাঝে মাঝে দোহার 
(চাশতের) সালাত আদায় করতেন। যে কোনো মুসলিম, ফজরের জামাতের 
পরে যিকর করুন বা না করুন, সূর্যোদয়ের পর থেকে ছি-প্রহরের মধ্যে দু/চার 
রাক'আত দোহার সালাত আদায় করলেই বিভিন্ন হাদীসে বর্ণিত অশেষ 
সাওয়াব ও বরকতের আশা করতে পারবেন। 

আমরা জানি যে, যাবতীয় সুন্নাত-নফল সালাত ঘরে আদায় করা 
উত্তম। তবে দোহার সালাতের ক্ষেত্রে একটি ব্যতিক্রম, তা মসজিদে আদায় 
করা ভাল বা ঘরে আদায় করার মতো একই ফযীলতের। যিনি ফজরের পরে 
যিক্রে লিপ্ত থাকবেন তিনি মসজিদেই দোহার সালাত আদায় করবেন। 

দোহার সালাতের ফযীলতের বিষয়ে অনেক সহীহ হাদীস বর্ণিত 
হরেছে। এক হালে আন হ্রাহরা (ন) বরন, 


YS tn lf BE 585 


১935 ৩9 Cath 29৩ ৩9 | 2599 ০৯০ 

“আমার প্রিয়তম বন্ধু (রাসূলুল্লাহ 3%) আমাকে তিনটি বিষয়ের 

উপদেশ দিয়েছেন: (১) প্রত্যেক মাসে তিন দিন সিয়াম পালন, (২) দোহা 

(চাশত)-এর দু রাকআত সালাত আদায় (কারণ তা সালাতুল আওয়াবীন বা 
আল্লাহওয়ালাদের সালাত) এবং (৩) ঘুমানোর আগে বিতর আদায় ।৮৮ 

2৮৯৬৩, সি টিয়ার .) ২/৪৮১, নং ৫৮৬, (ভারতীয় ১/১৩০); 


৮* আলবানী, সহীহুত তারগীব ১/২৬১। 
৮* বুখারী (৩৬-কিতাবুস সাওম, ৫৯-বাব সিয়াম আইয়ামিল বীদ) ২/৬৯৯, নং ১৮৮০ (ভা ১/২৬৬); 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা ৪৯৭ 


অন্যান্য সাহাবী থেকেও বর্ণিত যে, রাসূলুল্লাহ (8) তাদেরকে 
চাশতের নামায নিয়মিত আদায়ের উপদেশ দিয়েছেন। আবু যার (রা) বলেন, 
রাসূলুল্লাহ 3% বলেছেন, মানুষের দেহের প্রত্যেক জোড়া ও গিটের জন্য 
(শুকরিয়াস্বরূপ) প্রতিদিন সকালে দান করা তার জন্য আবশ্যকীয় দায়িতব। ... 
দু রাক'আত দোহার সালাত আদায় করলে দায়িত্ব পালিত হয়ে যাবে।””* 

আব্দুল্লাহ ইবনু আমর (রা) বলেন, রাসূলুল্লাহ (&8%) একটি বাহিনী 
প্রেরণ করেন, তারা খুব দ্রুত অনেক যুদ্ধলব্ধ মালামাল নিয়ে ফিরে আসে । 
মানুষেরা এদের অতি অল্প সময়ে এত বেশি সম্পদ লাভের বিষয়ে আলোচনা 
করতে লাগল । তখন রাসূলুল্লাহ (লু) বলেন : ৃ 
১ ৮০ ৬৩99 UE গতি ৪94৮ তে পর SF 
Hy 4০ is শি পি জী ০ সনি তি ৩ 


পার পা 5 


৮) 51599 ২ 

“আমি কি তোমাদেরকে এর চেয়েও নিকটবর্তী, বেশি সম্পদ লাভ ও 

দ্রুত প্রত্যাবর্তনের অভিযানের কথা বলব না? যে ব্যক্তি ওযু করল, এরপর দোহার 

সালাত আদায় করতে মসজিদে গেল, সে ব্যক্তির অভিযান অধিকতর নিকটবর্তী, 
লন্ধ সম্পদ বেশি এবং ফিরেও আসল তাড়াতাড়ি ৷” হাদীসটি সহীহ ৯, 

' অন্য হাদীসে আবু হুরাইরা রো) বলেন, অনুরূপ এক ঘটনায় যখন 
মানুষেরা এত অল্প সময়ে ও এত সহজে এত বেশি সম্পদ লাভের বিষয়ে বলাবলি 
করতে লাগল, তখন রাসূলুল্লাহ &8) বলেন: “এর চেয়েও দ্রুত ও বেশি লাভ সে 
ব্যক্তির, যে সুন্দর ও পূর্ণভাবে ওযু করল, এরপর মসজিদে গিয়ে ফজরের সালাত 
আদায় করল, তারপর দোহার সালাত আদায় করল, - সে ব্যক্তি এ 
অভিযানকারীগণের চেয়ে কম সময়ে বেশি সম্পদ লাভ করে ফিরে আসল ।৯১ 

উকবা ইবনু আমির (রা) বলেন, রাসূলুল্লাহ ($%) বলেন, আল্লাহ বলেন: 


৬৬ ০ be LS ০৩০ ০০৮ ১৫ এ% AST 


মুসলিম (৬-সালাতিল মুসাফিরীন, ১৩-ইসতিহবাব সালাতিদ্দুহা) ১/৪৯৯, নং ৭২১, ৭২২ (ভারতীয় 
১/২০০); চা আহমদ ২/২৬৫; আলবানী, সহীহত তারগীব ১/১৬২। 

** মুসলিম (৬-সালাতিল মুসাফিরীন, ১৩-ইসতিহবাব সালাতিদুহা) ১/৪৯৮, নং ৭২০ (ভা ১/২৫০)। 

৯* মুসনাদ আহমদ ২/১৭৫, হাইসামী, মাজমাউষ ঘাওয়াইদ ২/২৩৫, আলবানী, সহীহুত তারগীব ১/৩৪৯।. 

৯১ হাদীসটি সহীহ। আলবানী, সহীহুত তারগীব ১/৩৪৯-৩৫০। 

৩২-_ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (48)-এর যিকর ওষীফা ৪৯৮ 


“হে আদম সন্তান, তুমি তোমার দিনের প্রথমভাগে চার রাক'আত 
সালাত আমাকে প্রদান কর, দিনের শেষভাগ পর্যন্ত তোমার জন্য আমি যথেষ্ট 
থাকব (আমার কাছে তাই যথেষ্ট বলে বিবেচিত হবে 1)” হাদীসটি সহীহ ।৯২ 

আবু দারদা (রা) বলেন, রাসূলুল্লাহ (3%) বলেছেন : 
5 

EE EI PT ১ ক ০ hE 
dl জি এ এ] ই PS) 2৯ SE এপ ০3 ৪] ০৮ 

“যে ব্যক্তি দোহার (চোশতের) সালাত দু রাক'আত আদায় করবে সে 
গাফিল বা অমনোযোগী বলে গণ্য হবে না। আর যে চার রাক'আত আদায় 
করবে সে আবিদ বা বেশি বেশি ইবাদতকারী বলে গণ্য হবে । আর যে ছয় 
রাক'আত আদায় করবে তার সে দিনের জন্য আর কিছু দরকার হবে না। আর 
যে ব্যক্তি আট রাক'আত আদায় করবে, তাকে আল্লাহ “কানিতীন' (উচ্চমর্যাদা 
সম্পন্ন ওলী) বান্দাগণের মধ্যে লিখে নিবেন। আর যে ১২ রাকা'আত আদায় 


আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (88) বলেছেন : 
০41 Me ক -- LY ৬ 5১৩ পচ BS 
“একমাত্র 'আউয়াব' [আওয়াবীন] বা বেশি বেশি আল্লাহর যিক্রকারী 
ও তাওবাকারী ছাড়া কেউ দোহার সালাত নিয়মিত পালন করে না। এটি 
“সালাতুল আউয়াবীন' বা আউয়াবদের সালাত ।” হাদীসটি হাসান ।৯ঃ 
আল্লাহ তাবারাকা ও তাআলা আমাদেরকে তার সন্তষ্টি প্রাপ্ত 
“আওয়াবীন' বা প্রিয় যাকিরগণের অন্তর্ভুক্ত করে নিন। আমীন! 


৪. ৪. কর্মব্যস্ত অবস্থার যিক্র 


উপরে আমরা সকালের যিক্রের আলোচনা করেছি। একজন মুমিন 
এভাবে আল্লাহর যিক্র ও দু'আর মাধ্যমে তার দিনের শুভ সূচনা করবেন। 
এরপর স্বভাবতই তাকে কর্মে ব্যস্ত হয়ে পড়তে হবে । সারাদিন ও রাতের কিছু 
*২ মুসনাদ আহমাদ ৪/১৫৩, আলবানী, সহীহুত তারগীবৰ ১/৩৫০। 


৯০ হাইসামী, মাজমাউয যাওয়াইদ ২/২৩৭; আলবানী, সহীহুত তারগীব ১/৩৫১। 
৯৪ ইবনু খুযাইমা, আস-সহীহ ২/২২৮; হাকিম, আল-মুসতাদরাক ১/৪৫৯; আলবানী, সাহীহাহ ২/২০২। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওযীফা ৪৯৯ 


অংশ আমাদের বিভিন্ন কাজেকর্মে ব্যস্ত থাকতে হয়। তবে রাসূলুল্লাহ £-এর 
নির্দেশে অনুসারে আমাদের চেষ্টা করতে হবে, সকল ব্যস্ততার মধ্যেও যেন 
আমাদের জিহ্বা আল্লাহর যিক্রে ব্যস্ত থাকে। 

পূর্ববর্তী অধ্যায়ে আমরা সর্বদা পালনের জন্য বিভিন্ন প্রকার মাসনূন 
যিকর আলোচনা করেছি, যে সকল যিক্র বেশি বেশি পালনের জন্য রাসূলুল্লাহ 
ষ্ উৎসাহ প্রদান করেছেন। যেমন,_ ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’, “দুর্বহানাল্লাহ'”, 
“আল-“হামদু লিল্লাহ', “আল্লাহু আকবার’, 'লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা 
আস'আলুকাল আফিয়্যাহ' ইত্যাদি বাক্য । 

সকল কাজের ফাকে, বিশেষত যখন মুখের কোনো কাজ থাকে না তখন 
যথাসম্ভব মনোযোগ দিয়ে চুপি চুপি এ সকল যিক্রে আমাদের জিহ্বাগুলোকে 
আর্দ্র রাখা প্রয়োজন। এছাড়া নিজের জীবনে আল্লাহর অশেষ রহমতের ও 
নিয়ামতের কথা স্মরণ করা, মনের মধ্যে কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়ে তোলা, 
মনকে আল্লাহর দিকে রুজু করে মনে মনে আল্লাহর কাছে নিজের দুনিয়া বা 
আখেরাতের জন্য প্রার্থনা করা, আল্লাহর বিধান, জান্নাত, জাহান্নাম, মৃত্যু, 
আখিরাত, আল্লাহর মহান রাসূল (ক্র), তার সাহাবীগণ ও অন্যান্য নেককার 
বুজুর্গগণের কথা মনে মনে চিন্তা করাও আল্লাহর যিক্রের অন্ততুক্ত। অযথা 
নীরবে বসে আকাশ-কুসুম কল্পনা করা, মনের বিরক্তি, কষ্ট বা ক্রোধ, হিংসা 
ইত্যাদি উদ্দীপক চিন্তা করা, অন্যান্য মানুষের দোষক্রটি নিয়ে চিন্তা করে নিজের 
মন, আত্মা ও আখেরাত নষ্ট করার চেয়ে এগুলো অনেক ভাল । 

প্রিয় পাঠক, আমাদের মুখ ও বিশেষ করে মন কখনই চুপ থাকে না। 
কোনো না কোনো কিছু নিয়ে মন ব্যস্ত থাকে। সাধারণত ব্যক্তিগত, সামাজিক, 
জাতীয় বা আন্তর্জাতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে 
আমরা অবসর সময়ে, কখনো কখানো ঘণ্টার পর ঘণ্টা অলস চিন্তা করে থাকি। 
আর একটু সুযোগ পেলে ঘণ্টার পর ঘণ্টা এ সকল বিষয় নিয়ে গল্প, আলোচনা বা 
বিতর্ক করে সময় নষ্ট করি। আমরা একটু ভেবে দেখি না যে, আমাদের এ অলস 
চিন্তা বা অর্থহীন আলোচনা, বিতর্ক আমাদের ব্যক্তিগত, সামাজিক বা জাতীয় 
জীবনে কোনো উপকারেই লাগছে না। বরং এগুলো আমাদের প্রভূত ক্ষতি করে। 
সবচেয়ে বড় ক্ষতি অপ্রয়োজনীয় চিন্তা, ব্যথা, বিরক্তি, ক্রোধ, জিদ, হিংসা ইত্যাদি 
আমাদের মনকে ভারাক্রান্ত ও কলুষিত করে । সাথে সাথে আমরা আল্লাহর ধিক্র 
করে অগণিত সাওয়াব ও আল্লাহর সক্তষ্টি অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হই। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিক্র ওযীফা ৫০০ 


একটু চেষ্টা করলেই আমরা এসব ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা 
করতে পারি। মুখ বা মনের অবসর হলেই তাকে আল্লাহর যিক্রে রত করি। 
অনেক সময় বেখেয়ালে মন বিভিন্ন অপ্রয়োজনীয় বিষয়ে অলস চিন্তায় মেতে 
উঠে। যখনই খেয়াল হবে তখনই সেগুলোকে মন থেকে বের করে আল্লাহর 
যিক্রে মুখ ও মনকে বা শুধু মনকে নিয়োজিত করুন। যেমন, আপনি সকালে 
সংবাদ শুনেছেন বা পড়েছেন - অমুক স্থানে বোমাবর্ষণ হয়েছে বা অমুক 
ব্যক্তির মৃত্যু, শাস্তি, পদোন্নতি বা পুরস্কার দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনার 
চিন্তা বা আলোচনা উক্ত বিষয়ে কোনো পরিবর্তন আনবে না। তবুও ভাবতে 
ভাল লাগে । আপনি অফিসে, দোকানে, গাড়িতে, বাড়িতে বা পথে-ঘাটে নিজের 
অজান্তে এ বিষয়টির বিভিন্ন দিক নিয়ে ভাবতে থাকবেন। এক ভাবনা থেকে 
অন্য ভাবনায় সীতার কাটতে থাকবেন। অর্থহীন সময় নষ্ট করবেন। একটু 
অভ্যাস করুন। বারবার মনকে আল্লাহর যিক্রের দিকে ফিরিয়ে আনুন। ইন্শা 
আল্লাহ, এক সময় আপনি আল্লাহর প্রিয় যাকিরে পরিণত হবেন। 

একটি উদাহারণ বিবেচনা করুন - খুলনার এক ব্যক্তি ঢাকায় 
থাকেন। দেশের বাড়িতে তার কোনো নিকট আত্মীয়ের কঠিন অসুস্থতার 
সংবাদ পেয়ে তিনি ব্যস্ত হয়ে দেশে ফিরছেন। ঢাকা থেকে খুলনা পৌছাতে তার 
৮/৯ ঘণ্টা সময় লাগবে । এ দীর্ঘ সময় তিনি স্বভাবতই অত্যন্ত উৎকণ্ঠা ও 
দুশ্চিন্তার মধ্যে কাটাবেন। সারা সময় তার মনে বিভিন্ন অমঙ্গল-চিন্তা ঘুরপাক 
খাবে। কথা বললেও তিনি এ বিষয়ে বিভিন্ন উৎকণ্ঠা প্রকাশ করে কথা বলবেন। 

কিন্তু তার এ উৎকণ্ঠা, দুশ্চিন্তা, অমঙ্গল চিন্তা কি তার বা তার অসুস্থ 
আপনজনের কোনো উপকারে লাগবে? কখনোই না। তিনি মূলত পুরো সময়টি 
নেতিবাচক চিন্তা করে নষ্ট করছেন। তিনি নিজের মনকে নষ্ট করছেন। 
সর্বোপরি আল্লাহর ধিক্রের অমূল্য সুযোগ তিনি নষ্ট করছেন। এ সময় যদি 
তিনি সকল দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আল্লাহর যিক্রে কাটাতেন বা দু'আর মধ্যে 
সময় অতিবাহিত করতেন, তাহলে তিনি সকল দিক থেকে লাভবান হতেন। 

আসলে আমরা অধিকাংশ সময় অলস বা অপ্রয়োজনীয় চিন্তা অথবা 
ভিত্তিহীন দুশ্চিন্তা, উৎকণ্ঠা বা অমঙ্গল-চিন্তা করে সময় নষ্ট করি। একটু অভ্যাস 
করলে আমরা এসকল মূল্যবান সময় আল্লাহর যিক্‌রে ব্যয় করে জাগতিক, 
মানসিক ও পারলৌকিকভাবে অশেষ লাভবান হতে পারি। আল্লাহ আমাদের 
তাওফীক প্রদান করেন, আমীন। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওযীফা ৫০১ 


করতে নির্দেশ দিয়েছেন। (5১5১ ॥, 1,34 4 ০৯১০১ ) বেশি বেশি আল্লাহর 
যিক্রকারী পুরুষ ও নারীগণের জন্য বিশেষ মর্যাদা ও পুরস্কারের ঘোষণা প্রদান 
করেছেন। দাড়িয়ে, বসে ও শুয়ে সর্বাবস্থায় আল্লাহর যিকর করা মুমিনগণের 
বিশেষ পরিচয় হিসেবে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ 2% বেপরোয়াভাবে বেশি 
বেশি আল্লাহর যিক্রকারীগণকে সবচেয়ে অগ্রগামী মুক্তিপ্রাপ্ত মানুষ বলে ঘোষণা 
করেছেন । আসুন আমরা সকলেই চেষ্টা করি তাদের অন্তর্ভুক্ত হওয়ার । 

মহান আল্লাহর পবিত্র দরবারে আমাদের সকাতর আরজি যে, তিনি 
দয়া করে আমাদের অলসতা, অবহেলা ও দুর্বলতা ক্ষমা করেন এবং 
আমাদেরকে তার নবীর (৯) সুন্নাত অনুসারে বেশি বেশি যিক্র করার 
তাওফীক দান করেন; আমীন । 


যিক্র নং ১৪৪: সর্বদা পালনীয় একটি দু'আ 


3০5 ৫১) sl ৯33 গে ০৪৪ 4 

উচ্চারণ: আল্লা-হুম্মাগ্‌ ফিরলী, ওয়ার'হামনী, ওয়াহদিনী, ওয়া “আ- 
ফিনী, ওয়ারযুকনী । 

অর্থ: “হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমাকে 
সঠিক পথে পরিচালিত করুন, আমাকে সার্বিক নিরাপত্তা ও সুস্থতা দান করুন 
এবং আমাকে রিযিক দান করুন ৷” 

আবু মালিক আশ'আরী (রা) তার পিতা আসিম (রা) থেকে বর্ণনা 
করেছেন, কেউ ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ £্ তাকে উপরের বাক্যগুলি 
দিয়ে বেশি বেশি দুআ করতে শেখাতেন।৯৫ 

এ দু'আটি আমাদের জীবনের সকল চাওয়া পাওয়া মিটিয়ে দেয়। 
মুমিনের উচিত সকল ব্যস্ততার মধ্যে এ মুনাজাতটি বলতে থাকা । 

যিক্র নং ১৪৫: বাজার, শহর বা কর্মস্থলের যিক্র 
৩০৫ 2 4? 4০00) এ ০৫ ৫০৮ ও 2৬ dy ও থু ও 


£ ০ পিঠ, বি 


423 eh 95 এ A এস ৮৩ ০৪৭ এ ভা 9৮ জে 


উচ্চারণ ও অর্থ : (পূর্বোক্ত ৩ নং ও ৯৫ নং ধিক্র দেখুন ৷) 
* মুসলিম (৩৮-কিতাবুয যিকর, ১০-বাব ফাদলিত তাহলীল) ৪/২০৭৩, নং ২৬৯৭ (ভারতীয় ২/৩৪৫)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%)-এর যিকর ওষীফা ৫০২ 
উমার ইবনুল খাত্তাব (রা) বলেন, রাসূলুল্লাহ £& বলেছেন, 
বনি . ০৮১৫ ৩৮) Sy এ 9৩ ৮ 
ESET ও এ dG orcs 
“যে ব্যক্তি বাজারে (শহর, বন্দর বা কর্মস্থলে) প্রবেশ করে এ 
যিক্রগুলো বলবে, আল্লাহ তার জন্য দশ লক্ষ সাওয়াব লিখবেন, তার দশ লাখ 
(সাধারণ ছোটখাট) গোনাহ মুছে দিবেন, তার দশ লাখ মর্যাদা বৃদ্ধি করবেন 
এবং তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করবেন ।” 
হাদীসটির সনদে দুর্বলতা আছে। ইমাম বুখারী হাদীসটিকে মুন্কর 
বলেছেন। তবে বিভিন্ন সনদের সমন্বয়ে আলবানী হাদীসটি ‘হাসান' বলেছেন | 
সাধারণত কোনো সহীহ হাদীসে কোনো যিক্র বা আমলের এত 
বেশি সাওয়াবের কথা পাওয়া যায় না। এখানে পাঠক একটু চিন্তা করলেই এ 
অপরিমেয় সাওয়াবের কারণ বুঝতে পারবেন । যে স্থানে আল্লাহর স্মরণ ভুলে 
যাওয়ার সম্ভাবনা বেশি সে স্থানে তার যিক্রের সাওয়াবও বেশি । বাজার, ঘাট, 
শহর, কর্মক্ষেত্র ইত্যাদি স্থানে মানুষের দেহ ও মন স্বভাবতই বিভিন্নমুখী কর্মে 
অত্যন্ত ব্যস্ত থাকে। এ সময়ে যে বান্দা নিজেকে আল্লাহর যিক্রে নিয়োজিত 
রাখতে পারেন তিনি নিঃসন্দেহে এরূপ পুরস্কারের অধিকারী হবেন। 
প্রাচীন যুগে বাজারই ছিল সকল বাণিজ্যিক, সামাজিক ও রাষ্ট্রীয় কর্মের 
কেন্দ্রস্থল । বর্তমানে বাজার বলতে বৃহদার্থে ‘শহর’ বা ‘কর্মক্ষেত্র’ বুঝানো যায়। 
সকল মুমিনের উচিত বাজারে, হাটে, দোকানে, শহরে, অফিসে, কর্মস্থলে বা যে 
কোনো জাগতিক বা সামাজিক ব্যস্ততার স্থানে গমন করলে প্রবেশের সময় এবং 
যতক্ষণ সেস্থুলে অবস্থান করবে ততক্ষণ মাঝে মাঝে এ যিক্রগুলো পাঠ করা। 
যদি মুখে যিকর করতে না পরি তাহলে অন্তত মনে মনে আল্লাহর 
নিয়ামত, বিধান ইত্যাদি স্মরণ করা উচিত। তাবেয়ী আবু উবাইদাহ বলেন: 
“যদি কোনো ব্যক্তি বাজারে থাকে এবং তার মনের মধ্যে আল্লাহর কথা স্মরণ 
করে, তবে সে সালাতে রত আছে বলে গণ্য হবে । যদি সে মনের স্মরণের সাথে 
সাথে ঠোট নাড়াতে (মুখে উচ্চারণ করতে) পারে তাহলে তা হবে উত্তম ।”৯৭ 


৯» সুনানুত তিরমিযী (৪৯-কিতাবুদ্দাআওয়াত, ৩৬-বাব ...ইযা দাখালাস সূক) ৫/৪৯১ (ভারতীয় ২/১৮১); 
ইবন মাজাহ (১২-কিতাবুত্তিজারা, ৪০-বাবুল আসওয়াক) ২/৭৫২ (ভারতীয় ১/১৬১); মুসতাদরাক 
হাকিম ১/৭২১-৭২৩, আলবানী, সহীহুল জামিয় ২/১০৭০, নং ৬২৩১; সহীহুত তারগীব ২/১৪২ । 

" জামিউল উলূম ওয়াল হিকাম পৃ. ৪৪৯। 


৯৭ 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা ৫০৩ 


৪. ৫. যোহর ও আসরের সালাত 

আল্লাহর স্মরণ মানব হৃদয়ের খাদ্য ও মানবাত্মার প্রাণের উৎস । কর্মময় 
ও সংঘাতময় দিনের ব্যস্ততায় ভারাক্রান্ত হয় মানব হৃদয় । হৃদয়ের মধ্যে জমতে 
থাকে উৎকণ্ঠা, দুশ্চিন্তা, বিরক্তি, রাগ, হিংসা, ভয়, অনুরাগ, বেদনা, লোভ, 
কৃপণতা, হতাশা ইত্যাদি বিভিন্নমুখি অনুভুতি যা অত্যন্ত ক্ষতিকর কার্বনের মতো 
আমাদের হৃদয়কে ক্রমান্বয়ে অসুস্থ করে তোলে এবং বিভিন্ন প্রকার অন্যায়, 
অনৈতিক বা ক্ষতিকর কাজে আমাদের উদ্ধুদ্ধ করে। এসকল ক্ষতিকর অনুভবে 
কঠিন ভার থেকে হৃদয়কে মুক্ত করার একমাত্র উপায় আল্লাহর স্মরণ ও প্রার্থনার 
মাধ্যমে মনের আবেগকে তার পবিত্র দরবারে সমর্পণ করা । আর এজন্য মহান 
আল্লাহ বান্দার জন্য ফরয বা অত্যাবশ্যকীয় করেছেন যে, হৃদয়কে কিছু সময়ের, 
জন্য বিশ্বাম ও আহার দেবে সে সালাতের মাধ্যমে । 

আমরা দেখেছি যে, সালাতই সর্বোত্তম যিক্র। পরিপূর্ণ আবেগ ও 
মনোযোগ সহকারে মুমিন তার ব্যস্ততার ফাকে যোহর ও আসরের সালাত 
আদায় করবেন। এরপর সামান্য কিছু সময় আল্লাহর যিক্র আদায় করবেন। 


সাধারণত সালাত শেষ হওয়া মাত্র মুমিন হৃদয় ব্যস্ত হয়ে পড়ে, 
মসজিদ থেকে বের হয়ে কর্মে প্রবেশের জন্য । অনেক সময় সত্যিই কোনো 
জরুরি কাজ তার থাকে । তবে অধিকাংশ ক্ষেত্রে সালাতের পরেই সালাতের 
স্থান ত্যাগের এ অস্থিরতা শয়তানী প্রেরণা । অনেক সময় আমরা দ্রুত মসজিদ 
থেকে বেরিয়ে আসি, কিন্তু মসজিদের বাইরে এসে কোনো বন্ধুর সাথে দেখা 
হলে বা কোনো আকর্ষণীয় কথা বা দৃশ্য পেলে সেখানে অনেক সময় কাটিয়ে 
দিতে অসুবিধা হয় না। এজন্য মুমিনের উচিত সম্ভব হলে অস্থিরতা পরিত্যাগ 

৪. ৫. ১. যোহরের সালাতের পরের যিক্র 
হিসেবে পাচ ওয়াক্ত সালাতের পরের যিক্র-সমূহের আলোচনা করেছি। সেখানে 
আমরা ৩০টি মাসনূন যিক্র উল্লেখ করেছি (যিকর নং ৯৭ নং থেকে ১২৬)। 
যাকির যোহরের পরেও এ িক্রগুলো পালন করবেন। সবগুলো যিক্র পালন 
সম্ভব না হলে কিছু যিক্র বেছে নিয়ে ওযীফা তৈরি করে নিতে হবে। প্রয়োজনে 
ওষীফা তৈরির জন্য কোনো নেককার আলিম বা মুরশিদের সাহায্য গ্রহণ করবেন। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিক্র ওযীফা ৫০৪ 


৪. ৫. ২. আসরের সালাতের পরের ধিক্র 

আসরের সালাতের পর থেকে মাগরিব পর্যন্ত সময় যিক্রের বিশেষ 
সময়। ইতোপূর্বে বিভিন্ন হাদীসে আসর থেকে মাগরিব পর্যন্ত যিক্রে রত 
থাকার অভাবনীয় ফযীলত ও মর্যাদার কথা আমরা দেখেছি । এ সময়ে তিন 
প্রকার যিক্র আদায় করতে হবে। 

প্রথম প্রকার যিকর যা সকল সালাতের পরে পালনীয়। আসরের 
সালাতের পরেও মুমিন যোহরের সালাতের মতো যিকর নং ৯৭ থেকে ধিকর নং 
১২৬ পর্যন্ত ৩০টি যিকর বা সেগুলো থেকে বেছে কিছু যিক্র পালন করবেন। 


দ্বিতীয় প্রকার যিক্র যা রাসূলুল্লাহ (8) বিশেষ করে ফজরের পরে ও 
আসরের পরে নির্দিষ্ট সংখ্যায় পালনের জন্য উৎসাহ প্রদান করেছেন। উপরে 
সকাল-বিকাল ও সকাল-সন্ধ্যার যিকর আলোচনায় যিকর নং ১২৭-এ আমরা 
দেখেছি যে, রাসূলুল্লাহ & ফজরের ও আসরের পরে চারটি মূল তাসবীহ 
একশতবার করে মোট ৪০০ বার যিক্র করার বিশেষ অনুপ্রেরণা দিয়েছেন। 
১০০ বার ‘সুবহানাল্লাহ’, ১০০ বার “আল-হামদুলিল্লাহ', ১০০ বার “আল্লাহু 
আকবার’ ও ১০০ বার “লা- ইলাহা ইল্লাল্লাহ’, অথবা ১০০ বার (লা-ইলাহা 
ইল্পল্লাহ)-র পরিবর্তে ১০০ বার “লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকা লাছ, 
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হআ আলা কুল্লি শাইয়্যিন কাদীর' পড়তে 
হবে। এগুলো পালনে আমাদের সকলেরই সচেষ্ট হওয়া দরকার । 


তৃতীয় প্রকার যিক্র যা রাসূলুল্লাহ £% এ সময়ে গণনাহীনভাবে বেশি 
বেশি পালন করার জন্য উৎসাহ দিয়েছেন। ফজরের সালাতের পরের 
অনির্ধারিত যিক্রের আলোচনার সময় আমরা দেখেছি যে, রাসূলুল্লাহ 
আসরের সালাতের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত ‘সুবহানাল্লাহ’, “আল হামদু লিল্লাহ', 
“লা-ইলাহা ইল্লল্লাহ' ও “আল্লাহু আকবার’ - এ চার প্রকার যিক্রে অবিরত রত 
থাকার উৎসাহ প্রদান করেছেন। 

যাকির উপরের দু প্রকার যিক্র পালনের পরে নিজের সুযোগ ও ক্বালবী 
হালত অনুযায়ী যতক্ষণ ও যত বেশি সম্ভব মনে মনে বা মৃদুস্বরে অর্থের দিকে 
লক্ষ্য রেখে হৃদয়কে আলোড়িত করে এ চারটি বাক্য একত্রে বা পৃথকভাবে যিক্র 
করবেন। সুযোগ থাকলে মাগরিব পর্যন্ত যিক্র করবেন। বিশেষত শুক্রবারের দিন 
সূর্যাস্তের আগের সময়টুকু দু'আ-মুনাজাতে কাটানোর চেষ্টা করবেন। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা ৫০৫ 


৪. ৬. সালাতুল মাগরিব 

মাগরিবের পর পালনীয় যিকরগুলো তিনভাগে ভাগ করা যায়: 

৪. ৬. ১. পাঁচ ওয়াক্ত সালাতের যিকর 

এগুলোর মধ্যে রয়েছে: ফজর ও মাগরিবের পরে পালনীয়: উপরে 
উল্লেখিত ৯৫ নং ও ৯৬ নং দুটি যিক্র, পাচ ওয়াক্ত সালাতের পরে পালনীয়: 
পূর্বোক্ত ৯৭ থেকে ১২৬ নং পর্যন্ত ৩০টি যিক্র এবং সকাল ও সন্ধ্যায় পালনীয় 
ঘিক্র: পূর্বোক্ত ১২৮-১৪৩ নং পর্যন্ত ১৬টি যিক্র এ পর্যায়ে পালনীয় । 

যিকর নং ১৪১ সন্ধ্যায় পাঠ করার সময় (আসবাহনা) বা (সকাল হলো)- 
র স্থলে (আমসাইনা) বা (সন্ধ্যা হলো) এবং হোযাল ইয়াওমি) বা এ দিনের স্থলে 
(হা-যিহিল লাইলাহ) বা এ রাত... বলতে হবে। এতাবে দুআাটি হবে নিয়রপ: 
Y 355 & Sy থু 3 এ) ০9 4) ০০ এটি Ef 
৩10০9 ৪০ ০০06 এ % ০ 49 09 4 4 ৩০ 


পাপা 


১৬৩০০১১৩৬৯৮ ১০৬ 
০০ 2 ৮৮০ JE ৮ ৩২ ৮৮ 5 এ ও 2৪ 44 
০2) ০952) )4। ০৮130 0 ১১৮ 
উচ্চারণ: আমসাইনা- ওয়া আমসাল মুলকু লিল্লা-হ। আল'হামদু 
লিন্না-হ। লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া‘হদাহু, লা- শারীকা লাহু, লাহুল মুলকু, 
ওয়া লাহুল ‘হামদু, ওয়া হুআ “আলা- কুল্লি শাইয়িন কৃাঁদীর। রাবিব, 
আসআলুকা খাইরা মা- ফী হা-যিহিল্লাইলাতি, ওয়া খাইরা মা- বাঁঁদাহা। ওয়া 
আ'‘উযু বিকা মিন শার্রি মা- ফী হা-যিহিল্লাইলাতি, ওয়া শার্রি মা- বা‘দাহা। 
রাব্বি, আ‘উযু বিকা মিনাল কাসালি, ওয়া সূইল কিবার। রাব্বি, আ'উযু বিকা 
মিন “আযা-বিন ফিন্না-রি, ওয়া ‘আযা-বিন ফিল ক্াব্র । 
অর্থ: “সন্ধ্যা হলো, আমাদের জীবনে, আমরা ও সকল বিশ্বরাজ্যে 
সবকিছু আল্লাহর জন্যই রাতের মধ্যে প্রবেশ করলাম । সকল প্রশংসা আল্লাহর । 
আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। রাজত্ব 
তারই এবং প্রশংসা তারই । তিনি সর্বময় ক্ষমতার অধিকারী । হে আমার প্রভু, 
আমি আপনার কাছে চাইছি এ রাতের মধ্যে যত কল্যাণ ও মঙ্গল রয়েছে এবং 


> 


এ ৩2৮০ Hh ob ৪৩ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিক্র ওযীফা ৫০৬ 


এই রাতের পরে যত কল্যাণ রয়েছে তা সবই । এবং আমি আপনার আশ্রয় গ্রহণ 
করছি সকল অমঙ্গল ও অকল্যাণ থেকে যা এ রাতের মধ্যে রয়েছে এবং এ 
রাতের পরে রয়েছে । হে আমার প্রভু, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি অলসতা 
থেকে ও বার্ধক্যের খারাপি থেকে । হে আমার প্রভু, আমি আপনার আশ্রয় গ্রহণ 
করছি জাহান্নামের শাস্তি থেকে এবং কবরের শাস্তি থেকে।” 

৪. ৬. ২. শুধু সন্ধ্যায় পাঠের ধিক্র 

যিক্র নং ১৪৬: সাপ বিচ্ছু থেকে আত্মরক্ষার যিকর 

উচ্চারণ: আযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি, মিন শার্রি মা- 
খালাক্া। 

অর্থ: “আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের আশ্রয় গ্রহণ করছি, তিনি যা 
কিছু সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে ৷” 

আবু হুরাইরা (রা) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ £ট-এর কাছে এসে 
বলে, হে আল্লাহর রাসূল, গত রাতে আমাকে একটি বিষাক্ত বিচ্ছু কামড় 
দিয়েছিল তাতে আমি খুব কষ্ট পেয়েছি । তিনি বলেন, “যদি তুমি সন্ধ্যার সময় 
এ কথা (উপরের দুআটি) বলতে তাহলে তা তোমার কোনো ক্ষতি করতে 
পারত না।” অন্য বর্ণনায় তিনি বলেন: “যদি কেউ সন্ধ্যায় তিন বার এ বাক্যটি 
বলে সে রাতে কোনো বিষ বা দংশন তাকে ক্ষতি করতে পারবে না।”৯৮ 

এছাড়া খাওলা বিনত হাকীম (রো) বলেন, রাসূলুল্লাহ %) বলেছেন, 
যদি কেউ কোনো স্থানে গমন করে বা সফরে কোথাও থামে এবং উপরের 
দু'আটি বলে, তাহলে এঁ স্থান পরিত্যাগের আগে (এ স্থানে অবস্থান রত 
অবস্থায়) কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না।৯* 

৪. ৬. ৩. মাগরিব ও ইশা'র মধ্যবর্তী সময়ে নফল সালাত 

সালাত মুমিনের অন্যতম ইবাদত ও যিক্র। আমরা তৃতীয় অধ্যায়ে নফল 
সালাত প্রসঙ্গে দেখেছি যে, বিভিন্ন হাদীসে রাসূলুল্লাহ (%) বেশি বেশি নফল 
সালাত আদায়ের জন্য উৎসাহ দিয়েছেন। এজন্য নিষিদ্ধ সময় ছাড়া দিনে-রাতে 
যে কোনো সময় মুমিনের উচিত সাধ্যমতো বেশি বেশি নফল সালাত আদায় করা । 
৯৮ মুসলিম (৪৮-কিতাবুয যিকর, ১৬-বাব ফিত তাআওউয মিন সুয়িল কাদা..) ৪/২০৮১, নং ২৭০৯ 


(ভারতীয় ২/৩৪৭); নাবাবী, আল-আযকার, পৃ. ১১৯; আলবানী, সহীহুত তারগীব ১/৩৪০। 
৯ মুসলিম (পূর্বোক্ত কিতাব ও অধ্যায়) ৪/২০৮০-২০৮১, নং ২৭০৮ (ভারতীয় ১/১৯৩)। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা ৫০৭ 


নফল সালাত আদায়ের বিশেষ সময় রাত । মাগরিব থেকে ইশা পর্যন্ত 
সময় রাতের অংশ । কোনো কোনো যয়ীফ হাদীসে বলা হয়েছে, মাগরিব থেকে 
ইশা পর্যন্ত যে সালাত আদায় করা হয় তা “সালাতুল আওয়াবীন' অর্থাৎ “বেশি 
বেশি তাওবাকারীগণের সালাত' । আমরা উপরের সহীহ হাদীসগুলোতে দেখেছি 
যে, চাশত বা “দোহা"র সালাতকে “সালাতুল আওয়াবীন' বলা হয়েছে। 

সর্বাবস্থায় মাগরিব থেকে ইশা পর্যন্ত এ সময়ে রাসূলুল্লাহ (8) নিজে ও 
তার সাহাবীগণ বেশি বেশি নফল সালাত আদায় করতেন বলে সহীহ হাদীসে 
বর্ণিত হয়েছে। হুযাইফা (রা) বলেন, “আমি রাসূলুল্লাহ (3%) -এর কাছে এসে 
তার সাথে মাগরিবের সালাত আদায় করলাম। তিনি মাগরিবের পরে ইশা'র 
সালাত পৰ্যন্ত নফল সালাতে রত থাকলেন ।” হাদীসটি সহীহ ।১০* আনাস (রো) 
বলেন, “সাহাবায়ে কেরাম মাগরিব ও ইশা'র মধ্যবর্তী সময়ে সজাগ থেকে 
অপেক্ষা করতেন এবং নফল সালাত আদায় করতেন।” হাদীসটি সহীহ ।১০১ 
হাসান বসরী বলতেন, মাগরিব ও ইশা'র মধ্যবর্তী সময়ের সালাতও রাতের 
সালাত বা তাহাজ্জুদের সালাত বলে গণ্য হবে ।১২ বিভিন্ন হাদীসে আমরা 
দেখতে পাই যে, কোনো কোনো সাহাবী তাবেয়ীগণকে এ সময়ে সালাত 
আদায়ের জন্য উৎসাহ প্রদান করতেন ।১০৩ 

এ সময়ে কত রাক'আত সালাত আদায় করতে হবে সে বিষয়ে 
কোনো সহীহ হাদীস নেই। উপরের সহীহ হাদীসগুলো থেকে আমরা বুঝতে 
পারি যে, মুমিন নিজের সুবিধা ও সাধ্যমতো এ সময়ে নফল সালাত আদায় 
করবেন। সম্ভব হলে মাগরিব থেকে ইশা পর্যন্ত পুরো সময় সালাতে কাটাবেন। 
না হলে যত সময় এবং যত রাক'আত পারেন আদায় করবেন । ২, ৪, ৬, ৮ বা 
অনুরূপ রাক'আত ওষীফা হিসেবে নির্ধারিত করে নেয়া উত্তম। 

কিছু যয়ীফ হাদীসে এ সময়ে ৪, ৬, ১০ বা ২০ রাক'আত সালাত 
আদায়ের বিশেষ ফযীলতের কথা বলা হয়েছে। যেমন, যে ব্যক্তি এ সময়ে ৪ 
রাক'আত সালাত আদায় করবে, সে এক যুদ্ধের পর আরেক যুদ্ধে জিহাদ করার 
সাওয়াব পাবে । যে ব্যক্তি মাগরিবের পরে কোনো কথা বলার আগে ৬ রাক'আত 
সালাত আদায় করবে তার ৫০ বছরের গোনাহ ক্ষমা করা হবে। অথবা তার 
১০০ ইবনু আবী শাইবা, মুসান্নাফ ২/১৫, TO ৫/৮০, সহীহুত তারগীব ১/৩১৩ । 
১০৯ আবূ দাউদ (কিতাবুস সালাত: কিয়ামুল্লাইল, বাব ওয়াক্ত কিয়ামির্নাবিয়্য) ২/৩৬, নং ১৩২১ (ভারতীয় 

টা আলবানী, সহীহৃত তারণীব ১/৩১৩। 


১৮২ আবূ দাউদ: প্রাগুক্ত; "ইবনু আৰী শাইবা, আল-মুসান্নাক ২/১৫; আলবানী, সহীহুত তারগীব ১/৩১৩। 
১০০ মুসান্নাফু ইবনু আবী শাইবা ২/১৪-১৬। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &8)-এর যিক্র ওষীফা ৫০৮ 


সকল গোনাহ ক্ষমা করা হবে। অন্য বর্ণনায় - সে ১২ বছর ইবাদত করার 
সমপরিমাণ সাওয়াব অর্জন করবে। যে ব্যক্তি এ সময়ে ১০ রাক'আত সালাত 
আদায় করবে, তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করা হবে। যে ব্যক্তি এ সময়ে ২০ 
এসকল হাদীস সবই বানোয়াট বা অত্যন্ত যয়ীফ সনদে বর্ণিত।১০৪ 

আমরা “এহইয়াউস সুনান’ গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছি যে, কোনো 
কোনো মুহাদ্দিস যয়ীফ হাদীস পালন করা সর্বোতভাবে নিষেধ করেছেন। পক্ষান্তরে 
অধিকাংশ ফকীহ ও মুহাদ্দিস বলেছেন, যয়ীফ হাদীসকে রাসূলুল্লাহ ₹%-এর কথা 
হিসেবে বিশ্বাস না করে সাবধানতামূলকভাবে পালন করা যায়, যদি তা বেশি 
যয়ীফ না হয় এবং কোনো সহীহ হাদীসের আওতায় পড়ে ।৯৫ এখানে সহীহ 
হাদীসে প্রমাণিত খে, এ সময়ে নফল সালাত বেশি বেশি আদায় করা সুন্নাত। 
রাক'আত নির্ধারণের বিষয়ে কোনো সহীহ হাদীস নেই। এখন যাকির ৪, ৬, ১০ 
রাক'আত সালাত নিয়মিত আদায় করতে পারেন এ নিয়্যাতে যে, যয়ীফ হাদীসের 
সাওয়াব না পেলেও এ সময়ে সালাত আদায়ের সাওয়াব তো পাব, ইন্শা আল্লাহ। 


৪. ৭. সালাতুল ইশা 


সালাতুল ইশার পরের ওযীফা দু পর্যায়ের: (১) সালাতুল ইশার পরের 
ওযীফা এবং (২) ইশার পর থেকে বিছানায় শোয়ার পূর্ব পর্যন্ত সময়ের ওযীফা । 


৪. ৭. ১. সালাতুল ইশার পরের যিক্র 

ইশা'র সালাতের পরে পাঁচ ওয়াক্ত সালাতের পরে আদায়কৃত 
ওযীফাগুলো পালন করতে হবে। পূর্বোক্ত ৯৭ থেকে ১২৬ নং পর্যন্ত ৩০টি 
যিক্র বা সেগুলি থেকে বেছে কিছু যিক্র এ পর্যায়ে পালন করবেন। 


৪. ৭. ২. ইশার পরে রাতের ওযীফা: দরুদ ও কুরআন 


মুমিনের নফল ইবাদতের মূল সময় রাত। সাহাবী-তাবেয়ীগণ রাতে 
তাহাজ্জুদের সালাত, কুরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দু'আ ইত্যাদির ওযীফা 
নির্ধারিত করে রাখতেন । এগুলো তারা যত্রুসহকারে নিয়মিত পালন করতেন ।১০৬ 


১০ তিরমিযী (আবওয়াবুস সালাত, ২০৪-বাব..ফাদলিত তাতাওউ ও সিত্বি রাকাআত) ২/২৯৮, নং ৪৩৫ 
(ভারতীয় ১/৯৮), ইবনুল মুবারাক, আয-যুহদ, পৃ. 88৫-৪৪৬; ইবনু আবী শাইবা, আল-মুসান্নাফ 
২/১৪-১৫; বাইহাকী, আস-সুনানুল কুবরা ৩/১৯; শু'আবুল ঈমান ৩/১৩৩; শাওকানী, নাইলুল 
আউতার ৩/৬৫-৬৭, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ২/২৩০। 

১৫ এহইয়াউস সুনান, পৃষ্ঠা ১৯০-১৯১। 

১০৬ মুসান্নাফু ইবন আবী শাইবা ৬/১৪৩, মারওয়াষী, মুখতাসারু কিতাবিল বিতর ১/১৭৩। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওযীফা ৫০৯ 


ইশা'র সালাতের পরেই রাতের প্রথম অংশ । এ সময়ে যে ইবাদত করা 
হয় তা রাতের ইবাদত বলে গণ্য । কোনো যাকির যদি শেষ রাতে বেশি সময় 
পাবেন না বলে মনে করেন তাহলে তার ওধীফার একটি অংশ এ সময়ে পালন 
করতে পারেন। এতেও রাতের ওষীফার সাওয়াব পাওয়া যাবে। এ সময়ে 
নির্ধারিত পরিমাণ কুরআন পাঠ, সালাত পাঠ, দু'আ ও মুনাজাত ওযীফা করে নিতে 
পারেন। উপরে আমরা বেশি বেশি পালন করার মতো যিক্রগুলো উল্লেখ করেছি। 
এসময়ে সেগুলো থেকে কিছু নির্ধারিত করে ওযীফা হিসেবে পালন করা উচিত। 


৪. ৮. শয়নের ধিক্র 


যিক্রের একটি বিশেষ সময় ঘুমানোর পূর্বে বিছানায় শুয়ে । আমরা 
ইতঃপুবে হাদীস শরীফে দেখেছি যে, কেউ যদি কখনো শয়ন করে সে শয়নের 
মধ্যে আল্লাহর যিক্র না করে তাহলে সে শয়ন তার জন্য ক্ষতির কারণ হবে। 
অন্য হাদীসে জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ £ঃ্ বলেছেন: 
১৩৭ 020 04 ১৩০৪০ 55 ID ০০ এ! SIH সু 059) এ 
..১ 4৭ 5986 ০450 Bt 75190 পুল ০৫ 03১ ০০৭ 

“যখন কেউ বিছানায় শয়ন করে তখন একজন ফিরিশতা ও একজন 
শয়তান তার কাছে আসে । ফিরিশতা বলে: কল্যাণ ও মঙ্গল দিয়ে (দিনের) 
সমাপ্তি কর। আর শয়তান বলে : অকল্যাণ দিয়ে সমাপ্তি কর । যদি এ ব্যক্তি 
আল্লাহর যিক্র করে নিদ্রা যায় তাহলে সারারাত এ ফিরিশতা তাকে দেখাশুনা 
ও হেফাযত করেন ।” হাদীসটির সনদের রাবীগণ নির্ভরযোগ্য 1১০৭ 

এ সময়ে রাসূলুল্লাহ %% বিভিন্ন প্রকারের যিকর করতেন এবং করতে 
শিক্ষা দিয়েছেন। দু'আগুলো অত্যন্ত আকর্ষণীয়, কিন্ত আমাদের জন্য মুখস্থ করা 
বা পালন করা কষ্ট হবে মনে করে এখানে অল্প কয়েকটি দু'আ উল্লেখ করছি। 
এছাড়া কিছু মাসনূন যিক্র এখানে উল্লেখ করা হলো । 

১. যিক্র নং ১৪৭: ১০০ তাসবীহ 

৩৩ ‘সুবহানাল্লাহ’, ৩৩ “আল-হামদু লিল্লাহ', ৩৪ ‘আল্লাহু আকবার’ 

ফাতেমা (রা) নিজের হাতে যাতা ঘুরিয়ে ও সংসারের সকল কর্ম একা 
করতে কষ্ট পেতেন। আলী (রা) তাকে পরামর্শ দেন যে, তোমার আব্বার কাছে 
যুদ্ধলব্ধ একটি দাসী চাও, যে তোমাকে সংসার কর্মে সাহায্য করবে। তিনি 


১০৭ সহীহ ইবনু হিব্বান ২/৩৪৩; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১২০, মাওয়ারিদুঘ যামআন ৭/৩৮০- 
৩৯০, নাবাবী, আল-আবকার, পৃ. ১৪১। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%%)-এর যিক্র ওষীফা ৫১০ 


রাসূলুল্লাহ (8) -এর সাথে দেখা করতে এসে তাকে না পেয়ে ফিরে যান। রাত্রে 
তারা বিছানায় শুয়ে পড়লে রাসূলুল্লাহ &্ তাদের কাছে আসেন। তিনি বলেন, 
“আমার আসহাবে সুফফার দরিদ্র সাহাবীগণকে বাদ দিয়ে তোমাকে কোনো দাসী 
দিতে পারব না। তবে দাসীর চেয়েও উত্তম বিষয় তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। 
তোমরা যখন বিছানায় শুয়ে পড়বে তখন ৩৩ বার “সুবহানাল্লাহ , ৩৩ বার 
“আল-হামদু লিল্লাহ' এবং ৩৪ বার ‘আল্লাহু আকবার’ বলবে।”১০৮ 

আবুল্লাহ ইবনু আমর (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেন, “কোনো 
মুসলিম যদি দু'টি কাজ নিয়মিত করতে পারে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। 
কাজ দু'টি খুবই সহজ কিন্তু করার মানুষ খুব কম প্রথম, প্রত্যেক সালাতের পরে 
১০ বার ‘সুবহানাল্লাহ’, ১০ বার “আল-হামদু লিল্লাহ' ও ১০ বার ‘আল্লাহু আকবার" 
বলবে । এতে ১৫০ বার জিহ্বার যিকর হবে এবং আমলনামায় বা মীযানে ১৫০০ 
সাওয়াব হবে। দ্বিতীয়, বিছানায় শয়ন করার পরে ৩৪ বার “আল্লাহু আকবার’, ৩৩ 
বার “আল-হামদু লিল্লাহ' ও ৩৩ বার ‘সুবহানাল্লাহ’ বলবে । এতে মুখে ১০০ বার 
ও মীযানে ১০০০ বার হবে।” রাসূলুল্লাহ ষ্ আঙ্গুলে গুণে গুণে তা দেখান। 
সাহাবীগণ প্রশ্ন করেন : “এ দু'টি কর্ম সহজ হওয়া সত্বেও পালনকারী কম কেন ?” 
তিনি উত্তরে বলেন : “কেউ শুয়ে পড়লে শয়তান এসে এগুলো বলার আগেই ঘুম 
পাড়িয়ে দেয়। সালাতের পরে এগুলি বলার আগেই তাকে তার বিভিন্ন কথা মনে 
করিয়ে দেয়।” হাদীসটি সহীহ ।১০৯ 

২. যিক্র নং ১৪৮: আয়াতুল কুরসী 

আবু হুরাইরা (রা) বর্ণিত হাদীস থেকে আমরা জানতে পারি যে, কেউ 
পক্ষ থেকে তাকে হেফাযত করা হয় এবং কোনো শয়তান তার কাছে আসতে 
পারে না।১১০ 

৩. যিকর নং ১৪৯: সুরা বাকারার শেষ দু আয়াত 

আবু মাস'উদ (রা) বলেন, রাসূলুল্লাহ (৪) বলেছেন, যদি কেউ রাতে 
সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে তাহলে তা তার জন্য যথেষ্ট হবে।১১১ 


১৮ বুখারী (৬১-কিতাবুল খুমুস, ৬-বাবুদ্দালীল আলা আন্নাল খুমুস..) ৩/১১৩৩ (ভারতীয় ২/৩৫০); 
মুসলিম (৪৮-কিতাবৃয যিকর, ১৯-বাবৃত তাসবীহ আওয়ালান্নাহার..) ৪/২০৯১ (ভা ২/৩৫১)। 

১০» আবূ দাউদ (কিতাবুল আদাব, বাবুন ফিত-তাসবীহ ইনদান্নাওম) ৪/৩১৬, নং ৫০৬৫ (ভা ২/৬৯০); 
সহীহ ইবনু হিব্বান ৫/৩৫৪; আলবানী, সহীহুত তারগীব ১/৩২১-৩২২। 

১১০ বুখারী (৪৫-কিতাবুল ওয়াকালা, ১০-বাব ইযা ওয়াক্কালা রাজুলান..) ২/৮১২ (ভা ১/৩০৯)। 

১১১ বুখারী (৬৭-কিতাবুল মাগাবী, ৯-বাব শুহুদিল মালায়িকাতি বাদরান) ৪/১৪৭২ (ভা ২/৫৭২); মুসলিম 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওযীফা ৫১১ 


৪. যিকর নং ১৫০: সুরা কাফিরূন 

নাওফাল আল-আশজায়ী (রা) বলেন, রাসূলুল্লাহ %% আমাকে 
বলেছেন, তুমি সূরা “কাফিরূন' পড়ে ঘুমাবে, এ শির্ক থেকে তোমার বিমুক্তি। 
হাদীসটি হাসান। এ অর্থে ইবনু আব্বাস (রা) থেকে আরেকটি হাদীস হাসান 
সনদে বর্ণিত হয়েছে।১১২ 

৫. যিকর নং ১৫১: সুরা ইখলাস 

আবু সাঈদ খুদরী (রা) বলেন, নবীজী প্র তার সাহাবীগণকে বললেন: 
তোমরা কি পারবে না রাতে কুরআনের একতৃতীয়াংশ তিলাওয়াত করতে? 
বিষয়টি তাদের কাছে কষ্টকর মনে হলো। তীরা বললেন: হে আল্লাহর রাসূল, 
আমাদের মধ্যে কে-ই বা তা পারবে? তখন তিনি বলেন: “কুল হুআল্লাহু আহাদ্‌” 
সূরাটি কুরআনের এক তৃতীয়াংশ ।'১১৩ 

৬. যিকর নং ১৫২: ইখলাস, ফালাক ও নাস একত্রে (৩ বার) 

দুই হাত একত্র করে এ সুরাগুলো পাঠ করে হাতে ফুঁ দিয়ে হাত দুটি 
যথাসম্ভব শরীরের সর্বত্র বুলানো। - এভাবে ৩ বার। আয়েশা (রা) বলেন, 
“রাসূলুল্লাহ ঞ্ প্রতি রাতে বিছানায় গমনের পরে তীর মুবারক দু'টি হাত 
একত্রিত করে তাতে ফুঁ দিতেন এবং তাতে উপরের তিনটি সূরা পাঠ করতেন। 
এরপর শরীরের যতটুকু সম্ভব স্থান দুই হাত দিয়ে মোছেহ করতেন । মাথা, মুখ 
ও শরীরের সামনের দিক থেকে শুরু করতেন - এভাবে ৩ বার করতেন ।”১১৪ 


৭. যিক্র নং ১৫৩: সূরা বনী ইসরাঈল (১৭ নং সূরা) 

৮. যিক্র নং ১৫৪: সূরা সাজদা, (৩২ নং সূরা) 

৯. যিকর নং ১৫৫ : সূরা যুমার (৩৯ নং সূরা) 

১০. যিক্র নং ১৫৬: সূরা মুলক (৬৭ নং সূরা) 

জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ (88) সূরা সাজদাহ ও সূরা মুলক 
তিলাওয়াত না করে ঘুমাতেন না। আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ %% সূরা 
বানী ইসরাঈল ও সূরা যুমার তিলাওয়াত না করে ঘুমাতেন না। অন্য হাদীসে 


(৬-সালাতিল মুসাফিরীন, ৪৩-বাব ফাদলিল ফাতিহা..) ১/৫৫৪-৫৫৫ (ভা ১/২৭১)। 
১২ তিরমিযী (৪৯-কিতাবুদ্দাআওয়াত, ২২-বাব) ৫/৪৭৪, নং ৩৪০৩ (ভারতীয় ২/১৭৭); আবূ দাউদ 
কিতাবুল আদাব, বাব মা ইউকারু ইনদান নাওম) ৪/৩১৫, নং ৫০৫৫ (ভা ২/৬৮৯); সহীহ ইবনু 
ডি ৩/৭০, হাইসামী, মাজমাউষ যাওয়াইদ ১০/১২১, নাবাবী, আল-আযকার, পৃ. ১৩৯ ৷ 
১১০ বুখারী (৬৯-কিতাব ফাদায়িলিল কুরআন, ১৩-বাব ফাদল কুল হুওয়াল্লাহু আহাদ) ৪/১৯১৬ (ভা 
২/৭৫০); মুসলিম (৬-সালাতিল মুসাফিরীন, ৪৫-ফাদল কিরাআত) ১/৫৫৬ (ভা ১/২৭১)। 
৯১৪ বুখারী (৬৯-কিতাব ফাদায়িলিল কুরআন, ১৪-বাব ফাদলিল মুআওয়িফাত) ৪/১৯১৬ (ভা ২/৭৫০)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&৪)-এর যিক্র ওযীফা ৫১২ 


আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ £ প্রত্যেক রাতে সূরা সাজদাহ ও সূরা যুমার 
পাঠ করতেন। হাদীসগুলো সহীহ ।*** 

১১. যিকর নং ১৫৭: হেফাযত ও খাণমুক্তির দুআ | 
এ) ৯৮৮০) FAL 505 P58 (০09 20 ED ali 
০৪৮0 28) 82981 J 4০00 All 06 ih YE ০, 
চি I EH Lah ০৩ dT CH ১১৪455৮০৩1৯ 
LE ০০9১ 7১5 উঠি es BI x5) ত, ৮২০ US 
520 ০ CH HME ah ee UB B ৮৮ শত গল 

উচ্চারণ: আল্লা-হুম্মা, রাব্বাস সামা-ওয়া-তি, ওয়ারাববাল আরদি 
ওয়ারাব্বাল “আরশিল ‘আযীম । রাব্বানা- ওয়ারাব্বা কুল্লি শাইয়িন, ফা-লিকিল 
হাব্বি ওয়ান নাওয়া-। ওয়া মুনযিলাত তাওরা-তি ওয়াল ইনজীলি ওয়াল 
ফুরকা-ন। আ'উযু বিকা মিন শার্রি কুল্লি শাইয়িন আনতা আ-খিযুম বিনা- 
সিয়্যাতিহী। আল্লা-হুম্মা, আনতাল আউআলু, ফালাইসা কাবলাকা শাইউন। 
ওয়া আনতাল আ-খিরু ফালাইসা বা"দাকা শাইউন। ওয়া আনতায যা-হিরু 
ফালাইসা ফাউক্বাকা শাইউন। ওয়া আনতাল বা-তিনু ফালাইসা দূনাকা 
শাইউন। ইকদ্বি আন্াদ দাইনা ওয়া আগনিনা- মিনাল ফাকৃর ৷ 

অর্থ: “হে আল্লাহ, আসমানসমূহ ও জমিনের প্রভু এবং মহান আরশের 
প্রভু, আমাদের প্রভু এবং সবকিছুর প্রভু, যিনি অঙ্কুরিত করেন শস্য বীজ ও 
আটি, যিনি নাধিল করেছেন তাওরাত, ইঞ্জিল ও ফুরকান; আমি আশ্রয় গ্রহণ 
করছি আপনার কাছে আপনার নিয়ন্ত্রণে যা কিছু রয়েছে সবকিছুর অকল্যাণ ও 
অমঙ্গল থেকে । হে আল্লাহ, আপনিই প্রথম, আপনার পূর্বে আর কিছুই নেই। 
এবং আপনিই শেষ, আপনার পরে আর কিছুই নেই। এবং আপনিই প্রকাশ্য, 
আপনার উপরে আর কিছুই নেই। এবং আপনিই গোপন, আপনার নিম্নে আর 
কিছুই নেই । আপনি আমাদের ঝণমুক্ত করুন এবং আমাদেরকে দারিদ্ব্য থেকে 
মুক্তি দিয়ে সচ্ছলতা প্রদান করুন।” 

আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ 3% আমাদেরকে বিছানায় শয়ন 
28035255729 


« তিরমিযী (৪৬-ফাদায়িলিল কুরআন, ৯-বাব...সূরাতিল মুলক ও ২১-বাব) ৫/১৫২ ও ১৬৬ (ভা 
২/১১৭), মুসনাদ আবী ইয়ালা ৮/১০৬, ২০৩, আলবানী, সহীহুল জামি ২/৮৭৯। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওযীফা ৫১৩ 


বর্ণনায় তিনি বলেন, ফাতিমা (রা) তার কাছে খাদিমা চাইলে তিনি তাকে 
দু'আটি শিখিয়ে দেন ।১১৬ 
১২. যিক্র নং ১৫৮: 


ত 5251 ০! 20 ৩9 এ ভাস ns ৮ al 
০৮৩০০ Bs « 42161555515 ১ ৫০১3 


উচ্চারণ: বিসমিকা রাব্বী ওয়াদ্বা-তু জানবী ওয়াবিকা আরফা'উহু। ইন 
আমসাকতা নাফসী ফার“হামহা-। ওয়াইন আরসালতাহা- ফা“হফাযহা বিমা- 
তা“হফাযু বিহী “ইবা-দাকাস সালিহীন। 

অর্থ: “হে আল্লাহ, আপনার নাম নিয়ে আমার পার্শ (বিছানায়) 
রাখলাম এবং আপনার নামেই তাকে উঠাব। আপনি যদি আমার আত্মাকে 
রেখে দেন (মৃত্যু দান করেন) তাহলে তাকে রহমত করবেন। আর যদি তাকে 
ছেড়ে দেন (ঘুমের পরে আবার জেগে উঠি) তাহলে আপনি তাকে হেফাযত 
করবেন যেভাবে আপনার নেককার বান্দাগণকে হেফাযত করেন।” 

আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ 2% বলেছেন, তোমরা যখন 
বিছানায় শয়ন করতে যাবে তখন নিজের পোশাক দিয়ে হলেও বিছানাটি ঝেড়ে 
নেবে ... এরপর বলবে : (উপরের দুআ) 1১১৭ 

১৩. যিক্র নং ১৫৯: পূর্বোক্ত ৭৮ নং িক্র (৩ বার) 

১৩০ ০৩ EY ৬৪৭০ ১5 li 


উচ্চারণ: আল্লা-হুম্মা কৃনী “আযা-বাকা ইয়াওমা তার্ব'আসু ইবা-দাকা। 
অর্থ : “হে আল্লাহ, আমাকে রক্ষা করুন আপনার শাস্তি থেকে যেদিন 
আপনি পুনরুথিত করবেন আপনার বান্দাগণকে ।” 
বারা ইবন আযিব (রা) বলেন: “রাসূলুল্লাহ পট ঘুমানোর সময় তার 
ডান হাত গালের নিচে রাখতেন। এরপর উপর্যুক্ত দু'আটি বলতেন ৷” হাদীসটি 
সহীহ। এক বর্ণনায় তিনি দুআটি ৩ বার বলতেন।১৯৮ আমরা দেখেছি যে, 
রাসূলুল্লাহ ক ফরয সালাতের পরেও এ দু'আটি বলতেন! 
১১৬ মুসলিম (৪৮-কিতাবুয যিকর, ১৭-বাব মা ইয়াকুলু ইনদান নাওমি) ৪/২০৮৪ (ভারতীয় ২/৩৪৮)। 
১১৭ (৮৩- , ১২-বাবুত তাআওউয..) ৫/২৩২৯ (ভা ২/৯৩৫); মুসলিম (৪৮-কিতাবুয 
১১৭ -বাব মা ইয়াকুলু ইনদান নাওমি) ৪/২০৮৪, নং ২৭১৪ (ভা ২/৩৪৯)। 
» তিরমিযী (৪৯-কিতাবুদ্দাআওয়াত, ১৮-বাব) ৫/৪৩৯, নং ৩৩৯৮ € ২/১৭৭), রা 


(কিতাবুল আদাব, বাব মা ইউকালু ইনদান নাওম) ৪/৩১২, নং ৫০৪৫ (ভা ২/৬৮৮); 
মাওয়ারিদুষ যামআন ৭/৩৭০-৩৭১, নাবাবী, আল-আযকার পৃ. ১৩৭। 


৩৩__ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিক্র ওষীফা ৫১৪ 
১৪. যিকর নং ১৬০: 
পঠিত ০8৩ ছে ০৩০ wo ০৮১০৩ 
উচ্চারণ : বিসমিকা রাব্বী, ওয়াছা“জ্তু জানবী, ফাগফির লী যাস্বী। 
অর্থ : “হে আমার প্রভু, আপনারই নামে "শয়ন করলাম। আপনি 
আমার গোনাহ ক্ষমা করে দিন।” 
আব্দুল্লাহ ইবনু আমর (রা) বলেন, নবীজী (4) যখন বিছানায় ঘুমের 
জন্য শয়ন করতেন, তখন উপরোল্লেখিত দু'আটি বলতেন। হাদীসটি হাসান ।১১৯ 
১৫. যিকর নং ১৬১: 
উচ্চারণ : বিসমিকা, আল্লা-হুম্মা, লি f 
অর্থ: “আপনারই নামে, হে আল্লাহ, আমি মৃত্যুবরণ করি এবং জীবিত 
হই।” ্‌ 
- হুযাইফা (রা) বলেন, রাসূলুল্লাহ (%) ঘুমানোর এরাদা করলে এ 
যিক্রটি বলতেন ।১২০ 
১৬. যিকর নং ১৬২: 
৩. 2০৮ 2৫৩ 79 LUST (৩০০ এ 5৫ 4) 4৩০] 
| ্‌ ০৪532 4 এ 
উচ্চারণ: আল'হামদু লিল্লা-হিল্লাধী আর্ত“আমানা- ওয়া সাকা- না-, 
ওয়াকাফা-না- ওয়া আ-ওয়া- না-। ফাকাম মিম্মান লা- কা-ফিয়া লাহু ওয়ালা- 
মু‘অ্ওয়ী । 
অর্থ: “সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে খাদ্য দান 
করেছেন, পানীয় দান করেছেন, সকল অভাব মিটিয়েছেন এবং আশ্রয় দান 
করেছেন। কত মানুষ আছে, যাদের অভাব মেটানোর বা আশ্রয় প্রদানের কেউ 
নেই।” 
আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ & যখন বিছানায় শয়ন করতেন তখন 
এ দু'আটি বলতেন ।১২১ 


১১৯ মুসনাদ আহমদ ২/১৭৩, হাইসায়ী, মাজমাউয যাওয়াইদ ১০/১২৩। 
2 (৮৩- , ১৫-বাব মা ইয়াকুলু ইযা আসবাহা) ৫/২৩৩০ (ভা ২/৯৩৬) ৷ 
১২ মুসলিম (৪৮-কিতাবুয যিকর, ১৭-বাব মা ইয়াকৃলু ইনদান নাওম) ৪/২০৮৫ (ভারতীয় ২/৩৪৮)। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা ৫১৫ 
১৭. যিক্র নং ১৬৩: 
.. ১৮০৫ SLL 9৮৬ 5 5525 CHIE « “lh 
“(পূর্বোক্ত ১৪২ নং যিক্র) আমরা দেখেছি যে, রাসূলুল্লাহ (%) এ 


দুআটি সকালে, সন্ধ্যায় ও শয়নের পরে পাঠের জন্য শিক্ষা দিয়েছিলেন। 
১৮. যিক্র নং ১৬৪: fl 
১১ ০৩০ পপ ২ ঠনিিক পা ক পপ ক কত a anf S90 
৮6101 ৩৮ 232 ৮৪২19 Sry ET ভিসি ০৭ (0 
১৩ 894 08 1 HS hs ৪০ এ পপ i 
০০ € ৮ tb ৫ ০০ ০০80 
উচ্চারণ : আল্লা-হুম্মা, আমতি“জ্নী বিসমা“ঈ, ওয়াবাসারী, ওয়াজ্‌- 
“আলহুমাল ওয়া-রিসা মিন্নী ৷ আল্লা-হুমান্-সুরনী “আলা- ‘আদুও্ঈ, ওয়া আরিনী 
ফীহি সা'রী। আল্লা-হুম্মা, ইন্নী আ'উষু বিকা মিন গালাবাতিদ দাইনি, ওয়া 
মিনাল জু’ই, ফাইন্নাহু বি“সাদ্ছ্াজী'য় । 

অর্থ : “হে আল্লাহ, আমরণ আমার শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি অক্ষুণ্ন ও 
নিরাপদ রাখুন। হে আল্লাহ, আমাকে আমার শত্রুর বিরুদ্ধে সাহায্য করুন এবং 
তার জুলুমের প্রতিশোধ গ্রহণ করে আমাকে দেখান। হে আল্লাহ, আমি ঝণের 
বোঝা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি এবং ক্ষুধা থেকে ; নিশ্চয় ক্ষুধা 
অত্যন্ত নিকৃষ্ট সঙ্গী।” 

এ কথাগুলো বলে রাসূলুল্লাহ $% বিভিন্ন সময়ে মুনাজাত করতেন বলে 
বিভিন্ন নির্ভরযোগ্য হাদীসে বর্ণিত হয়েছে। ইমাম নববী একটি বর্ণনায় উল্লেখ 
করেছেন যে, তিনি বিছানায় শয়ন করার পরেও এ মুনাজাতটি বলতেন ।৯২২ 

১৯. যিক্র নং ১৬৫: €ষিকরের মূল বাক্যগুলি) 

AY 2০ ধর ০৫০ 2 54 ৩৫০৪ 9 4৮5 Yd 
০৬০০ পন dl dL JEG এও ০৮৮ ৭ ০৩ ci 05 sl 
এ 20 BILAL 99 ds 45 SH 
উচ্চারণ: লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া'হদাহু লা- শারীকা লাহু, লাহুল 
মুলকু, ওয়া লাহুল “হামদ, ওয়া হুআ “আলা- কুল্লি শাইয়্যিন কদীর, লা- 
১২ মুসতাদরাক হাকিম. ২/১৫৪, সহীহহ্ল জামিয়িস সাগীর ১/২৭২, নাবাবী, আল-আযকার, পৃ. ১৪২। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিক্র ওযীফা ৫১৬ 


‘হাওলা ওয়া লা- কুওয়াতা ইল্লা বিল্লা-হিল “আলিয়্যিল ‘আধযীম, “সুব'হা-নাল্লা- 
হ', ওয়াল-হামদু লিল্লাহ', ওয়া লা- ইলা-হা ইল্লাল্লা-হ, ওয়াল্লা-হু আকবার’ । 
অর্থ: “আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো 
শরীক নেই। রাজত্ব তারই, এবং প্রশংসা তারই। এবং তিনি সর্বোপরি 
ক্ষমতাবান। কোনো অবলম্বন নেই, কোনো ক্ষমতা নেই আল্লাহর (সাহায্য) 
ছাড়া, যিনি সর্বোচ্চ-সুমর্যাদাবান, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, এবং সকল 
ংসা আল্লাহর, এবং আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ । 
আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (3%) বলেন, যদি কেউ বিছানায় 
শয়নের সময় বা ঘুমের সময় এ কথাগুলো বলে তবে তার পাপরাশি ক্ষমা করা 
হবে যদিও তা সমৃদ্রের ফেনার মত হয়।” হাদীসটি সহীহ ।১২৩ 
২০. যিকর নং ১৬৬: হেফাযতের দু'আ 
৫১9 4০০ ৬ ৮ 5৬৬১ 2৬ di ০০৫৫ ৮ 
22850512525 8 
উচ্চারণ: “আ‘উযু বিকালিমা-তিল্লা-হিত তাম্মাতি (তাম্মা-তি) মিন 
'গাদ্বাবিহী ওয়া “ইকাবিহী ওয়া (মিন) শার্রি “ইবাদিহী, ওয়া মিন হামাযা-তিশ 
শায়া-তীনি ওয়া আন ইয়া‘হদ্বরন ৷ 
অর্থ: আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ বাক্যাবলির, তার 
গযব-ক্রোধ থেকে, তার শাস্তি থেকে, তার সৃষ্টির অকল্যাণ থেকে, শয়তানের 
তাড়না বা প্ররোচনা থেকে এবং আমার কাছে তাদের উপস্থিতি থেকে ৷” 
ওয়লীদ ইবন ওয়ালীদ (রা) রাসূলুল্লাহ £-কে বলেন, আমি শয়নের 
সময় মনের অস্থিরতা, নানারকম চিন্তা অনুভব করি এবং ঘুমাতে পরি না। তখন 
রাসূলুল্লাহ (8) তাকে বিছানায় শয়ন করার পর এ দুআটি পাঠ করতে বলেন। 
হাদীসটি সহীহ। অন্য হাদীসে আব্দুল্লাহ ইবন আমর (রা) বলেন: রাসূলুল্লাহ % 
বলেন, “তোমাদের কেউ ঘুমের.সময় ভয় পেলে সে যেন এ দুআটি পাঠ করে। 
এ দুআ পাঠ করলে শয়তানগণ তার কোনো ক্ষতি করতে পারবে না।” হাদীসটি 
হাসান। এক বর্ণনায় রাবী বলেন: আব্দুল্লাহ ইবনু আমর (রা) তীর সন্তানদের 
বুঝার মত বয়স হলেই তাদেরকে এ দুআটি শিক্ষা দিতেন। আর বুঝার মত 
বয়স হওয়ার আগে একটি কাগজে লিখে তাদের গলায় লটকে দিতেন ।”১২৪ 


১২৩ নাসাধী, আস-সুনানুল কুবরা ৬/২০২; আলবানী, সহীহুত তারগীৰ ১/১৪৮। 
১২৪ তিরমিযী €৪৯-কিতাবুদ্দাআওয়াত, ৯৪-বাব) ৫/৫০৬, নং ৩৫২৮; আবূ দাউদ (কিতাবুত তিব, বাব 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওযীফা ৫১৭ 


২১. যিকর নং ১৬৭: সংরক্ষরণের দুআ 
রি 2 2 


নে 
০৩৯০ ৫০০ Gs ৩৬ ২1 ৩০৬ YS 55 29 9400 পু 
উচ্চারণ: আ'উযু বিকালিমা-তিন্লাহিত তাম্মা-তিল্লাতী লা- 
ইউজাওিযুহুননা বার্রুন ওয়ালা- ফা-জির, মিন শার্রি মা- খালাক্কা ওয়া যারাআ 
ওয়া বারাআ, ওয়া মিন শার্রি মা ইয়ানযিলু মিনাস সামা-য়ি ওয়া মিন শার্রি মা 
ইয়া'অরুজু ফীহা-, ওয়া মিন শার্রি মা যারাআ ফিল আরছি, ওয়া মিন শার্রি 
মা ইয়া'খরুজু মিন্হা-, ওয়া মিন শার্রিল্লাইলি ওয়ান নাহা-রি, ওয়া মিন শার্রি 
কুল্লি ত্বা-রিক্কিন ইল্লা- ত্বারিক্কান ইয়াত্রুত্কু বিখাইরিন ইয়া- রাহমা-ন।” 
অর্থ: আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ বাক্যাবলির, যেগুলোকে 
অতিক্রম করতে পারে না কোনো পুণ্যবান বা কোনো পাপী, তিনি যা কিছু সৃষ্টি 
করেছেন, বানিয়েছেন ও ছড়িয়ে দিয়েছেন তার অনিষ্ট থেকে, যা কিছু আসমান 
থেকে অবতরণ করে তার অনিষ্ট থেকে, যা কিছু আসমানে উঠে তার অনিষ্ট থেকে, 
যা কিছু যমিনে সৃষ্ট-ছড়ানো তার অনিষ্ট থেকে, যা কিছু যমিন থেকে বের হয় তার 
অনিষ্ট থেকে, রাত ও দিনের অনিষ্ট থেকে এবং সকল আগন্তকের অনিষ্ট থেকে, 
শুধু যে আগন্তক কল্যাণ-সহ আগমন করে সে ব্যতীত, হে মহা-দয়াময়।” 
আব্দুর রাহমান ইবন খানবাশ রো) বলেন, “এক রাতে শয়তান জিনগণ 
আগুন নিয়ে মরুপ্রান্তরে রাসূলুল্লাহ 38-কে আক্রমন করতে এগিয়ে আসে। তখন 
জিবরাঈল (আ) এসে তাকে এ দুআটি শিখিয়ে দেন। দুআটি পাঠের সাথে সাথে 
শয়তানদের আগুন নিভে যায় এবং তারা পালিয়ে যায়।” অন্য হাদীসে খালিদ 
ইবনুল ওয়ালীদ (রা) বলেন, “আমি রাতে প্রচণ্ড আতঙ্কিত হতাম, এমনকি তরবারি 
নিয়ে ছুটতাম এবং যা পেতাম তাতেই আঘাত করতাম । রাসূলুল্লাহ &-কে এ কথা 
জানালে তিনি বলেন: আমাকে জিবরাঈল যে দুআ শিখিয়েছেন আমি তোমাকে তা 
শিখিয়ে দিচ্ছি। (উপরের দু'আটির অনুরূপ)” হাদীসটি সহীহ 1১২৫ 
কাইফারুকা) ৪/১১ (ভা ২/৫৪৩); মুসনাদ আহমদ (আরনাউত) ২/১৮১, ৪/৫৭, ৬/৬; হাকিম, 
আল-মুসতাদরাক ১/৭৩৩; আলবানী, সাহীহাহ ১/৪৭০; সহীহুত তারগীব ২/১২০; সহীহুত তিরমিযী 


৩/১৭১। 
১২ আহমদ, আল-মুসনাদ আরনাউত সম্পাদিত) ৩/৪১৯; আবু ইয়ালা, আল-মুসনাদ (আসাদ সম্পাদিত) 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিক্র ওযীফা ৫১৮ 
২২. যিকর নং ১৬৮: সংরক্ষরণের দু'আ 
৩৩০ পট প্র এ 2৪ পদ ০৯০ এ 
০৬ ৮৬ ৯৮৪৮০ ay Bs 
উচ্চারণ: বিস্মিল্লাহি ওয়াদ্া'অতু জানবী। আল্লা-হুম্মা'গৃফির্‌ লী 
যানবী, ওয়া আ‘খ্‌সিঅ্‌ শাইত্বা-নী, ওয়া ফুক্‌কা রিহা-নী, ওয়াজ্*আল্নী ফিন্‌ 
নাদিইযিল আ‘ত্লা। 
অর্থ: আল্লাহর নামে আমি আমার দেহ (বিছানায়) রাখলাম । হে 
আল্লাহ আপনি ক্ষমা করুন আমার পাপ, লাঞ্কিত-অক্ষম করুন আমার 
শয়তানকে, মুক্ত করুন আমাকে আমার বাধন থেকে এবং আমাকে সর্বোচ্চ 
পরিষদের অন্তর্ভুক্ত করে দিন। 
আবুল আযহার আনমারী (রা) বলেন, “রাসূলুল্লাহ 48 রাতে যখন 
বিছানায় শয়ন করতেন তখন এ কথাগুলো বলতেন ।” হাদীসটি সহীহ ১২৬ 
২৩. যিকর নং ১৬৯: ঘুমের আগে সর্বশেষ মুনাজাত 
০৯৮০ এ৪ শ্রসি) ০১ US 22172 
১) 12 y ৩১৪ 2807 227 ০০4 ৩৪! eb wl, ৩১৪ A 
০০050 58 ভর ডি ৩5৩৫ ০ CET ১1০ একি 


উচ্চারণ: আল্লা-হুম্মা, আসলামতু নাফসী ইলাইকা, ওয়া ওয়াজ্জাহ্তু 
ওয়াজহী ইলাইকা, ওয়াফাওআদ্ৃতু আমরী ইলাইকা, ওয়া আলজাস্তু যাহরী 
ইলাইকা, রাগবাতান ওয়ারাহবাতান ইলাইকা, লা- মালজাআ ওয়ালা- মানজা- 
মিনকা ইল্লা- ইলাইকা। আ-মানতু বিকিতা-বিকাল্লাধী আনযালতা, ওয়াবি 
নাবিয়্যিকাল্লাষী আরসালতা। 

অর্থ: “হে আল্লাহ, আমি সমর্পণ করলাম আমাকে আপনার নিকট, 
আমি ফেরালাম আমার মুখমণ্ডল আপনার দিকে, দায়িত্বার্পণ করলাম আপনাকে 
আমার যাবতীয় কর্মের, সমর্পিত করলাম আমার পৃষ্ঠকে আপনার আশ্রয়ে, 


১২/২৩৭; তাবারানী, আল-মু'জামুল আউসাত ৫/৩১৫; আলবানী, সাহীহাহ: মুখতাসারাহ (শামিলা) 
২/৪৯৫, ৭/১৯৬; সহীহ তান ২/১২০ ৷ 

১২» আবূ দাউদ (কিতাবুল আদাব, বাব মা ইউকালু ইনদান নাওম) ৪/৩১৪-৩১৫, নং ৫০৫৪ (ভা 
২/৬৮৯); আতর সহীহ ওয়া যয়ীফ আবী দাউদ ১১/৫৪ । 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওযীফা ৫১৯ 


আপনার প্রতি আশা ও ভয়ের সাথে । আপনার নিকট থেকে আপনি ছাড়া 
কোনো আশ্রয়স্থল নেই ও কোনো মুক্তির স্থান নেই। আমি ঈমান এনেছি 
আপনি যে কিতাব নাযিল করেছেন তার উপর এবং আপনি যে নবী (5) 
প্রেরণ করেছেন তার উপর ৷” 

বারা ইবনুল আযিব (রা) বলেন, রাসূলুল্লাহ এ আমাকে বলেন, 
“বিছানায় যাওয়ার সময় তুমি সালাতের ওযুর মতো ওযু করবে। এরপর ডান 
কাতে শুয়ে বলবে: (উপরের দুআটি)। এ তোমার শেষ কথা হবে (এর পরে আর 
কথাবার্তা বলবে না)। এ রাতে মৃত্যু হলে তুমি ফিতরাতের উপরে (নিষ্পাপভাবে) 
মৃত্যুবরণ করবে । আর বেঁচে থাকলে তুমি কল্যাণ লাভ করবে।”১২৭ 


২৪. যিকর নং ১৭০: তাহাজ্জুদের নিয়্যাতসহ ঘুমাতে যাওয়া 
রাত্রে ঘুম না ভাঙলেও তাহাজ্জুদের সাওয়াব অর্জিত হবে বলে বিভিন্ন হাদীসে 
বলা হয়েছে। এক হাদীসে আবু দারদা (রা) বলেন, রাসূলুল্লাহ (8) বলেছেন: 

8282 18911৮78780 LG wed IA. Has 
AM a EI ০৮ সন 2 k 

ক কিন্ত 
তার ঘুমের আধিক্যের কারণে ফজরের আগে উঠতে না পারে, তাহলে তীর 
নিয়্যাত অনুসারে সাওয়াব তার জন্য লিখা হবে, আর তার ঘুম আল্লাহর পক্ষ 
থেকে তীর জন্য দান হিসেবে গণ্য হবে।” হাদীসটি সহীহ ২ 

২৫. যিকর নং ১৭১: ঘুমের মধ্যে পার্শ্বপরির্তনের দু'আ 


LAE Mec AT $1.6 


A “ | ০ 

৫:54 Lb ০১১15 ০944 ৮১) 568) ০9 4 ৯11 4) y 
LB al 
উচ্চারণ: “লা- ইলা-হা ইল্লাল্লাহুল ওয়া-হিদুল ব্বাহ্হার, রাব্বুস সামা- 

ওয়া-তি ওয়াল আরদি ওয়া মা- বাইনাহুমাল “আযীযুল ‘গাফ্‌ফা-র।” 

১৭ বুখারী (১০০-কিতাবুত তাওহীদ, ৩৪-বাব...আনযালাহু বিইলমিহি...) ৬/২৭২২ (ভা ২/১১১৫); 
মুসলিম (৪৮-কিতাবুদ্দাআওয়াত, ১৭-বাব মা ইয়াকুল ইনদান নাওম) ৪/২০৮১ € ২/৩৪৮) । 
১ নাসায়ী (কিয় , ৬৩-বাব মান আতা ফিরাশাহু) ২/২৮৭ (ভা ১/১৯৯); ইবন মাজাহ (৫-কিতাব 


ইকামাতিস ' সালাত, বাব..নামা আন হিযবিহি) ১/৪২৬-৪২৭ (ভা ৯৫), ইবনু খুযাইমা ২/১৯৫, 
মুসতাদরাক হাকিম ১/৪৫৫; আলবানী, সহীহুত তারগীব ১/৩১৮, নং ২১। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিক্র ওযীফা ৫২০ 


অর্থঃ “নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, তিনি একক, পরাক্রান্ত, 
প্রতিপালক আসমানসমূহের এবং পৃথিবীর এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর 
তিনি মহা-সম্মানিত মহা-ক্ষমাশীল ৷” 

আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (88) রাতে যখন বিছানায় পার্শ 
পরিবর্তন করতেন তখন এ কথাগুলো বলতেন ।” হাদীসটি সহীহ ।৯২৯ 


৪. ৯. কিয়ামুল্লাইল, তাহাজ্জুদ ও রাতের যিকর 

৪. ৯. ১. রাতে ঘুম না হলে বা ঘুম ভেঙ্গে গেলে 

রাত্রে যে কোনো সময় ঘুম ভাঙ্গলে তাহাজ্জুদ আদায় করা যায়, তবে 
শেষ রাত্রে তাহাজ্জুদ আদায় উত্তম । রাতে ঘুম ভাঙ্গলে শোয়া অবস্থায়. পূর্বোক্ত 
৩৫ নং যিক্রটি (সকালের প্রথম যিক্র) পাঠ করতে হবে এবং আল্লাহর কাছে 
নিজের জাগতিক, পারিবারিক ও ধর্মীয় সকল বিষয়ে প্রার্থনা করতে হবে । এভাবে 
শুয়ে শুয়ে যিক্র ও মুনাজাত করতে করতে আবার ঘুম এসে যাবে । আর 
তাহাজ্জুদের ইচ্ছা হলে তাহলে নিম্নলিখিতভাবে তাহাজ্জুদ আদায় করতে হবে। 


৪. ৯. ২. তিলাওয়াত, তাহাজ্জুদ-বিতর, দরুদ, দু'আ 

হাদীস শরীফে ও সাহাবী-তাবেয়ীগণের জীবনে আমরা দেখতে পাই 
যে, নফল ইবাদত ও ওযীফা পালনের অন্যতম সময় রাত। বিশেষত কুরআন 
তিলাওয়াত, নফল সালাত, দরুদ পাঠ ও দু'আর অন্যতম সময় রাত। সাহাবী 
ও তাবেয়ীগণ এসকল ইবাদত রাতেই পালন করতেন, বিশেষত শেষ রাতে । 
সময় এ সকল ইবাদতে কাটানো । প্রত্যেক যাকির নিজের সুবিধা ও অবস্থা 
অনুসারে কিছু সময় তাহাজ্জুদ আদায় করবেন। কুরআন কারীম সম্পূর্ণ বা 
আংশিক মুখস্থ থাকলে তাহাজ্জুদের মধ্যেই বেশি বেশি তিলাওয়াত করে 
তিলাওয়াত, দরুদ পাঠ ও দু'আ করা উচিত। আমরা ইতোপূর্বে দেখেছি যে, 
দু'আ কবুল হওয়ার অন্যতম সময় রাত, বিশেষত রাতের শেষভাগ । এ সময়ে 
তাহাজ্জুদ ও দু'আর জন্য বিশেষ লক্ষ্য রাখা উচিত। 


১২৯ হাকিম, আল-মুসতাদরাক ১/৭২৪; আলবানী, সাহীহাহ ৫/৬৫। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষীফা ৫২১ 


৪. ৯. ৩. কিয়ামুল্লাইল ও তাহাজ্জুদের গুরুত্ব ও মর্যাদা 

কিয়ামুল্লাইল' অর্থ রাতের কিয়াম বা রাত্রিকালীন দীড়ানো। সালাতুল 
ইশার পর থেকে ফজরের ওয়াক্তের উন্মেষ পর্যন্ত সময়ে যে কোনো নফল সালাত 
আদায় করলে তা “কিয়ামুল্লাইল' বা “সালাতুল্রাইল' অর্থাৎ রাতের দাড়ানো বা 
রাতের সালাত বলে গণ্য । ‘তাহাজ্জুদ’ অর্থ ঘুম থেকে উঠা । রাতে ঘুম থেকে উঠে 
আদায় করা সালাতকে তাহাজ্জুদ বলা হয়। কেউ যদি ইশার সালাত আদায় করে 
রাত ৯টা বা ১০টায় ঘুমিয়ে পড়েন এবং ১১/১২টায় উঠে নফল সালাত আদায় 
করেন তবে তা কিয়ামুল্লাইল' ও ‘তাহাজ্জুদ’ বলে গণ্য হবে। পক্ষান্তরে কেউ যদি 
ইশার পরে না ঘুমিয়ে রাত ১১/১২ টার দিকে কিছু নফল সালাত আদায় করেন 
তবে তা কিয়ামুল্লাইল' বলে গণ্য হলেও ‘তাহাজ্জুদ’ বলে গণ্য নয়। 

আমরা ইতোপূর্বে দেখেছি যে, হাদীসের পরিভাষায় কিয়ামুল্লাইল' ও 
“তাহাজ্জুদ'-এর আরেকটি নাম “বিতর” । আমরা দেখেছি যে, ‘বিতর’ অর্থ 
“বেজোড়” । কিয়ামুল্রাইল বা তাহজ্জুদের এ সময়ের মধ্যে বেজোড় সালাত 
আদায়ের মাধ্যমে রাতের নামাজকে বেজোড় বা ‘বিতর’ করা হয়। এজন্য 
হাদীসে রাতের কিয়াম বা তাহাজ্জুদকে ‘বিতর’ বলা হয়েছে। 

ইসলামের অন্যতম নফল ইবাদত কিয়ামুল্াইল। প্রথম রাতে বা শেষ 
রাতে, ঘুমানোর আগে বা ঘুম থেকে উঠে অন্তত কিছু নফল সালাত আদায় করা 
মুমিনের অন্যতম বৈশিষ্ট্য । একটু ঘুমিয়ে উঠে “তাহাজ্জুদ'-রূপে কিয়ামুল্লাইল 
আদায় করলে এর সাওয়াব ও মর্যাদা বেশি। রাতের শেষভাগে তা আদায় করা 
সর্বোত্তম । তৃতীয় অধ্যায়ে আমরা দেখেছি যে, রাতের শেষভাগ রহমত, বরকত 
ও ইবাদত কবুলের জন্য সর্বোত্তম সময় । রাসূলুল্লাহ £ ও সাহাবীগণ সাধারণত 
এ সময়েই কিয়ামুল্লাইল আদায় করতেন। 

কুরআন কারীমে কোনো নফল সালাতের উল্লেখ করা হয়নি, এমনকি 
পাচ ওয়াক্ত সালাতেরও বিস্তারিত উল্লেখ করা হয়নি। কিন্তু তাহাজ্জুদের 
সালাতের কথা বারবার অত্যন্ত গুরুত্বের সাথে ও মুমিন জীবনের অন্যতম 
বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে। কুরআন ও হাদীসের নির্দেশনার দিকে 
দৃষ্টি দিলে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে, রাতের একাকী মুহূর্তে কিছু 
সময় আল্লাহর যিক্রে, তার সাথে মুনাজাতে এবং তারই (আল্লাহর) ইবাদতে 
ব্যয় করা মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ । 

কিয়ামুল্লাইল বিষয়ে রাসূলুল্লাহ £ এত বেশি নির্দেশনা দিয়েছেন যে, 
এ বিষয়ে বর্ণিত সহীহ হাদীসগুলো একত্রিত করলে একটি বৃহদাকৃতি পুস্তকে 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিক্র ওযীফা ৫২২ 


পরিণত হবে । এ বিষয়ে কয়েকটি হাদীস ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে। প্রথম 
অধ্যায়ে দু'আ কবুলের সময়ের আলোচনায় আমরা দেখেছি যে, আমর ইবনু 
আমবাসাহ রো) বলেন, রাসূলুল্লাহ (প্র) বলেন, “মহান প্রতিপালক তার 
বান্দার সবচেয়ে নিকটবর্তী হন রাতের শেষ অংশে । কাজেই তুমি যদি সে 
সময়ে আল্লাহর যিক্রকারীদের অন্তর্ভূক্ত হতে পার তবে তা হবে ।” 

এক হাদীসে আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ & বলেছেন, 


0 ১১৮ ও Dal LEN 2১৩০ এ ৮৩ ০০০ 
“ফরয সালাতের পরে সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে ফবীলতপূর্ণ সালাত রাতের 
সালাত বা রাতের গভীরে আদায়কৃত সালাত।”১৩০ 
অন্য হাদীসে আব্দুল্লাহ ইবনু সালাম (রা) বলেন, রাসূলুল্লাহ £ষ% বলেন, 
1১1০3 (৬১৭1 1১2) (৩1 ably 9 1১৭র্ঘ ৮৩ জো পু 
(১ EIN 0৩700 ০30 


রক্ষা কর এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় কর, তাহলে তোমরা 
নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে ।” হাদীসটি সহীহ ৯০১ 


আবূ উমামা বাহিলী (রা) বলেন, রাসূলুল্লাহ & বলেন, 
এ] তে) ৮9 8 ১০০০) ls I fl ox ০৪ 
(LG ৩6 eID 8759) oY ০০ ED ০০৩ 2 এ 
“তোমরা অবশ্যই কিয়ামুল্লাইল পালন করবে। কারণ তা তোমাদের 
নৈকট্য, পাপের ক্ষমা, পাপ থেকে আত্মরক্ষার পথ (এবং দেহ থেকে 


রোগব্যধির বিতাড়ন।)” হাদীসটি সহীহ ।১২ 
সাহাবীগণ কিয়ামুল্লাইল পরিত্যাগ অপছন্দ করতেন । আয়েশা (রা) বলেন: 


১০০ মুসলিম (১৩-কিতাবুস সিয়াম, ২৮-বাব ফাদলি সাওমিল মুহার্রাম) ২/৮২১ (ভারতীয় ১/৩৬৮)। 
১ তিরমিযী (৩৮-কিতাব সিফাতিল কিয়ামা, ৪২-বাব) ৪/৫৬২-৫৬৩ (২/৭৫)। 

সিসি ৪৯-কিতাবুদ্দাআওয়াত, ১০২- 'বাব ফি দুআয়িন্নাবিয়্যি..) ৫/৫১৬-৫১৭ (২/১৯৫); আলবানী, 
সহীহৃত নর ১/৩২৮; সহীহুল জামি ২/৭৫২। 


www.pathagar.com 


চতুর্থ অধ্যায় : দৈনন্দিন যিক্র-ওষযীফা ৫২৩ 
7৮৮19 ০4০ LY YS He 40 05০০ ৩৬ UG ESS 
০৩ ০০ 0৩ ১ 
“কিয়ামুল্লাইল ত্যাগ করবে না; কারণ রাসূলুল্লাহ (8) তা ত্যাগ 
করতেন না। যদি কখনো অসুস্থ থাকতেন অথবা ক্লান্তি বা অবসাদ অনুভব 
করতেন তবে তিনি বসে কিয়ামুল্লাইল আদায় করতেন ।” হাদীসটি সহীহ ।১** 


অনেক হাদীসে আমরা দেখতে পাই যে, কোনো সাহাবী তাহাজ্জুদ 
পালনে সামান্য অবহেলা করলে রাসূলুল্লাহ ৫৪) আপত্তি করেছেন। 


আমরা “বিতর'- প্রসঙ্গে দেখেছি যে, রাসূলুল্লাহ ৪ সাধারণত “বিত্র'- 
সহ মোট এগার বা তের রাক'আত তাহাজ্জুদ আদায় করতেন। তিনি অধিকাংশ 
সময় শেষ রাতে ‘বিতর’ বা তাহাজ্জুদ আদায় করতেন। তিনি তাহাজ্জুদের 
আগে অনেক সময় কুর'আনের কিছু আয়াত তিলাওয়াত করতেন। কখনো কিছু 
তাসবীহ, তাহলীল ইত্যাদি যিক্র করার পর তাহাজ্জুদ শুরু করতেন। তিনি 
তাহাজ্জুদের সালাতের তিলাওয়াত খুব লম্বা করতেন। এক রাক*আতে অনেক 
সময় ৪/৫ পারা কুরআন তিলাওয়াত করতেন। রুকু ও সাজদাও অনুরূপভাবে 
দীর্ঘ করতেন। যতক্ষণ তিনি তিলাওয়াত করতেন প্রায় ততক্ষণ রুকুতে ও 
সাজদায় থাকতেন। আর তিলাওয়াতের সময় তিনি কুরআনের আয়াতের অর্থ 
অনুসারে থেমে থেমে দু'আ করতেন । তাহাজ্জুদের সালাতের মধ্যে তিনি ক্রন্দন 
মুবারক পদযুগল ফুলে যেত। 

আমরা সাধারণ মুসলিম কুরআনের সামান্য অংশ বা মাত্র কয়েকটি 
ছোট সূরা আমাদের মুখস্থ । এজন্য তাহাজ্জুদের এ সকল সুন্নাত পালন 
জন্য সুন্নাত পালন সহজ হয়ে যাবে: 

(১) বড় সূরা মুখস্থ না থাকলে আমরা তাহাজ্জুদের প্রতি রাকআতে 
সাধ্যমত কয়েকটি সূরা পড়তে পারি। যেমন প্রথম রাকআতে ফীল, কুরাইশ, 
মাউন, কাওসার... পড়া এবং দ্বিতীয় রাকআতে কাফিরূন, নাসর, লাহাব... 
পড়া । প্রত্যেকে নিজের মুখস্থ সূরাগুলোকে এভাবে ভাগ করে নিতে পারেন। 


১০ আবু দাউদ (কিতাবুস সালাত: কিয়ামুল্লাইল) ২/৩৩ (ভা ১/১৮৫); আলবানী, সহীহুত তারগীব ১/৩৩১। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিক্র ওযীফা ৫২৪ 


(২) আমরা প্রত্যেকেই তাহাজ্জুদ বা কিয়ামুল্লাইল সালাতে রুকু ও 
সাজদার তাসবীহ দীর্ঘ সময় অনেক বার পড়তে চেষ্টা করব। এছাড়া রুকু ও 
সাজদার অতিরিক্ত কিছু যিকর মুখস্থ করে তা বারবার পাঠ করতে চেষ্টা করব। 
গণনা বা সংখ্যার দিকে লক্ষ্য রাখা জরুরী নয়। 

(৩) রুকুর পরের দীড়ানো এবং বিশেষ করে দু সাজদার মাঝে বসা 
সাধ্যমত দীর্ঘ করতে হবে। রাসূলুল্লাহ (48) তাহাজ্জুদের দু সাজদার মাঝে 
সময় কাটাতেন। 

(৪) পঠিত সুরা, যিকর ও দুআগুলোর অর্থ গুরুত্ব সহকারে শিখতে 
হবে । যেন তাহাজ্জুদের প্রকৃত আনন্দ, বরকত ও ফলাফল লাভ করা যায়। 
লেখককে ও সকল পাঠককে তীর মহান রাসূল *-এর সুন্নাত অনুসারে 
তাহাজ্জুদ আদায়ের তাওফীক দান করেন; আমীন। 

যিকর নং ১৭২: লাইলাতুল কদরের বিশেষ দুআ , 

৮০০০৫০৯৭০৭৫ 2৩৭ 
উচ্চারণ: আল্লা-হুম্মা, ইন্নাকা “আফুওউন্‌ (কোরীমুন) তুহিব্ুল 
“আফ্ওয়া ফা‘অ্‌ফু “আনী। 

অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল (উদার), আপনি ক্ষমা করতে 
ভালবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। 

আয়েশা (রা) বলেন, হে আল্লাহর রাসূল, আমি লাইলাতুল কাদর-এ 
কি দুআ করব? তখন তিনি এ দুআটি শিখিয়ে দেন। হাদীসটি সহীহ ।১* 

লাইলাতুল কাদর-এ সালাতের সাজদায়, সালামের আগে, সালামের 
পরে এবং অন্যান্য সকল দিনে ও রাতে সকল সালাতে ও সাধারণ সময়ে 
দুআটি পাঠ করা যায়। 


৯৪ তিরমিযী (৪৯-কিতাবুদ্দাআওয়াত, ৮৫-বাব) ৫/৪৯৯ নং ৩৫১৩ (ভারতীয় ২/১৯১)। 


www.pathagar.com 


পরম অধ্যায় 
বিষয় সংশ্লিষ্ট যিকর ও দুআ 


সময়, স্থান, ঘটনা বা বিষয় নিরপেক্ষ অগণিত যিকর ও দুআর 
পাশাপাশি রাসূলুল্লাহ & তার উম্মতকে বিভিন্ন কর্ম ও ঘটনা-দুর্ঘটনার জন্য 
বিভিন্ন রকম বিশেষ যিক্র শিক্ষা দিয়েছেন। এ অধ্যায়ে এরূপ কিছু যিক্র, 
দু'আ ও সালাতের আলোচনা করতে চাই। আল্লাহই তাওফীক-দাতা। 


৫. ১. সিয়াম, ইফতার, পানাহার, মেহমানদারি ইত্যাদি 
যিক্র নং ১৭৩: নতুন চাদ দেখার যিক্র 
২০৯১০ ০০৮০ LAS] ০০5 ভু এ tl পা এ 


dn LS [5] 5 ০০৮ এ ৮০ ৩ 5550 ১০৮ 

উচ্চারণ: আল্লা-হু আকবার । আল্লা-হুম্মা, আহিল্লাহু “আলাইনা- বিল 
আমৃনি ওয়াল ঈমান, ওয়াস সালা-মাতি ওয়াল ইসলা-ম। (ওয়াততাওফীকি্‌ 
লিমা- ইউহ্হিবু রাব্বুনা- ওয়া ইয়ারছা-1) রাব্বুনা- ওয়া রাব্বুকাল্লা-হু। 

অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ। হে আল্লাহ, আপনি এ নতুন চাদের (নতুন 
মাসের) সূচনা করুন কল্যাণ, নিরাপত্তা ও ঈমানের সাথে, শান্তি ও ইসলামের 
সাথে (এবং আমাদের প্রভু যা ভালবাসেন এবং পছন্দ করেন তা পালনের 
তাওফীকসহ।) (হে নতুন চাদ), আমাদের ও তোমার প্রভু আল্লাহ । 

রাসূলুল্লাহ 3% হেলাল বা নতুন চাদ দেখলে এ দু'আ বলতেন রমযান 
ও সকল মাসের নতুন চাদ দেখে এ দু'আ পাঠ করা মাসনূন। 


যিকর নং ১৭৪: সিয়াম শুরুর যিকর 

সিয়ামের শুরুতে কোনো মাসনূন যিক্র নেই। তবে সিয়াম শুরুর 
পূর্বেই-রাতেই- সিয়ামের জন্য “নিয়্যাত' করা জরুরী। মনের মধ্যে জাগরুক 
উদ্দেশ্যকে নিয়্যাত বলে । সিয়ামের পূর্বে রাতে শয়নের আগে বা সাহরির সময় 
মুমিনের মনের মধ্যে সিয়াম পালনের যে ইচ্ছা এটিই নিয়্যাত। “নাওয়াইতুআন” 
বলে বা অন্য কোনোভাবে মুখে নিয়্যত করা খেলাফে সুন্নাত । 


১ তিরমিযী (৪৯-কিতাবুদ্দাআওয়াত, ৫১-বাব..রুইয়াতুল হিলাল) ৫/৪৭০ (ভারতীয় ২/১৮৩); সুনানুদ 
দারিমী ২/৭; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১৩৯; আলবানী, সাহীহাহ: মুখতাসারা ৪/8৩০ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিক্র ওযীফা ৫২৬ 


যিক্র নং ১৭৫: ইফতারের দু'আ-১ 
2) ০৩ 0৮4) EH 00 29 Cl ০৯ 
উচ্চারণ : যাহাবায যামাউ, ওয়াবতাল্লাতিল “উরূকূ, ওয়া সাবাতাল 
আজরু, ইন শা-আল্লা-হ। 
অর্থ: পিপাসা চলে গেল, শিরা উপশিরা আর্দ্র হলো এবং মহান 
আল্লাহর ইচ্ছায় পুরস্কার নিশ্চিত (পাওনা) হলো ।” হাদীসটি হাসান।২ 
যিক্র নং ১৭৬: ইফতারের দু'আ-২ 
EAE fs 4 ৬০ শ্রী ৬০৯৮ আনি শি 
উচ্চারণ : “আল্লা-হুম্মা, ইন্নী আসআলৃকা বিরা“হমাতিকাল্লাতী 
ওয়ার্সিআত কুল্লা শাইয়িন আন তাগফিরালী । 
অর্থ : “হে আল্লাহ, আপনার সর্বব্যাপী রহমতের ওসীলা দিয়ে আমি 
আপনার কাছে চাইছি যে, আপনি আমাকে ক্ষমা করে দিন।” 
আব্দুল্লাহ ইবনু আমর (রা) ইফতারের সময় এ দুআ বলতেন ।৩ 
বিক্র লং ১৭৭: ইফতারের দু'আ-৩ 
of ৬৫ ০32] ০০০০ ৩৪১ এ০০ ০০০ ৩৫ Lilt 
শি Sy 
অর্থ: “হে আল্লাহ, আপনার জন্যই আমি সিয়াম পালন করেছি এবং 
আপনার রিষক দ্বারা ইফতার করেছি। অতএব আপনি আমার কর্ম কবুল করুন 
নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ।” দুআটি একাধিক যয়ীফ সনদে বর্ণিত ।£ 
যিক্র নং ১৭৮: খাবারের পূর্বের যিক্র 
১০ 4% ১ Bl ৮১ এ পিল 
(বিসমিল্লা-হ), অর্থাৎ “আল্লাহর নামে” । শুরুতে আল্লাহর নাম বলতে 
ভুলে গেলে বলবে: (বিসমিল্লা-হি ফী আউআলিহী ওয়া আ-খিরিহী), অর্থাৎ 
“আল্লাহর নামে এর প্রথমে এবং এর শেষে” | হাদীসটি সহীহ ।* 


২আবু দাউদ (কিতাবুস সাওম, বাবুল কাওলি ইনদাল ইফতার) ২/৩১৬, নং ২৩৫৭ (ভা ১/৩২১)। 

৩ ইবনু মাজাহ ৭-কিতাবুস সিয়াম, ৪৮-বাব ফিস সায়িমি লা ১/৫৫৭, নং ১৭৫৩ (ভারতীয় 
১/১২৫); , মিসবাহুয যুজাজাহ ২/৮১ ৷ বূসীরী হাদীসটিকে বলেছেন। 

* আবূ দাউদ € সাওম, বাবুল কাওলি ইনদাল ইফতার) ২/৩১৬, নং ২৩৫৮ (ভারতীয় ১/৩২২); 
হাইসামী, মাজমাউয যাওয়াইদ ৩/১৫৬; আলবানী, ইরওয়াউল গালীল ৪/৩৭-৩৯। 

« তিরমিযী (২৬-কিতাবুল আতয়িমা, ৪৭-বাব. .তাসমিয়া) ৪/২৫৪, নং ১৮৫৮ (ভারতীয় ২/৭)। 


www.pathagar.com 


পঞ্চম অধ্যায় : বিষয় সংশ্লিষ্ট যিক্র ও দু'আ ৫২৭ 

যিকর নং ১৭৯: খাবারের পরের ধিক্র-১ A 

5399 ০৫০০৮ ০৯ ৬৫ 55099 HR পলিপ ভি এ) ২০৭ 

উচ্চারণ: আলহামদু লিল্লা-হিল্লাধী আত'আমানী হা-যা ওয়া 
রাযাক্ানীহি মিন গাইরি 'হাওলিম মিন্ী ওয়ালা- কুওয়াহ। 

অর্থ: সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এ খাদ্য খাইয়েছেন এবং 
আমাকে তা প্রদান করেছেন আমার কোনো অবলম্বন ও ক্ষমতা ছাড়াই। 

রাসূলুল্লাহ 48 বলেন, “যদি কেউ খাদ্য গ্রহণ করে এ কথাগুলো বলে 
তাহলে তার পূর্বাপর গোনাহ ক্ষমা করা হবে।” হাদীসটি হাসান ।১ 

যিক্র নং ১৮০: খাবারের পরের ধিক্র-২ 


পা A Ed ১ 
AL ও এ ১৫৫8) se ডগি S530 gl 
উচ্চারণ: (১) আল্লা-হুম্মা বা-রিক লানা ফীহি ওয়া আত্বম্মিমনা 
খাইরান মিন্হু। (২) আল্লা-হুম্মা বা-রিক লানা ফীহি ওয়া যিদ্না- মিন্হ। 
অর্থ: (১) হে আল্লাহ আপনি এতে বরকত প্রদান করুন এবং 
আমাদেরকে এর চেয়ে উত্তম কিছু খাওয়ান । (২) হে আল্লাহ, আপনি এতে বরকত 
প্রদান করুন এবং আমাদেরকে এটি আরো অধিক পরিমাণ প্রদান করুন। 
ইবন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ 4 বলেন, “তোমরা কোনো 
খাদ্য হণ করলে বলবে (১ম বাক্যটি)। আর যদি কেউ দুধ পান কর তবে 
বলবে: (২য় বাক্যটি) ৷” হাদীসটি হাসান ।? 
যিক্র নং ১৮১: গৃহকর্তার জন্য অতিথির দু'আ-১ 
পক Ar AL ME Ar Aza পপি ১৩৫52 sot 
Ll G9) a ৬5 2০9 A ১৮ nlf rt) 
উচ্চারণ: আল্লা-হুম্মা, আর্ত ইম মান আতত্ব'আমানী, ওয়াসক্ মান সাক্া-নী । 
অর্থ: হে আল্লাহ, যে আমাকে খাইয়েছে তাকে আপনি খাদ্য প্রদান 
করুন এবং যে আমাকে পান করিয়েছে তাকে আপনি পানীয় প্রদান করুন ।৮ 
যিক্র নং ১৮২: গৃহকর্তার জন্য অতিথির দু‘আ-২ 
২৩১০ SE উন? এ তে YT, ১৯০ ৫০ Tf 
তিরমিযী (৪৯-কিতাবুদ্দাআওয়াত, ৫৬-বাব..ইযা ফারাগা মিনাত তাআম) ৫/৪৭৪ (ভার ২/১৮৪)। 


তিরমিযী (৪৯-কিতাবুদ্দাআওয়াত, ৫৫-বাব..ইযা আকালা তাআমান) ৫/৪৭৪ (ভারতীয় ২/১৮৩)। 
* মুসলিম (৩৬-কিতাবুল আতয়িমা, ৩২-বাব ইকরামিদ দাইফ) ৩/১৬২৫, নং ২০৫৫ (ভা ২/১৮৪)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (48)-এর যিক্র ওযীফা ৫২৮ 


উচ্চারণ: আফত্বারা “ইনদাকুমুস স্বা-ইমুন, ওয়া আকালা ত্া'আ- 
মাকুমুল আবরা-র, ওয়া স্থাল্লাত “আলাইকুমুল মালা-ইকাহ। 

অর্থ: তোমাদের কাছে রোযাদারগণ ইফতার করুন, তোমাদের খাদ্য 
নেককারগণ ভক্ষণ করুন এবং তোমাদের জন্য ফিরিশতাগণ দু'আ করুন। 

কেউ রাসূলুল্লাহ &ট-কে ইফতার করালে বা সিয়াম ছাড়া অন্য সময়ে 
কোনো খাদ্য খাওয়ালে তিনি এ কথা বলে তার জন্য দু'আ করতেন ।৯ 

যিক্র নং ১৮৩: গৃহকর্তার জন্য অতিথির দু'আ-৩ | 

৫৮99 ৮46 5559 ০4509 ৩ ০০৫ ০৫ ৮৫ 

অর্থ: “হে আল্লাহ, আপনি এদের যে রিষ্ক প্রদান করেছেন তাতে 
বরকত প্রদান করুন, তাদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে রহমত করুন ।” 

আব্দুল্লাহ্‌ বিনু বিশ্র বলেন, রাসূলুল্লাহ £ আমার পিতার বাড়িতে 
আগমন করেন। তিনি কিছু খাদ্য পেশ করেন। তিনি তা থেকে কিছু খাদ্য গ্রহণ 
করেন । আমার পিতা তার কাছে দু“আ চান। তখন তিনি এ কথাগুলো বলেন।১০ 


৫. ২. খণ, শত্ৰুতা, বিপদাপদ, জুলম ইত্যাদি 
যিক্র নং ১৮৪: খ৭মুক্তির দু'আ-১ 


By ১৫০ ৩০০৪ Gy ৬০০ ১৪ এ পা রে 

উচ্চারণ: আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিকা ওয়া 
আ'“গনিনী বিফাদলিকা “আম্মান সিওয়াকা ৷ 

অর্থ: “হে আল্লাহ, আপনি আপনার হালাল প্রদান করে আমাকে হারাম 
থেকে রক্ষা করুন এবং আপনার দয়া ও বরকত প্রদান করে আমাকে আপনি 
ছাড়া অন্য সকলের অনুগ্রহ থেকে বিমুক্ত করে দিন।” 

আলী (রা)-এর কাছে এক ব্যক্তি ঝণমুক্তির জন্য সাহায্য চাইলে তিনি 
বলেন, রাসূলুল্লাহ (3%) আমাকে কিছু বাক্য শিখিয়ে দিয়েছেন, আমি তোমাকে 
তা শিখিয়ে দিচ্ছি। তোমার পাহাড় পরিমাণ ঝণ থাকলেও আল্লাহ তোমার পক্ষ 
থেকে তা আদায় করে দেবেন এবং তোমাকে খণমুক্ত করবেন। তুমি বলবে... 
(উপরের দুআ) হাদীসটি সহীহ ।১১ 


-১০ মুসলিম (৩৬-কিতাবুল আশরিবা, ২২-বাব ইসতিহবাব ওয়াদয়িন্নাওয়া) ৩/১৬১৫ (ভারতীয় ২/১৮০)। 
১১ তিরমিযী (৪৯-কিতাবুদ্দাআওয়াত, ১১১-বাব) ৫/৫২৩ (ভারতীয় ২/১৯৬); মুসতাদরাক হাকিম ১/৭২১। 


www.pathagar.com 


পঞ্চম অধ্যায় : বিষয় সংশ্লিষ্ট যিক্র ও দু'আ ৫২৯ 


যিক্র নং ১৮৫: খণমুক্তির দু'আ-২ , 

০৯০03 9509 ১00 OPI oor LL ১৮৮9 wal 
0৩ 2 il ০৮7 ১৯ 

উচ্চারণ: আল্লাহুম্মা ইনী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল “হাযানি 
ওয়াল ‘আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দিলা“ইদ 
দাইনি ওয়া গালাবাতির রিজা-ল। 

অর্থ: “হে আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করছি দুশ্চিন্তা, 
বেদনা, মনোকষ্ট, অক্ষমতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঝণের বোঝা এবং 
মানুষের প্রাধান্য বা প্রভাবের অধীনতা থেকে ।” 

আনাস (রো) বলেন, রাসূলুল্লাহ £ঞ বেশি বেশি এ দু'আটি বলতেন ।১২ 


যিক্র নং ১৮৬: খাণমুক্তি ও রহমতের দু“আ-৩ 

ASA 7 Ay এ ৫ ASA সি ০ 
১০ ০4] ৫85 4 ০৮ ৬৬০ ভি ALN ৪৩ Pr 
Aw Lis + Ed ৪৮০ পা ০০৬55 ০৮০০৮: Cd Ps 
রা তে 2৮222 
JA wor ৫ পা AS oro A or oA 
৮০5 22 Lehn 692 চাও Gi ০৩৬ bt 


Ld 
4 OA AAJ dA ৫ কত ঠিক 


এ ০৮ ২৮০ ১৮ ক ৫ ০ 9 নে ৮ ৬৪ 

উচ্চারণ : আল্লা-হুম্মা, মা-লিকাল মুলকি, তু'তিল মুলকা মান তাশা-উ 
ওয়া তানধি“উল মুলকা মিম্মান তাশা-উ ৷ ওয়াতুইষ্যু মান তাশা-উ ওয়া তুযিল্ুু 
মান তাশা-উ বিইয়াদিকাল খাইরু, ইন্নাকা “আলা- কুল্পি শাইয়িন বাদীর ৷ 
রাহমা-নাদ দুনইয়া- ওয়াল আ-খিরাতি ওয়া রাহীমাহুমা-, তু‘অতিহিমা- মান 
তাশা-উ ওয়া তামনা‘উ মিনহুমা- মান তাশা-উ | ইর“হামনী রাহামতান তুগনীনী 
বিহা- “আন রা“হ্মাতি মান্‌ সিওয়া-কা। 

অর্থ : “হে আল্লাহ, সকল রাজত্বের মালিক, আপনি যাকে ইচ্ছা রাজত্ব 
প্রাদান করেন এবং যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। আপনি যাকে ইচ্ছা 
সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ । 
নিশ্চয় আপনি সকল বিষয়ের উপর শক্তিমান। পার্থিব জগৎ এবং পারলৌকি 
জগতের মহাকরুণাময় ও অপার দয়াশীল। আপনি যাকে ইচ্ছা করুণা প্রদান 


+২ বুখারী (৬০-কিতাবুল জিহাদ, ৭৩-বাৰ মান গা বিসাবিয়্যিন) ৩/১০৫৯ (ভারতীয় ১/৪০৫)। 
৩৪. 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3)-এর যিকর ওযীফা ৫৩০ 


করেন এবং যাকে ইচ্ছা বঞ্চিত করেন। আপনি আমাকে এমন রহমত প্রদান করুন 
যা আমাকে আপনি ছাড়া অন্য কারো করুণা থেকে অমুখাপেক্ষী বানিয়ে দেবে ।” 
আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (3) মু'আযকে (রা) বলেন, যদি তুমি 
এ দুআটি বলে প্রার্থনা কর তাহলে তোমার পাহাড় পরিমাণ খণ থাকলেও 
আল্লাহ তা তোমার পক্ষ থেকে আদায় করে দেবেন। হাদীসটি হাসান ।১৩ 
যিক্র নং ১৮৭: ব্যর্থতার যিক্র 
029 55 ৩০ & 53 
উচ্চারণ : কাদারুল্লা-হি ওয়ামা- শা-আ ফা“আলা। 
অর্থ: আল্লাহর নির্ধারণ এবং আল্লাহ যা ইচ্ছা করেছেন তা করেছেন। 
আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ £& বলেন: “শক্তিশালী মুমিন 
আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয় ও বেশি ভাল, যদিও সকল 
মুমিনের মধ্যেই কল্যাণ বিদ্যমান। তোমার জন্য কল্যাণকর বিষয় অর্জনের জন্য 
তুমি সুদৃঢ় ইচ্ছা নিয়ে চেষ্টা করবে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। 
কখনোই দুর্বল বা হতাশ হবে না। যদি তুমি কোনো সমস্যায় নিপতিত হও 
(তুমি ব্যর্থ হও বা তোমার প্রচেষ্টার আশানুরূপ ফল না পাও) তাহলে কখনই 
বলবে না যে, যদি আমি এ কাজটি করতাম! যদি আমি অমুক তমুক কাজ 
করতাম। বরং বলবে: (উপরের বাক্যটি); কারণ, অতীতের আফসোস মূলক 
(যদি করতাম) ধরনের বাক্যগুলো শয়তানের দরজা খুলে দেয় ।”১৪ 
মুমিন ব্যর্থতায় হাহুতাশ না করে আল্লাহর উপর পরিপূর্ণ সমর্পণ ও আস্থা 
নিয়ে পূর্ণোদ্যমে সামনে এগিয়ে চলেন। আল্লাহ তা'লা আমাদেরকে দেহ, মন, 
ঈমান ও কর্ম সকল বিষয়ে শক্তিশালী মুমিন হওয়ার তাওফীক দিন, আমীন! 
যিক্র নং ১৮৮: কঠিন কর্মকে সহজ করার দু'আ 
১৬. 55519 ০১০ J ডি 9৬০ জে 5 ৭108০ এ 20 
উচ্চারণ : আল্লা-হুম্মা, লা- সাহলা ইল্লা- মা- জা'আলতাহু সাহলান। 
ওয়া আনতা তাজ“আলুল হাযনা ইযা- শিয়ূতা সাহলান। 
অর্থ : হে আল্লাহ আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয়। 
আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন। হাদীসটি সহীহ ।** 
হার 


১৪ মুসলিম (৪৬-কিতাবুল কাদার, ৮-বাবুন ঈমান বিন কুদরি ওয়াল ইবয়ানিনাহ) ৪/২০৫২ (ভা ২/৩৩৮)। 
১৫ সহীহ ইবনু হিব্বান ৩/২৫৫, মাকদিসী, আহাদীস মুখতারাহ ৫/৬২, ৬৩; আলবানী, সাহীহাহ ৬/৯০২। 


www.pathagar.com 


পঞ্চম অধ্যায় : বিষয় সংশ্লিষ্ট যিক্র ও দু'আ ৫৩১ 
যিক্র নং ১৮৯: কারো ক্ষতির আশঙ্কা করলে আত্মরক্ষার দু'আ-১ 


ব্রন 


৮৯১৮১ ০০ ৩৪ ১: (৮৯১১০ ৩১ las পো 

উচ্চারণ: আল্লা-হুম্মা, ইন্া- নাজ'আলুকা ফী নু'হুরিহিম ওয়া 
নাউযুবিকা মিন শুরূরিহিম । 

অর্থ : হে আল্লাহ, আমরা আপনাকে তাদের কণ্ঠদেশে রাখছি এবং 
LE aie 

যিক্র নং ১৯০: কারো ক্ষতির আশঙ্কা করলে আত্মরক্ষার 


অর্থ: হে আল্লাহ, আপনি যেভাবে ইচ্ছা আমাকে তাদের থেকে 
সংরক্ষণ করুন।১৭ 
যিক্র নং ১৯১: কারো জুলুমের তয় পেলে আত্মরক্ষার দু'আ 


১10৬ SS « এ) ১৯০ EI ৩ ০50 2০ “lh 
EG 


শখ! aE J, BE 7 Dee 52 ৬০ 92৮ ১,420 (মি ্ 
উচ্চারণ : আল্লা-হুম্মা রাব্বাস সামা-ওয়া-তিস সাব'ই ওয়া রাব্বাল 
“আরশিল “'আযীম, কুন লী জা-রান মিন ফুলা-ন ইবনু ফুলা-ন (সংশ্লিষ্ট ব্যক্তির 
নাম) ওয়া আ'হ্যা-বিহী মিন খালা-ইব্বিকা (ওয়া মিন শার্রি খালকিকা কুল্লিহিম 
জামি'আন) আই ইয়াফরুত্বা 'আলাইয়্যা আ'হাদুম মিনহুম আও ইয়াতৃগা-, 
“আযযা জা-কুকা ওয়া জাল্লা সানা-উকা, ওয়া লা- ইলা-হা ইল্লা- আনতা। 
অর্থ: হে আল্লাহ, সাত আসমানের প্রভু ও মহান আরশের প্রভু, আপনি 
আমাকে আশ্রয় প্রদান করেন অমুকের পুত্র অমুক (সংশ্লিষ্ট ব্যক্তির নাম) থেকে 
এবং আপনার সৃষ্টির মধ্য থেকে যারা তার দলবলে রয়েছে তাদের থেকে (এবং 
সকল খারাপ সৃষ্টির অমঙ্গল থেকে), তাদের কেউ যেন আমার বিষয়ে 
সীমালজ্ঘন করতে না পারে বা আমার উপর অত্যাচার বা বিদ্রোহ করতে না 
পারে। আপনি যাকে আশ্রয় দেন সে-ই সম্মানিত। আপনার প্রশংসা 
মহিমামণ্ডিত । আপনি ছাড়া কোনো মা*বুদ নেই।” 


* আবু দাউদ (কিতাবুস সালাত, বাব..ইযা থাফা কাওমান) ২/৯১ (ভা ১/২১৫); মুসতাদরাক হাকিম ২/১৫৪ ৷ 
il টি €৫৩-কিতাবুষ যুহদ, ১৭-বাব কিস্সাতু আসহাবিল উখদৃদ) ৪/২২৯৯ (ভারতীয় ২/৪১৫)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (৯৪)-এর যিকর ওযীফা ৫৩২ 


আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা) ও আব্দুল্লাহ ইবনু আব্বাস রো) থেকে 
বর্ণিত, তারা বলেন: কেউ কোনো শাসক, প্রশাসক বা ক্ষমতাধর থেকে ক্ষতির 
আশঙ্কা করলে এ দুআটি পাঠ করবে। হাদীসটি সহীহ।১৮ 

যিক্র নং ১৯২: বিপদ-কষ্টে নিপতিত ব্যক্তির দু'আ 
৩ Yb জলি ও ৮ ০০০০0 Yd 

উচ্চারণ: ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রা-জিউন। আল্লা-হৃম্মাঅ্‌ 
জুরনী ফী মুসীবাতী ওয়া আখলিফ লী খাইরাম মিনহা-। 

অর্থ: নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় তার কাছেই আমরা 
ফিরে যাব। হে আল্লাহ আপনি আমাকে এ বিপদ মুসিবতের পুরস্কার প্রদান 
করুন এবং আমাকে এর পরিবর্তে এর চেয়ে উত্তম কিছু প্রদান করুন। 

উম্মুল মু'মিনীন উম্মু সালামাহ (রা) বলেন, আমি রাসূলুল্লাহকে (3) 
বলতে শুনেছি, যদি কোনো মুসলিম বিপদগ্রস্ত হয়ে এ কথাগুলো বলে তাহলে 
করে দিবেন। উম্মু সালামাহ বলেন, আমার স্বামী আবু সালামাহর মৃত্যুর পরে 
আমি চিন্তা করলাম, আবু সালামার চেয়ে আর কে ভাল হতে পারে! ... 
তারপরও আমি এ কথাগুলো বললাম । তখন আল্লাহ আমাকে আবু সালামার 
পরে রাসূলুল্লাহকে (48) স্বামী হিসাবে প্রদান করেন ।১৯ 


যিকর নং ১৯৩: বিপদগস্তকে দেখলে বলার দুআ 
A 9 ০.5. রি নিন? A পরলে IN LS & ১০০০2 
Le AS ৮৫ lo) 4 IDE) ৬ GUE GML এ ৩০০৭ 


Hai দে 

উচ্চারণ: আল-‘হামদু লিল্লা-হিল্লাধী ‘আ-ফা-নী মিম্মাব্‌ তালা-কা বিহী 
ওয়া ফাদ্বদ্বালানী ‘আলা- কাসীরিম মিম্মান “খালান্কা তাফ্দ্বীলান। 

অর্থ: প্রশংসা আল্লাহর জন্য, যিনি তোমাকে যে বিপদটি দিয়ে পরীক্ষা 
করেছেন সে বিপদ থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তার 
অনেক সৃষ্টির থেকে অধিক মর্যাদা দিয়েছেন। 

উমার ইবনুল খাত্তাব (রা) এবং আবু হুরাইরা (রা) থেকে পৃথক সনদে 
বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ $% বলেন, যদি কেউ কোনো বিপদগ্রস্ত দেখে 
১ নুরী আল আদারুল মুফরাদ: ১/৪৭, সং ৭০৭; আলবানী, সহীহুল আদবিল মুফরাদ, ৫৪৫; 


হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১/১৩৭। 
৯ মুসলিম (১১-কিতাবুল জানাইয, ২-বাব মা ইউকালু ইনদাল মুসীবাহ) ১/৬৩১-৬৩২ (ভা ১/৩০০)। 


www.pathagar.com 


পঞ্চম অধ্যায় : বিষয় সংশ্লিষ্ট যিকর ও দুআ ৫৩৩ 


উপরের কথাগুলো বলে তবে সে উক্ত বিপদ বা অসুবিধা থেকে (আজীবনের 
জন্য) নিরাপত্তা লাভ করবে, (বিপদ যেমনই হোক না কেন)। ইমাম হুসাইনের 
(রা) পৌত্র মুহাম্মাদ আল-বাকির বলেন, বিপদ বা অসুবিধায় নিপতিত মানুষ 
দেখলে তাকে না শুনিয়ে নিজের মনে এ কথা বলতে হবে। হাদীসটি সহীহ ।২০ 

সুপ্রিয় পাঠক, কোনো সমস্যাগ্রস্ত বা বিপদগ্রস্ত ব্যক্তি দেখে তাকে দুআ 
ও নসিহত করার পাশাপাশি নিজের মনে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ অত্যন্ত 
গুরুত্বপূর্ণ । কারণ আমরা সাধারণত এক্ষেত্রে বিপদগ্রস্তকে উপহাস বা অবজ্ঞার 
দৃষ্টিতে দেখি ও অহস্কারে আক্রান্ত হই। যেমন কোনো বদরাগী, হটকারি, 
ঝগড়াটে, বদমেজাজি, ধুমপায়ী, অপরিচ্ছন্ন, তোতলা, পাপেলিপ্ত, অশোভন 
কর্মে লিপ্ত বা যে কোনো ধর্মীয়, পারিবারিক, সামাজিক, নৈতিক, দৈহিক বা 
অর্থনৈতিক সমস্যা, বিপদ বা অসুবিধায় লিপ্ত মানুষকে দেখলে তার প্রতি 
অবজ্ঞার অনুভূতি আমাদের মধ্যে প্রবেশ করে। এভাবে আমরা অহঙ্কার ও 
অকৃতজ্ঞতায় লিপ্ত হই। এ সময়ে মুমিনকে হৃদয় দিয়ে অনুভব করতে হবে যে, 
মহান আল্লাহ দয়া করে তাকে উক্ত স্বভাব বা অবস্থা থেকে রক্ষা করেছেন। 
হৃদয়ে এরূপ অনুভূতি লালন করে মুখে উপরের দুআটি বললে আমরা দুনিয়া ও 
আখিরাতের অফুরন্ত সাওয়াব, বরকত ও নিরাপত্তা লাভ করতে পারব। 

বিপদমুক্তির অন্যান্য দুআ 

অন্যান্য যে কোনো কষ্ট, উৎকণ্ঠা, সন্তানলাভ, বিপদমুক্তি ইত্যাদির জন্য 
এ বইয়ের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ১৫৭ নং যিক্র পাঠ করে দুআ 
করবেন। মহান আল্লাহর ইসম আযম ও দরুদ সাধ্যমত বেশি করে পড়বেন এবং 
পড়ার ফাকেফাকে নিজের ভাষায় আল্লাহর কাছে দুআ করা। আমরা পরবর্তী 
অধ্যায়ে রোগব্যাধি বিষয়ক যিকর আলোচনা করব, ইনশা আল্লাহ । 


৫. ৩. অন্যান্য বিভিন্ন বিষয়ের যিকর 
যিক্র নং ১৯৪: ক্রোধ নিয়ন্ত্রণের যিকর 


= ০০৫৭) ০৫ dl ১১০ 
উচ্চারণ : আ‘উযু বিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম ৷ 
অর্থ : আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি বিতাড়িত শয়তান থেকে। 


* তিরমিযী (৪৯-কিতাবুদ্দাআওয়াত, ৩৮-ইযা রাআ মুবতালা) ৫/৪৫৯ (ভা ২/১৮১); ইবন মাজাহ (৩৪- 
কিতাবুচ্দুআ, ২২-আহলিল বালা) ২/১২৮১ (ভারতীয় ১/২৭৭) আলবানী, সহীহুত তারগীব ৩/১৭৭। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($৪)-এর যিকর ওযীফা ৫৩৪ 


সুলাইমান ইবনু সুরাদ (রা) বলেন, রাসূলুল্লাহ (৯) বলেছেন, এ 
কথাগুলি বললে ক্রোধান্বিত ব্যক্তির ক্রোধ দূরীভূত হবে ।২১ 

আমরা দেখেছি, ক্রোধ দমন করা এবং যার উপরে রাগ হয়েছে তাকে 
ক্ষমা করা আল্লাহর রহমত লাভের অন্যতম পথ । কাজেই মুমিনের উচিত ক্রোধ 
অনুভব করলে অর্থের দিকে লক্ষ্য করে এ বাক্যটি বারবার বলা । 


যিক্র নং ১৯৫: হাঁচির যিক্রসমূহ 
(ক). কারো হাচি হলে তিনি বলবেন: ও 
J 05 ০) Sb USI 


উচ্চারণ : আল-“হামদু লিল্লা-হি (আলা- কুল্লি 'হাল)। 
অর্থ : সকল প্রশংসা আল্লাহর জন্য (সকল অবস্থায়) ৷ 
(খ). হাচি-দানকারীকে (আলহামদুলিল্লাহ) বলতে শুনলে শ্রোতা বলবেন: 
উচ্চারণ: ইয়ার“হামুকাল্লা-হু। অর্থ: আল্লাহ আপনাকে রহমত করেন। 
(গ). হাচিদাতাকে (ইয়ারহামুকাল্লাহ) বললে তিনি উত্তরে বলবেন: 
৮5৫ ০4:49 4) EV 
উচ্চারণ : ইয়াহদিকুমুল্লা-হু ওয়া ইউস্বলিহু বা-লাকুম । 
অর্থ: “আল্লাহ আপনাদেরকে সুপথে পরিচালিত করুন এবং 
আপনাদের অবস্থাকে ভাল ও পরিশুদ্ধ করুন।” 
হাচি দিলে সুন্নাত- “আল'হামদু লিল্লাহ’, ‘আল-হামদু লিল্লাহি রাব্বিল 
আলামীন' বা ‘আল-হামদু লিল্লাহি আলা কুল্লি হাল’ বলা । হাচি-দাতা এ যিক্র 
করলে তার পাওনা যে, যিনি উক্ত যিক্র শুনবেন তিনি তাকে দু'আ করে 
বলবেন: ইয়ার'হামুকাল্লা-হু। এ দুআর উত্তরে হাচি প্রদানকারী বলবেন: 
ইয়াহদিকুমুল্লা-হু, অথবা ইয়াহদিকুমুল্লা-হু ওয়া ইউস্বলিহু বা-লাকুম। 
বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সমাজে এ সুন্নাতগুলি অবহেলিত। 
যিক্র নং ১৯৬: পোশাক পরিধানের দু'আ 
৪ 99 ০০0৯ ৮৪৩ ০9 CIHR GCS sh 43০৪ 


পা পাপা 


২ বুখারী (৬৩-কিতাব বাদয়িল বালক, ১১-বাব সিফাতি ইবলীস..) ৩/১১৯৫ (ভা ১/৪৬৪); মুসলিম 
€৪৫-কিতাবুল বিররি, ৩০-বাব ..ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব) ৪/২০১৫ (ভ ২/৩২৬)। 


www.pathagar.com 


পঞ্চম অধ্যায় : বিষয় সংশ্লিষ্ট যিক্র ও দু'আ ৫৩৫ 


উচ্চারণ: আল'হামদু লিল্লা-হিল্লাধী কাসা-নী হা-যাসসাওবা ওয়া 
রাষাকানীহি মিন গাইরি “হাওলিম মিন্নী ওয়ালা- কুওয়াহ। 

অর্থ: প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এ পোশাক পরিধান করিয়েছেন 
এবং আমাকে তা প্রদান করেছেন, আমার কোনো অবলম্বন ও শক্তি ছাড়া-ই। 

রাসূলুল্লাহ %% বলেন, “যদি কেউ পোশাক পরিধানের সময় এ কথা 
বলে তাহলে তার পূর্বাপর গোনাহ ক্ষমা করা হবে ।”২২ 

যিক্র নং ১৯৭: নতুন পোশাক পরিধানের দু'আ পু 
10৩০ 6 2৮9 2৮ আপি বিড Cf এপ এ৫ ah 

TE 55502৬১৩২১৪; 

উচ্চারণ: আন্লা-হুম্মা, লাকাল “হামদু, আনতা কাসাওতানীহি। 
আসআলুকা খাইরাহু ওয়া খাইরা মা স্মুর্নিআ লাহু, ওয়া আউযু বিকা মিন 
শাররিহী ওয়া শাররি মা স্বুনিআ লাহু। 

অর্থ: হে আল্লাহ, আপনারই সকল প্রশংসা । আপনি আমাকে এটি 
পরিধান করিয়েছেন। আমি আপনার নিকট প্রার্থনা করছি এর কল্যাণ এবং যে 


কল্যাণের জন্য তা উৎপাদিত। আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এর 
অকল্যাণ এবং যে অকল্যাণের জন্য তা উৎপাদিত ।২৩ 


যিক্র নং ১৯৮: নতুন পোশাক পরিহিতেরে জন্য দু'আ 
25 38 24০4) এ 

উচ্চারণ : তুবলা- ওয়া ইউখলিফুল্লা-হু তা‘আ-লা। 

অর্থ: “এটি ব্যবহারে নষ্ট হোক এবং আল্লাহ এর বদলে অন্য পোশাক 
প্রদান করুন। (আল্লাহ আপনাকে দীর্ঘজীবন প্রদান করুন যাতে আপনি এ নতুন 
পোশাক ব্যবহার করে নষ্ট করে নতুন পোশাক ব্যবহারের সুযোগ পান) 1” 

সাহাবীগণ কাউকে নতুন পোশাক পরতে দেখলে এ দু'আ করতেন 1২৪ 

যিক্র নং ১৯৯: পরিধানের কাপড় খোলার দু'আ 


আবু দাউদ ৭, 8/8১, (ভারতীয় ২/৫৫৮); আলবানী, সহীহুত তারগীব ২/২২২। 
আনু লাউ প্রাগুক্ত; তিরমিযী (কিতাবুল্লিবাস, ২৯-. ই সন 38৫২০ ভারতীয় ১/৩০৬)। 
* আবু দাউদ (কিতাবুল্লিবাস) 8/৪১ (ভা ২/৫৫৮); আলবানী, সাহীহ দাউদ ৯/২০। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিক্র ওষীফা ৫৩৬ 
আনাস ইবনু মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ (%) বলেন: 


... 052 ০4৮2০ গু সে তে 509 ALG GS 

“যখন তোমাদের কেউ কাপড় খুলবে বা অনাবৃত হবে তখন মানুষের 
গুপ্তাঙ্গ ও জিনদের দৃষ্টির মাঝে পর্দা ‘বিসমিল্লাহ’ বলা।” হাদীসটি সহীহ ।২৫ 

যিক্র নং ২০০: উপকারীর কৃতজ্ঞতা প্রকাশক দু'আ 

14 1 OLS 

উচ্চারণ: জাযা-কাল্লা-হ খাইরান। 

অর্থ: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন। 

আমরা দেখেছি যে, মুমিন কাউকে উপকরার করলে কখনোই তার থেকে 
কৃতজ্ঞতা বা প্রতিদানের আশা করে না। পক্ষান্তরে উপকৃত মুমিনের দায়িত্ব, 
উপকারীর কৃতজ্ঞতা প্রকাশ করা, তার প্রশংসা করা, তার উপকারের কথা অকপটে 
স্বীকার করা এবং তার জন্য দু'আ করা। রাসূলুল্লাহ £্ বলেছেন, কেউ কারো 
উপকার করলে সে যদি উপকারীকে এ কথা বলে কৃতজ্ঞতা জানায় তাহলে তা 
সর্বোত্তম প্রশংসা করা হবে। হাদীসটি হাসান।২৬ 


যিক্র নং ২০১: কাউকে প্রশংসা করার মাসনুন যিক্র 

কোন মানুষের পিছনে নিন্দা করা এবং সামনে ঢালাও প্রশংসা করা 
অপরাধ । প্রশংসার ক্ষেত্রে কারো বিশেষ স্বভাব বা গুণের প্রশংসা করা যেতে 
পারে । কারো ঢালাও প্রশংসা করতে বা নিশ্চিতরূপে কাউকে ‘ভাল’ বলতে 
হাদীসে নিষেধ করা হয়েছে। প্রশংসার ক্ষেত্রে বলতে হবে: আমার ধারণা, 
অমুক ব্যক্তি ভাল; নিশ্চয়তা প্রকাশ করা যাবে না। রাসূলুল্লাহ %% বলেন, 
তোমাদের যদি কখনো কাউকে প্রশংসা করতে-ই হয় তাহলে বলবে : 

UST US Sf db bf YES dn SS LS 

“আমি অমুককে এরূপ মনে করি, আল্লাহই তাকে ভাল জানেন (তিনি 
তার পরিপূর্ণ হিসেব সংরক্ষক), আল্লাহর উপরে আমি কাউকে ভাল বলছি না। 
আমি তাকে অমুক অমুক গুণের অধিকারী বলে মনে করি ।২৭ 
২৫ আলবানী, সহীহুল জামি ১/৬৭৫, নং ৩৬১০ । 
২৬ তিরমিযী (২৮-কিতাবুল বির্র, ৮৭-বাব..মুতাশাব্বিয়ি..) ৪/৩৩৩, নং ২০৩৫ (ভারতীয় ২/২৩)। 


২৭ বুখারী (৫৬-কিতাবুশ শাহাদাত, ১৬-বাৰ ইযা যাক্কা) ২/৯৪৬ (ভারতীয় ১/৩৬৬); মুসলিম (৫৩- 
কিতাবুয যুহদ, ১৪-বাবুন নাহয়ি আনিল মাদহি) ৪/২২৯৬ (২/৪১৪)। 


www.pathagar.com 


পঞ্চম অধ্যায় : বিষয় সংশ্লিষ্ট যিক্র ও দু'আ ৫৩৭ 


যিক্র নং ২০২: প্রশংসিতের দু'আ 
সাহাবী-তাবেয়ীগণের রীতি ছিল, কেউ তীদেরকে ধার্মিক বললে বা 
ংসা করলে তারা কষ্ট পেতেন। কেউ তাদের ‘ভাল’ বললে তারা বলতেন: 


০৮ 9 ৩০ ০257 তিনি এ ০ 3 “zh 
61225 
অর্থ : “হে আল্লাহ, এরা যা বলছে এজন্য আমাকে দায়ী করবেন না, 
আর তারা যা জানে না, আমার সে সব পাপ আপনি ক্ষমা করে দিন (এবং তারা 
যেরূপ ধারণা করছে আমাকে তার চেয়েও উত্তম বানিয়ে দিন।)” 1২৮ 
যিকর নং ২০৩. তিলাওয়াতের সাজদার দু'আ 


টে পে ক পাও তা ক পে A Aa sot 
GEE, 153 ee ৪৪ ৬০০ 11 Be ee অভ 4 
লি ০৪ পা ot ০০ পক. 


25০ Bu ভে ৪০ তা Ud ৪৬০ 
উচ্চারণ: আল্লা-হম্মাক্তুব লী বিহা- “ইনদাকা আজ্রান, ওয়াদ্বা'অ্‌ ‘আরী 
কামা- তাক্কাব্বাল্তাহা- মিন 'আবৃদিকা দাউদ ।” 
অর্থ: “হে আল্লাহ, আপনি লিপিবদ্ধ করুন আমার জন্য এ সাজদার 
বিনিময়ে পুরস্কার, এবং অপসারণ করুন আমার থেকে এর বিনিময়ে পাপ-বোঝা, 
এবং বানিয়ে দিন একে আপনার নিকট সম্পদ, এবং কবুল করুন একে আমার 
থেকে যেমন কবুল করেছিলেন আপনার বান্দা দাউদ থেকে ।” 
ইবনু আব্বাস (রো) বলেন, “রাসূলুল্লাহ (3%) সাজদার আয়াত তিলাওয়াত 
করে সাজদা করেন এবং এ দুআটি পাঠ করেন ।” হাদীসটি হাসান ।২ 
যিকর নং ২০৪: দাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষার দুআ 
আবু দারদা (রা) বলেন, রাসূলুল্লাহ ৯ বলেন: 
০৬৩৪ on et SND Sfp ডা ৮ ৬৮৮ 
“যে ব্যক্তি সূরা কাহ্ফ-এর প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জাল 
থেকে সংরক্ষিত থাকবে ।”*” এর পাশাপাশি দুআ মাসুরাগুলো পড়া উচিত। 
* বুখারী, আল-আদাবুল মুফরাদ ১/২৬৭, বাইহাকী, 5 আলবানী, সহীহুল 


আদাব ১/২৮২। হাদীসটি সহীহ, শেষ বাক্যটি 
২। তবে পৃথক দুর্বল সনদে 


€৪৯-কিতাবুদ্দাআওয়াত, ৩৩-বাব মা ইয়াকুলু ফি সুজুদিল কুরআন) ২/৪৫৫ (ভারতীয় 
২/১৮০); পানা সহীহুত তিরমিযী ৩/১৫১। 


(৬-সালাভিল মুসাফিরীন, ৪৪-ফাদল সূরাতিল কাহাফ) ১/৫৫৫ (ভারতীয় ১/২৭১)। 


২৯ 


৩০ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিকর ওযীফা ৫৩৮ 


যিকর নং ২০৫: স্বপন বিষয়ক দুআ 
আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ % বলেছেন: 
১৬০০। ৩৮ ৩৯১৯৪ ৪699 এখ। ৩ ০৯ SIC) Uy 5 Uy 
Ys “pai ০৫ CL 01 ১৯০৫ টা: Dl ww ৩১9; 
৫ EN 
৮৩১০৬ ৪৯: 09০০৭ , - ০৭ ৬৬ ০০০ 


“স্বপ্ন তিন প্রকারের: (১) বেক সন আল্লাহর পক্ষ থেকে সুদং 
(২) খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে মানুষকে দুশ্ি্তাগ্রস্ত ও উত্কষ্ঠিত করার 
জন্য এবং (৩) মানুষের নিজের মনের কল্পনা । কাজেই কেউ যদি এমন স্বপ্ন 
দেখে যা তার পছন্দ নয় তবে সে যেন উঠে সালাত আদায় করে এবং কাউকে 
এ স্বপ্নের কথা না বলে।... আর কোনো আলিম বা কল্যাণকামী ব্যক্তি ছাড়া 
কারো কাছে স্বপ্নের কথা বলবে না।”৩১ 

তাবিয়ী আবূ সালামা বলেন, দুঃস্বপ্ন দেখে আমি আতঙ্কিত ও অসুস্থ হয়ে 
পড়তাম। আমি আবু কাতাদা (রা)-কে বিষয়টি জানালাম । তিনি বললেন, আমিও 
স্বপ্ন দেখে অসুস্থ হয়ে পড়তাম ৷ রাসূলুল্লাহ 3%-এর কথা শুনে আমার এ অবস্থার 
অবসান ঘটে । আমি আর কোনো দুপ্রকে পরোয়া করি না। রাসুলুল্লাহ 3% বলেন: 


১৫0 ০৮ ৮৯০ ৩০ (40)? di La 79 (79) 
১০৫১৪ (৪৫ ০৮) 089 ৬ ও ৩2৫ 2 এ 5৫ 
OE ৮০৮ ৬৮৬ 39) (৮৪ 09) OEE ৩ ll ১ম) (৯৪ 
ECT NAN HSE AE 2৫: 7.৮ 525 তি 
UB) ০৮৮৮ ৪ (gb) 4০০৬ ৮293) ৬৪ ON ভি কিস ০ JP) 
£ ্ ALE GP Si AALS (রি রবি তে 
৬1 > এ) এও > 5) 9 ৩৮ ul bo) ০ Us Cone 
০১0৮৯ 0 CE ঝা ls ০৮ 
“ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এবং খারপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে । 


কাজেই কেউ যদি অপছন্দনীয় স্বপ্ন দেখে তবে সে যেন ঘুম ভাঙলে তার বাম 
দিকে তিনবার ফুঁক বা থুক দেয় এবং উক্ত স্বপের ও শয়তানের অমঙ্গল-অনিষ্ট 


* মুসলিম (৪২-কিতারুর রুইয়া) ৪/১৭৭৩ (ভারতীয় ২/২৪১); তিরমিযী (৩৫-কিতাবুর রুইয়া, ৭-বাব 
ফি রুইয়াল মুমিন) ৪/8৯৫ (ভারতীয় ২/৫৩)। 


www.pathagar.com 


পঞ্চম অধ্যায় : বিষয় সংশ্লিষ্ট যিকর ও দু'আ ৫৩৯ 


থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করে (অন্য হাদীসে: সে যেন তিনবার আশ্রয় গ্রহণ 
করে এবং পার্শ্ব পরিবর্তন করে) (এবং সে যেন উঠে সালাত পড়ে)। তাহলে এ 
স্বপ্ন তার কোনোই ক্ষতি করবে না। আর সে যেন এ স্বপ্নের কথা কাউকে না 
বলে। আর যদি কেউ কোনো ভাল স্বপ্ন দেখে তাহলে সে যেন স্বপ্রুটিকে সুসংবাদ 
হিসেবে গ্রহণ করে- আনন্দিত হয় (অন্য হাদীসে: সে যেন আল্লাহর প্রশংসা করে) 
এবং স্বপ্রটির কথা তার প্রিয়ভাজন কোনো ব্যক্তি ছাড়া কাউকে বলবে না।”৩২ 
তাহলে, ভাল স্বপ্ন দেখলে আল্লাহর প্রশংসা করতে হবে। অন্তত আল- 
'হামদু লিল্লা-হ' কয়েকবার বলতে হবে। আর অপছন্দনীয় স্বপ্ন দেখলে তিন বার 
বামে থুক দিতে হবে এবং স্বপ্রটির অকল্যাণ ও শয়তান থেকে আল্লাহর আশ্রয় নিতে 
হবে। অন্তত তিনবার “আউয়ু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম' বলা এবং অন্তত 
তিনবার বাংলায়: আল্লাহ, আমি এ স্বপ্নের অমঙ্গল থেকে আপনার আশ্রয় গ্রহণ 
করছি”-বলা উচিত। সম্ভব হলে দু'-চার রাকআত কিয়ামুল্লাইল সালাত আদায় করা। 
যিক্র নং ২০৬: স্ত্রী বা স্বামীকে গ্রহণের দু'আ 
১৫৩০ 29৪9 এটি শেল ও ০৮০ ও আনি 2 lt 
এ এল ০০০ ১৬০০ 
উচ্চারণ : আল্লা-হুম্মা, ইনী আসআলুকা খাইরাহা- ওয়া খাইরা মা- 
জাবালতাহাঁ- “আলাইহি, ওয়া আণ্উযু বিকা মিন শাররিহা- ওয়া শাররি মা- 
জাবালতাহা- ‘আলাইহি । 
অর্থ: “হে আল্লাহ আমি আপনার কাছে চাই, এ নারীর কল্যাণ এবং যা 
কিছু কল্যাণ এর প্রকৃতির মধ্যে দিয়ে আপনি একে সৃষ্টি করেছেন। আর আমি 
আপনার আশ্রয় চাই এ নারীর অকল্যাণ থেকে এবং যা কিছু অকল্যাণকর বিষয় 
এর প্রকৃতির মধ্যে দিয়ে আপনি একে সৃষ্টি করেছেন ।” হাদীসটি সহীহ ।** 
স্ত্রীও নতুন স্বামীকে গ্রহণের জন্য এ দুআ করতে পারেন । আরবীতে 
(হা-)-এর স্থলে (হু/ হী): খাইরাহু, জাবালতাহু, শাররিহী... বলবেন। 
যিকর নং ২০৭: নবদম্পতির দুআ 
০ ৪১ 3৩ শপ UE 8০৩ তে ঝি ৩ 
২০৫ ১৭৭০] ভারতীয় ৪) ই রই বকা রই) 


০ আবূ দাউদ (কিতাবুনিকাহ, জামিয়িন্নিকাহ) ২/২৫৫ (ভারতীয় ১/২৯৩); ইবন মাজাহ (১২-কিতাবৃত 
তিজারাত, ১৭-শিরায়ির রাকীক) ২/৭৫৭ (ভারতীয় ২/১৬৩); আলবানী, সহীহ আবী দাউদ ৬/৩৭৩। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%)-এর যিকর ওষীফা ৫৪০ 
উচ্চারণ: বা-রাকাল্লা-হু লাকা ওয়া বা-রাকা “আলাইকা, ওয়া জামা'আ 


বাইনাকুমা বিখাইর ।” 
করুন এবং তোমাদেরকে কল্যাণের মধ্যে একত্রিত করুন। 

আবু হুরাইরা রো) বলেন, “নব বিবাহিতকে অভিনন্দন জানাতে 
রাসূলুল্লাহ % এ কথা বলতেন ।” হাদীসটি সহীহ ।** 

যিকর নং ২০৮: দাম্পত্য সম্পর্কের দুআ 

7) ০ ০০:৫০) ৮০ ১৫৫) এলে ih 4 ৮৬ 

উচ্চারণ: “বিসমিল্লা-হি, আল্লা-হ্মা, জানিব্নাশ্‌ শাইত্বা-না ওয়া 
জান্নিবিশ শাইত্বা-না মা- রাযাক্কৃতানা- ৷” 

অর্থ: “আল্লাহর নামে, হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে দূরে 
রাখুন এবং আমাদের যা রিযক দিবেন তা থেকে শয়তানকে দূরে রাখুন।” 

রাসূলুল্লাহ 3% বলেন, দাম্পত্য মিলনের পূর্বে যদি কেউ এ কথা বলে 
তবে তাদের মিলনে সন্তান জন্ম নিলে তাকে শয়তান ক্ষতি করবে না।” 


যিকর নং ২০৯: নবজাতকের জন্য অভিনন্দন 
পপ পা টি লে জিত, ৮: AIAG A 12 270 
Ls ০০৯15 ০১59 Sl 237) ৬ ৬০) 491 ০) 


56৮25 


০ 5953 24 
উচ্চারণ: বা-রাকাল্লাহু লাকা ফিল মাউহুবি লাকা, ওয়া শাকারতাল ওয়া- 
হিবা, ওয়া বালাগা আশুদ্দাহু, ওয়া রুষিক্কতা বির্রাহু।” 
অর্থ: আপনাকে আল্লাহ যে নবজাতক উপহার দিয়েছেন তাকে আল্লাহ 
বরকতময় করুন, আপনি উপহারদাতার কৃতজ্ঞতা প্রকাশ করুন, নবজাতক পূর্ণ 
বয়স লাভ করুক এবং আপনি তার খিদমত লাভ করুন । 
যিকর নং ২১০: নবজাতকের অভিনন্দনের উত্তর 
3 4573 পাত Bt পাও LE BND এ dt BN 
% তিরমিযী (৯-কিতাবুন্নিকাহ,৭-বাব মা উকালু লিলমুতাজাওয়িয) ৩/৪০০ (ভারতীয় ১/২০৭); আবু 
দাউদ (কিতাবুন নিকাহ, মা ইউকালু লিল মুতাজাওয়িয) ২/২৪৮ (ভারতীয় ১/২৯০)। 
ও বুখারী (৪-কিতাবুল ওয়াদৃ, ৮-বাবুত তাসমিয়াতি..) ১/৬৫ (ভারতীয় ২/৭৭৬); মুসলিম (১৬-কিতাবুন 
নিকাহ, ১৮-বাব মা ইউসতাহাববু আন ইয়াকুলাহু) ২/১০৫৮ (ভারতীয় ১/৪৬৩)। 


www.pathagar.com 


পঞ্চম অধ্যায় : বিষয় সংশ্লিষ্ট যিক্র ও দু'আ ৫৪১ 


উচ্চারণ: “বা-রাকাল্লাহু লাকা ওয়া বা-রাকা “আলাইকা, ওয়া জাযা- 
কাল্লাহু খাইরান, ওয়া রাযাক্কাকাল্লাহু মিসলাহু, ওয়া আজযালা সাওয়া-বাকা।” 

অর্থ: আল্লাহ আপনাকে বরকত প্রদান করুন, আপনাকে বরকতময় 
করুন, আপনাকে উত্তম পুরস্কার প্রদান করুন, আপনাকে অনুরূপ উপহার প্রদান 
করুন, আপনার সাওয়াব বহুগুণে বাড়িয়ে দিন।” 

কোনো কোনো সাহাবী থেকে উপরের অভিনন্দন ও উত্তরটি বর্ণিত।৩ 

যিকর নং ২১১: ঝড়ের দুআ 


০4 4০5 2৮5 ০৫৯ ৩ Lb 72৮৫ টি wf পো 


০১052055455 ৭9১5৭ 0 
উচ্চারণ: আল্লা-হুম্মা ইনী আস্আলুকা খাইরাহা ওয়া খাইরা মা- ফীহা, 
ওয়া খাইরা মা- উর্সিলাত্‌ বিহী। ওয়া আযু বিকা মিন শার্রিহা, ওয়া শার্রি 
মা- ফীহা, ওয়া শার্রি মা- উর্সিলাত্‌ বিহী। 
অর্থ: “হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এর (এ বাতাসের) 
কল্যাণ, এর মধ্যে বিদ্যমান কল্যাণ ও এ যা বহন করে এনেছে সে কল্যাণ । আর 
আমি আপনার আশ্রয় গ্রহণ করছি এর অনিষ্ট এর মধ্যে বিদ্যমান অনিষ্ট এবং যে 
অনিষ্ঠ সে বহন করে এনেছে তা থেকে ।” 
আয়েশা (রা) বলেন, ঝড় উঠলে রাসূলুল্লাহ & এ কথা বলতেন ।০* 
যিকর নং ২১২: বন্ধধ্বনি শ্রবণের দুআ 


54601 5 তত 5 


4 2৯৩00 ০২০০৭ 2৬০1 Ed ভি ০৬০০ 

উচ্চারন: সুরবহা-নাল্লামী ইউসাব্বি'হুর্‌ রা'অদু বি'হাম্দিহী ওয়াল মালা- 
য়িকাতু মিন খ্িফাতিহী । 

অর্থ: পবিত্রতা তার বভ্রধ্বনি তার সপ্রশংস মহিমা ও পবিত্রতা 
ঘোষণা করে, ফিরিশ্তাগণও তা-ই করে তার ভয়ে । 

আব্দুল্লাহ ইবনু যুবাইর (রা) বন্ভ্রধ্বনি শুনলে এ দুআ বলতেন । 

যিকর নং ২১৩: বৃষ্টিপাতের দুআ 

WL 5 রে al 

> বর্ণনাটি হাসান । নববী, আল-আযকার, পৃষ্ঠা ৩৪৯; সালীম হিলালী, সাহীহুল আযকার ২/৭১৩ । 


এ মুসলিম (৯- -সালাতিল ইসতিসকা, ৩- তাআওউয ইনদা রুইয়াতির 'রীহ) ২/৬১৬ (ভারতীয় ১/২৯৪)। 
মালিক, আল-মাআত্তা ১/২/৯৯২; বুখারী, আল-আদাবুল মুফরাদ ১/২৫২। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিকর ওযীফা ৫৪২ 


উচ্চারন: আল্লা-হুম্মা, স্বাইয়িবান না-ফি'আন। 

অর্থ: হে আল্লাহ, কল্যাণময় প্রবল বৃষ্টিপাত প্রদান করুন। 

আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বৃষ্টি দেখলে এ কথা বলতেন ৷ 

যিকর নং ২১৪: শিরক থেকে আশ্রয়লাভের দুআ 
fy ০৭ 48০9 « এল এ? ৬৪ ৪০০৩০ ১ 2 

উচ্চারণ: আল্লা-হম্মা ইরী আ-্উযু বিকা আন্‌ উশ্রিকা বিকা ওয়া আনা 
আ'‘অ্লামু, ওয়া আস্তাগফিরুকা লিমা- লা- আ'অ্লামু। 

অর্থ: হে আল্লাহ, আমি জ্ঞাতসারে শিরক করা থেকে আপনার আশ্রয় 
গ্রহণ করছি এবং অজ্ঞাতসারে যা ঘটে তার জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। 

আবু বাকর সিদ্দীক (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেন, তোমাদের মধ্যে 
শিরক পিপিলিকার পদচারণার চেয়েও সূক্ষ্ম । আবূ বাকর (রা) বলেন, আল্লাহ 
ছাড়া অন্য. কারো ইবাদত করা বা ডাকাই কি শুধু শিরক নয়? রাসূলুল্লাহ % 
বলেন, ... বরং তা পিপিলিকার পদচারণার চেয়েও সুক্ষ । আমি তোমাকে 
একটি বিষয় শিখিয়ে দিচ্ছি যা পালন করলে ছোট ও বড় শিরক তোমার থেকে 
দূরিভূত হবে। তুমি -উপরের দুআটি- বলবে ।” হাদীসটি সহীহ ৷ 


যিকর নং ২১৫: অশুভ বা অযাত্রা ধারণার কাফ্ফারা ক 

BD 4945৮ 1 2৮ 92 Ib YT ৭21 

উচ্চারণ: আল্লা-হুম্মা, লা- ত্বাইরা ইল্লা- ত্বাইরুকা, ওয়ালা- খাইরা 
ইল্লা- খাইরুকা, ওয়া লা- ইলা-হা গাইরুকা । 

অর্থ: হে আল্লাহ, আপনার শুভাশুভ ছাড়া কোনো অশুভত্ব নেই, আপনার 
কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই এবং আপনি ছাড়া কোনো ইলাহ নেই। 

ইবন উমার (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেন, “অশুভ বা অযাত্রা চিন্তা 
করে যে ব্যক্তি তার কর্ম থেকে বিরত থাকল সে ব্যক্তি শিরকে নিপতিত হলো। 
সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, এরূপ চিন্তা মনে আসলে তার কাফ্ফারা 
কী? তিনি বলেন, সে যেন (উপরের কথাগুলো) বলে৷” হাদীসটি সহীহ ।** 
৯ বুখারী (২১-ইসতিসকা, ২২-...ইযা আমতারাত) ১/৩৪৯ (ভারতীয় ১/১৪০); ইবন হিব্বান ৩/২৮৬। 


৪০ বুখারী, আল-আদাবুল মুফরাদ, পৃষ্ঠা ২৫০; আলবানী, সহীহুল আদাবিল মুফরাদ ১/২৫৯। 
*১ আলবানী, সাহীহাহ ৩/১৩৯। 


www.pathagar.com 


পঞ্চম অধ্যায় : বিষয় সংশ্লিষ্ট যিকর ও দু'আ ৫৪৩ 


যিকর নং ২১৬: বাহনে আরোহণের দুআ 
পা শী শা [J Ed as [ 7 ৬ 
এ ৫০912 এ AL এ ০৬৮০০ এ Lod ক ol 


> 


401 ৫ 5 | 4 2০০ 4 IAS OES 7 ডা 1? তি 
CAE 21 ECL CH Yd 9) এ ds LH dh এ 
EY ০৮ 2 ও 4 ০৯৬ পি 
উচ্চারণ: বিস্মিল্লা-হ, আল-'হামদু লিল্লা-হ, সুর্বহা-নাল্লাযী 
সাখ্খারা লানা- হা-যা- ওয়ামা- কুন্না- লাহু মুক্রিনীন, ওয়া ইন্না- ইলা- 
রাব্বিনা- লামুন্কালিবৃন। আল-“হামদু লিল্লা-হ, আল-“হামদু লিশ্লা-হ, আল- 
‘হামদু লিল্লা-হ, আল্লা-হু আক্বার, আল্লা-হু আক্বার, আল্লা-হু আক্বার, 
(লা- ইলা-হা ইল্লা- আন্তা,) সুব্'হা-নাকা, ইন্নী যালামৃতু নাফ্সী 
ফা'গৃফির্লী, ফাইন্নাহু লা- ইয়া“গফিরুষ্‌ যুনুবা ইল্লা- আনতা। 
অর্থ: “আল্লাহর নামে, প্রশংসা আল্লাহর জন্য । ‘পবিত্র ও মহান তিনি, 
যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন, যদিও আমরা সমর্থ ছিলাম না 
এদেরকে বশীভূত করতে। প্রশংসা আল্লাহর জন্য (৩ বার), আল্লাহ সর্বশ্রেষ্ঠ 
(৩ বার) (আপনি ছাড়া কোনো ইলাহ নেই), আপনার পবিত্রতা ঘোষণা করছি, 
আমি আমার নিজের উপর অত্যাচার করেছি কাজেই আপনি আমাকে ক্ষমা 
করুন। আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করে না।” 
বসার পর বাকী কথাগুলো বলেন। হাদীসটি সহীহ ।৪২ 
যিকর নং ২১৭: সফর ও প্রত্যাবর্তনের দু'আ 
59135 ৫ 25 Ls ০৬৮৫০ LH dr LST ডি এ Bf 
রে রে & রী পক প A yp 
50135 UAL 3 CULT lh OLE  ঞ ৫9 2 4 
2 5৮0 102 2.1 ১ ০41 ৮:৮৮ এ J ৮5 SV 
৩৫ ১৮৮ 51 240 ০৯0 ৩ 2০০5 A ও Lal CH 2) 
£২ তিরমিযী (৪৯-কিতাবুদ্দাআওয়াত, ৪৭-বার..ইযা রাকিবাদ্দাবাতা) ৫/৪৬৭ (ভারতীয় ২/১৮২); আবু দাউদ 
(কিতাবুল জিহাদ,..মা ইয়াকুলু ... ইবা রাকিবা) ৩/৩৫ (২/৩৫০) ; মুসতাদ্রাক হাকিম ২/১০৮। 


A 
> 
N 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (8)-এর যিক্র ওযীফা ৫৪৪ 
cee AU JONG AL ৮৮০০ 9555 IE ০4০ ০৬০ ১৮ 
১৮০৩ (৫9 ০১৬৬ OIE ০৮০ 
উচ্চারণ: আল্লা-হু আক্বার, আল্লা-হু আক্বার, আল্লা-হু আক্বার। 
সুর্ৃহা-নাল্লাধী সা‘খ্খারা লানা- হা-যা- ওয়ামা- কুন্না- লাহু মুক্করিনীন, ওয়া 
ইন্না- ইলা- রাব্বিনা- লামুন্ক্কালিবূন। আল্লা-হুম্মা ইন্না- নাস্আলুকা ফী 
সাফারিনা- হা-যা- আল-বির্রা ওয়াত্‌ তাকুওয়া, ওয়া মিনাল “আমালি মা- 
তারদ্বা-। আল্লা-হুম্মা, হাওয়িন “আলাইনা- সাফারানা- হা-যা- ওয়াত্য়ি ‘আন্না 
বু'উ্দাহু। আল্লা-হুম্মা, আনতাস স্বা-হিবু ফিস সাফারি ওয়াল “খালীফাতু ফিল 
আহলি। আল্লা-হুম্মা ইন্ নী আ'উযু বিকা মিন্‌ ওয়া'আসা-য়িস সাফারি ওয়া কাআ- 
বাতিল মান্যারি, ওয়া সৃয়িল মুন্কালাবি ফিল মা-লি ওয়াল জাহল। ... (ফেরার 
সময়): আ-য়িবৃনা, তা-য়িবৃনা, “আ-বিদৃনা লিরাব্বিনা “হা-মিদূন। 
অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ (৩ বার)। পবিত্র তিনি যিনি এদেরকে আমাদের 
বশীভূত করেছেন, যদিও আমরা সমর্থ ছিলাম না এদেরকে বশীভূত করতে । হে 
আল্লাহ, আমরা আমাদের এ সফরে আপনার কাছে মঙ্গলময় কর্ম এবং তাকওয়া 
প্রার্থনা করছি এবং আপনার পছন্দনীয় কর্ম করার তাওফীক প্রার্থনা করছি। হে 
আল্লাহ, আপনি আমাদের জন্য এ সফরটি সহজ করে দিন এবং এর দূরত্ব 
সংকুচিত করে দিন। হে আল্লাহ, সফরে আপনিই আমাদের সাথী এবং পরিবার- 
পরিজনের কাছে আপনিই আমাদের খলীফা-স্থলাভিষিক্ত। হে আল্লাহ, আমি 
সফরের কাঠিন্য, মনোকষ্টকর দৃশ্য এবং সম্পদ ও পরিবারে অকল্যাণময় 
প্রত্যাবর্তন থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি।”(ফেরার সময়) “আমরা প্রত্যাবর্তন 
করছি, তাওবা করছি, আমাদের রব্বের ইবাদত করছি এবং প্রশংসা করছি।' 
আব্দুল্লাহ ইবন উমার (রা) বলেন, রাসূলুল্লাহ ৪ সফরের শুরুতে এ 
দুআটি পড়তেন। ফেরার সময় দুআটির সাথ শেষের বাক্যগুলো বলতেন ।** 
ধিকর নং ২১৮: সফরের সময় বিদারী দুআ 


255 তে এ sill Bo ০৮০ [i ০১১৫ 
উচ্চারণ: আস্তাউদি-উকাল্লা-হা (বেহুবচনে: আস্তাউদি-উকুমুল্লা-হা) 
আল্লাধী লা- ত্বী“উ ওয়াদা-য়ি'উহু। 
অর্থ: তোমাকে (বহুবচনে: তোমারেদকে) গচ্ছিত রাখছি আল্লাহর 
কাছ, যার কাছে গচ্ছিত কিছুই বিনষ্ট হয় না। 
৪৩ মুসলিম (১৫-কিতাবুল হাজ্জ, ৭৪-..ইযা রাকিবা ইলা সাফারিল হাজ্জ..) ২/৯৭৮ (ভারতীয় ১/৪৩৪)। 


www.pathagar.com 


পঞ্চম অধ্যায় : বিষয় সংশ্লিষ্ট যিকর ও দু'আ ৫৪৫ 


আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ $% আমাকে বিদায়কালে উপরের 
কথাগুলি বলেন। অন্য বর্ণনায় তাবিয়ী মুসা ইবন ওয়ারদান বলেন, আমি একটি 
সফরের নিয়্যাত করে আবু হুরাইরা (রা)-এর কাছে বিদায় নিতে গেলাম । তিনি 
বলেন, ভাতিজা, রাসূলুল্লাহ $& বিদায় নেওয়ার সময় আমাকে একটি কথা 
বলতে শিখিয়েছিলেন, আমি কি তোমকে তা শিখিয়ে দেব? এরপর তিনি 
উপরের দুআটি শিখিয়ে দিলেন। হাদীসটি সহীহ ।%* 
তাহলে, মুসাফির বিদায়-দাতাকে এ দুআ বলবেন । তবে বিদায়কালে 
মুসাফির ও বিদায়দাতা উভয়েই এ দুআ পরস্পরকে বলতে পারেন। 
যিকর নং ২১৯: মুসাফিরকে বিদায় জানানোর দুআ-১ 
৮০০০5 IL, ২১ d 2 ১2 
উচ্চারণ: আস্তাউদি-উল্লা-হা দীনাকা ওয়া আমা-নাতাকা ওয়া 
ওয়া-তিমা আ'জ্মা-লিকা। 
অর্থ: আল্লাহর কাছে গচ্ছিত রাখছি তোমার দীন, তোমার আমানত 
এবং তোমার কর্মের পরিণতি । (সফরের কারণে এগুলি যেন ক্ষতিগ্রস্ত না হয় ।) 
আব্দুল্লাহ ইবন উমার (রা) বলেন, রাসূলুল্লাহ 3% যখন কাউকে বিদায় 
জানাতেন তখন তার হাত ধরে মুসাফাহা কেরমর্দন) করতেন এবং উপরের 
কথাগুলি বলতেন। অন্য হাদীসে আব্দুল্লাহ ইবন ইয়াধীদ খাতমী (রা) বলেন, 
রাসূলুল্লাহ যখন কোনো বাহিনীকে বিদায় জানাতেন তখন এ কথা বলতেন। 
তবে এক্ষেত্রে একবচন (কা)-এর পরিবর্তে বহুবচন (কুম: তোমাদের) শব্দ 
ব্যবহার করতেন: আস্তাউদি'উল্লা-হা দীনাকুম ওয়া আমা-নাতাকুম ওয়া 
“খাওয়া-তিমা আ'আ্মা-লিকুম: আল্লাহর নিকট গচ্ছিত রাখছি তোমাদের দীন, 
তোমাদের আমানত এবং তোমাদের কর্মের পরিণতি । হাদীস দু'টি সহীহ 18৫ 
যিকর নং ২২০: মুসাফিরকে বিদায় জানানোর দুআ-২ 
CS ০ EB CU ES 0৫5 CS TES জি Sl BIS 
উচ্চারণ: যাওআদাকাল্লা-হুত তাকওয়া, ওয়া ‘গাফারা লাকা যানবাকা, 
ওয়া ইয়াস্সারা লাকাল “খাইরা ‘হাইসুমা কুনতা । 
a EE রর ROT NEST জাত 
॥৫ তিরমিযী (৪৯-কিতাবুদ্দাআওয়াত , 88-ইযা ওয়াদ্দাআ ইনসানান) ৫/৪৬৬ (ভারতীয় ২/১৮২); আবূ 
দাউদ ( জিহাদ, বাব দুআ ইনদাল ওয়াদা) ৩/৩৪ (ভারতীয় ২/৩৫০); ইবন মাজাহ, 
২/৯৪৩; , শারহু মুশকিলিল আসার ১৩/১৫৭; ইবনুল আসীর, জামিউল উসূল ৪/২৯০, ২৯২। 
a 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&৪)-এর যিকর ওযীফা ৫৪৬ 


অর্থ: আল্লাহ তাকওয়াকে তোমার পাথেয় হিসেবে প্রদান করুন, 
তোমার গোনাহ ক্ষমা করুন এবং তুমি যেখানেই থাক না কেন তোমার জন্য 
মঙ্গলকে সহজ করুন। 

আনাস ইবন মালিক (রা) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ &%-এর কাছে 
এসে বলে, আমি সফরের সিদ্ধান্ত নিয়েছি, আমাকে পাথেয় দিন। তখন তিনি এ 
কথাগুলো বলে তার জন্য দুআ করেন। হাদীসটি হাসান ।৯৬ 

যিকর নং ২২১: কোনো স্থানে প্রবেশ বা অবস্থানের দুআ-১ 

GE ৩০ ১০০ Bi UK, ১৮ 


উচ্চারণ: আ'িযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি, মিন শার্রি মা- খালাকা। 
অর্থ: “আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের আশ্রয় গ্রহণ করছি, তিনি যা 
কিছু সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে ৷” (পূর্বোক্ত ১৪৬ নং যিকর) 
আমরা দেখেছি যে, রাসূলুল্লাহ (3%) বলেছেন, যদি কেউ কোনো স্থানে 
গমন করে বা সফরে কোথাও থামে এবং এ দু'আটি বলে, তাহলে তথায় 
অবস্থানকালে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। 
যিকর নং ২২২: কোনো স্থানে প্রবেশ বা অবস্থানের দুআ-২ 
EE ০১৮০৭। ৮09 LAB ৩০ পে 50 ০০ tl 
সা 53 ০৩ ৮9 ৮০ ০) ১৪০৩০ (০9 লা 
৫1 ১4 (G3 5 ০৮০ এ 20২ LA ois ০ আনি 
৩ ০০০৫ এও ০০০ ৩০৪ 
উচ্চারণ: আল্লা-হুম্মা রাব্বাস সামাওয়া-তিস সাবৃয্ি ওয়ামা- 
আধ্লাল্না, ওয়া রাব্বাল আরাদ্বীনাস সাব্য়ি ওয়ামা- আক্কলাল্না, ওয়া রাব্বাশ 
শাইয়াত্বীনি ওয়ামা- আছৃলাল্না ওয়া রাব্বার রিয়া-হি ওয়া যারাইনা আস্আলুকা 
খাইরা হা-যিহিল ক্কার্ইয়াতি ওয়া খাইরা আহ্‌লিহা, (ওয়া ‘খাইরি মা- ফীহা), 
ওয়া না‘উয়ু বিকা মিন্‌ শার্রিহা- ওয়া শার্রি আহ্‌লিহা- ওয়া শার্রি মা- ফীহা। 


অর্থ: হে আল্লাহ, সাত আসমান ও সেগুলোর নিম্নের সবকিছুর 
প্রতিপালক, সাত যমিন ও সেগুলোর উপরের সবকিছুর প্রতিপালক, শয়তানগণ 


৪৬ তিরমিযী (৪৯-কিতাবুদ্দাআওয়াত, ৪৪-ইযা ওয়াদ্দাআ ইনসানান) ৫/৪৬৬ (ভারতীয় ২/১৮২)। 


www.pathagar.com 


পঞ্চম অধ্যায় : বিষয় সংশ্লিষ্ট যিক্র ও দু'আ ৫৪৭ 


ও তাদের দ্বারা বিভ্রান্তদের প্রতিপালক, বায়ুপ্রবাহ এবং যা কিছু তা বহন করে 
তার প্রতিপালক, আমি আপনার কাছে প্রার্থনা করছি এ জনপদের কল্যাণ, এর 
বাসিন্দাদের কল্যাণ (এবং এর মধ্যে যা কিছু বিদ্যমান তার কল্যাণ)। এবং 
আমরা আপনার আশ্রয় গ্রহণ করছি এ জনপদের অকল্যাণ, এর বাসিন্দাদের 
অকল্যাণএবং এর মধ্যে যা কিছু বিদ্যমান তার অকল্যাণ থেকে। 
সুহাইব (রা) বলেন, “রাসূলুল্লাহ & কোনো জনপদ দেখলেই তথায় 
প্রবেশের পূর্বে এ কথাগুলো বলতেন” হাদীসটি সহীহ |” 
যিকর নং ২২৩: বাজার বা কর্মস্থলে প্রবেশের দুআ , 
০০০02 ৩55 এন ১ ও ৮ আনি 2 
৩৭০ 
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকা মিন্‌ “খাইরিহা- ওয়া “খাইরি 
আহ্লিহা ওয়া আ'উযু বিকা মিন শার্রিহা ওয়া শার্রি আহ্লিহা । 
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি এস্থানের 
কল্যাণ ও এখানে অবস্থানরতদের কল্যাণ এবং আমি আপনার আশ্রয় গ্রহণ 
করছি এর অকল্যাণ এবং এখানে অবস্থানরতদের অকল্যাণ থেকে। 
আব্দুল্লাহ ইবন মাসউদ থেকে বর্ণিত, তিনি বাজারের প্রবেশমুখে 
দাড়িয়ে বাজারের দিকে মুখ করে এ দুআটি পড়ে বাজারে প্রবেশ করেন ।*৮ 
উপরে জনপদে প্রবেশের দুআ দুটি বাজারে প্রবেশের সময়েও পড়া 
প্রয়োজন। এছাড়া পূর্বোক্ত ৯৫/১৪৫ নং যিকরও পড়া উচিত। 
পু যিকর নং ২২৪: পছন্দ ও অপছন্দনীয় বিষয়ের যিকর 
41 2০০] (Y) SEL রর < sill aD 2০০] €)) 
/০ fe 
উচ্চারণ: (১) আল্হামৃদু লিল্লা-হিল্লাবী বিনি‘অমাতিহী তাতিম্মুস্‌ 
স্বা-লিহা-ত। (২) আল্‌'হামৃদু লিল্লা-হিল্লা-হি 'আলা- কুল্পি 'হা-ল। 
অর্থ: (১) প্রশংসা আল্লাহর নিমিত্ত যার নিয়ামতে ভালকর্মগুলো 
সাধিত হয় । (২) প্রশংসা আল্লাহর সর্বাবস্থায় । 


৪৭ হাকিম, আল-মুসতাদরাক ২/১১০; হাইসামী, মাজমাউয যাওয়ায়িদ ১০/১৯২; আলবানী, সাহীহাহ ৬/৬০৭ । 
$৮ সাঈদ ইবন মানসূর, আস-সুনান, ২/৪৩৩; বাইহাকী, আস-সুনানুল কুবরা ১০৪৩। হাদীসটি সহীহ। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (48)-এর যিকর ওযীফা ৫৪৮ 


আয়েশা (রা) বলেন, “রাসূলুল্লাহ % কোনো আনন্দদায়ক বিষয় 
দেখলে বা জানলে প্রথম বাক্যটি বলতেন এবং কোনো অপছন্দনীয় বিষয় 
দেখলে বা দুসংবাদ পেলে দ্বিতীয় বাক্যটি বলতেন ।” হাদীসটি সহীহ 18৯ 
যিকর নং ২২৫: কটুবাক্য বললে 
LUD EY CL ঘি 4 ০১ ০০৬ দে লি ডি 2৮) 
যা-লিকা লাহু কুরবাতান ইলাইকা ইয়াওমাল ক্িয়ামাহ। 
অর্থ: হে আল্লাহ, যে কোনো মুমিন বান্দাকে আমি কটুবাক্য বলে 
থাকলে বা গালি দিয়ে থাকলে আপনি সেটিকে তার জন্য কিয়ামতের দিন 
আপনার নৈকট্যে (সাওয়াবে) পরিণত ককন।” আবূ হুরাইরা (রা) বলেন, 
তিনি রাসূলুল্লাহ 3%-কে এ কথা বলতে শুনেন ।** 
যিকর নং ২২৬: আল্লাহ্র সাড়া লাভ ও ক্ষমা লাভের দুআ 
2) ৩ 4০০) di yy 2 ও ঠা 89 Hi খা 4) এ 
40) 9 2597 TON UAE ও] | 9 এ ৪০০ ৭ 5 
BL ২1 ৪ 9 0৮৮ 9 
উচ্চারণ: লা- ইলা-হা ইন্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার | লা- ইলা-হা 
ইল্লাল্লা-হু ওয়াহদাহু। লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াঁহদাহু লা- শারীকা লাহু। 
লা- ইলা-হা ইল্লাল্লা-হু লাহুল মুলকু ওয়া লাহুল ‘হামদ । লা- ইলা-হা ইল্লাল্সা-হু 
ওয়া লা- 'হাওলা ওয়া লা- কুওয়াতা ইল্লা বিল্লা-হ। 
অর্থ: আল্লাহ ছাড়া কোনো মা*বুদ নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ । আল্লাহ 
ছাড়া কোনো মা'বৃদ নেই, তিনি একক। আল্লাহ ছাড়া কোনো মা"বুদ নেই, 
তিনি একক, তার কোনো শরীক নেই। আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই, 
রাজত্ব তারই এবং প্রশংসা তারই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোনো 
অবলম্বন নেই, কোনো ক্ষমতা নেই আল্লাহর (সাহায্য) ছাড়া ৷” 
আবু সায়ীদ খুদরী (রা) ও আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ % 
বলেন, যখন কোনো বান্দা এ বাক্যগুলো বলে তখন আল্লাহ তার সাথে সাড়া 
% ইবন মাজাহ (৩৩-কিতাবুল আদাব, ৫৫-ফাদলিল হামিদীন) ২/১২৫০ (ভা ২/২৭০); হাকিম, আল- 
মুসতাদরাক ১/৬৭৭; আলবানী, সাহীহাহ ১/৫৩০, নং ২৬৫; সহীহুল জামি ২/৮৫০, নং ৪৬৪০। 


৫০ বুখারী (৮৩-কিতাবুদ্দাআওয়াত, ৩৩-বাব...মান আযাইতুহু..) ৫/২৩৩৯ (ভারতীয় ২/৯৪১); মুসলিম 
(8৫-কিতাবুল বির্রি, ২৫-বাৰ মান লাআনাহু) ৪/২০০৯ (ভারতীয় ২/৩২৪)। 


www.pathagar.com 


পঞ্চম অধ্যায় : বিষয় সংশ্লিষ্ট যিক্র ও দু'আ ৫৪৯ 


দেন এবং যদি কেউ অসুস্থ অবস্থায় এ কথাগুলি বলে এরপর সে মৃত্যরণ করে 
তবে আগুন তাকে স্পর্শ করবে না । হাদীসটি হাসান ।৫১ 

যিকর নং ২২৭: গবেষক, মুফতী ও সত্যানুসন্ধানীর দুআ 

তৃতীয় অধ্যায়ে সালাত শুরুর চতুর্থ যিকর (যিকর নং ৪৯) দেখুন। 
প্রত্যেক গবেষক, আলিম, মুফতী ও সত্যসন্ধানী মুমিনের উচিত তাহাজ্জুদের 
শুরুতে, সাজদায় ও অন্যান্য সকল সময়ে এ দুআটি বেশি বেশি পাঠ করা । 


৫. ৪. আরো কয়েকটি বরকতময় মাসনূন দুআ 


এখানে সহীহ বা হাসান সনদে বর্ণিত ১৫ট মাসনূন দুআ উল্লেখ 
করছি। জীবনের যা কিছু চাওয়ার সবই এ সকল দুআর মধ্যে অত্যন্ত সংক্ষিপ্ত 
ও আবেগময় ভাস্বায় আল্লাহর কাছে চাওয়া হয়েছে। উল্লেখ্য যে, এ দুআগুলো, 
এ বইয়ে উল্লেখিত অন্যান্য সকল দুআ এবং কুরআন ও হাদীসের যে কোনো 
দুআ মুমিন সালাতের মধ্যে সাজদায়, সালাতের শেষ বৈঠকে সালামের আগে, 
সালামের পরে এবং সকল সময়ে পাঠ করতে পারেন। ণ 
sla 2) ৮১০০ ০৪0 4959 তত ৬ ০৮ এ ১৮৮70 


তার পা পা তা 


০381 ২59 


(দুআ-১) উচ্চারণ: “আল্লা-হুম্মা, আ‘উযু বিকা মিন জাহ্‌দিল বালা-য়ি 
ওয়া দারাকিশ শাক্কা-য়ি, ওয়া সুয়িল ক্কাদা-য়ি ওয়া শামাতাতিল আ"আ্দা-য়ি ।” 
অর্থ: “হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ, 


গভীর দুর্ভাগ্য, খারাপ তাকদীর এবং শত্রুদের উপহাস থেকে ।”৫২ 

পাপা কি Ar ৮৪5 

(09 Jl) ০৯ ১3 adi 0 ৩৬ ১৪৮] sl ed 

BSS 522 EUS 15 ৮৮৮ oT ll ০0 ও lis 

Yd 5 SL OSA 2 7 ৩৯০০ ও আঁ 

০ 

(দুআ-২) উচ্চারণ: আল্লা-হম্মা, ইন্্ী আউয়ু বিকা মিনাল ‘আজুযি ওয়াল 

কাসালি ওয়াল জুবৃনি ওয়াল বুখুলি, ওয়াল হারামি ওয়া “আযা-বিল ক্কাবৃরি । আল্লা- 

১৮ কিরয়া ৩৭-মা ইয়াকুলু ..ইযা মারিদা) ৫/৪৫৮ (ভারতীয় ২/১৮১)। 


৫২ বুখারী (৮৩-কিতাবুদ ২৭-বাবুত তাআওউয মিন জাহদিল বালা) ৫/২৩৩৬, ৬/২৪৪০ (ভা 
২/৯৩৯); মুসলিম বিবি যিকর, ১৬-তাআওউয মিন সূয়িল কাদা) ৪/২০৮০ (ভারতীয় ২/৩৪৭)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিকর ওযীফা ৫৫০ 


হুম্মা, আ-তি নাফ্সি তান্ওয়া-হা-, ওয়া যাক্কিহা- আনতা খাইরু মান যাক্কা-হা-, 
আনতা ওয়ালিইউহা- ওয়া মাওলা-হা-। আল্লা-হুম্মা, ইননী আন্উিযু বিকা মিন্‌ 
“ইলমিন লা- ইয়ানফাউ, ওয়ামিন ক্কালবিন্‌ লা-. ইয়াখৃশা*উ ওয়ামিন নাফৃসিন লা- 
তাশ্বা-উ ওয়ামিন দা‘অওয়াতিন লা- উস্তাজা-বু লাহা-। 

অর্থ: “হে আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি, অক্ষমতা থেকে, 
আলসেমি থেকে, কাপুরুষতা থেকে, কৃপণতা থেকে, অতি-বার্ধক্য থেকে এবং 
কবরের আযাব থেকে । হে আল্লাহ, আমার নফসকে আপনি তার তাকওয়া প্রদান 
করুন এবং আপনি তাকে তাষকিয়া-পবিত্রতা দান করুন, নফসকে পবিভ্রতা- 
তাষকিয়া প্রদানে আপনিই সর্বোত্তম, আপনিই আমার নফসের অভিভাবক ও বন্ধু । 
হে আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি এমন জ্ঞান থেকে যে জ্ঞান উপকারে 
লাগে না, এমন হৃদয় (কলব) থেকে যে হৃদয় ভীত হয় না, এমন নকল থেকে যে 
59785 এমন দু'আ থেকে যে দু'আ কবুল হয় না।”৫৩ 


৫৩ 


৪53 020৩ ০৮৯০ ৩০ 990 ১৮ এ ১৮ জি all 
4 ০ পা তা ক পাশা পপ হির 

(দুআ-৩) উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আ্উযু বিকা রী যাওয়ালি 
নি'আ্মাতিকা, ওয়া তাহাওউলি “আ-ফিয়াতিকা, ওয়া ফুজা-আতি নাক্মাতিকা 
ওয়া জামীয়ি সাখাতিক। 

অর্থ: “হে আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি, আপনার দেওয়া 
নেয়ামতের বিলুপ্তি থেকে, আপনার দেওয়া শান্তি-সুস্থতার পরিবর্তন থেকে, 
আপনার হঠাৎ শাস্তি থেকে এবং আপনার সর্ব প্রকারের অসন্তুষ্টি থেকে ।”৭৪ 


640 Baie ক ৮৫ ১০ (৮৮০ UE ৬৪০) 4) 
পর ০5 ০3 তর ৪৭ Gnd এ তি 
(4০০ 15 ৮৬ ৩ 
(দুআ-৪) উচ্চারণ: আল্লা-হম্মার যুক্ধনী হুব্বাকা ওয়া ‘হুব্বা মান 
ইয়ান্ফাউনী ‘হুব্বুহু ‘ইনদাকা, আল্লা-হুম্মা মা- রাযাক্কতানী মিম্মা- উদ্ছিব্রু 
ফার্জআলমহু কুওয়াতান্‌ লী ফীমা- তুহিব্বু। আল্লা-হুম্মা, ওয়ামা- যাওয়াইতা 
‘আন্নী মিম্মা উহ্হিব্বু ফাজ'আল্হু ফারা-“গান লী ফীমা- তুহ্হিব্বু। 


€* মুসলিম, (৪৮-বাবুয যিকর, ১৮-বাবুত তাআওউধি মিন শাররি মা আমিলা) ৪/২০৮৮ (ভা ২/৩৫০)। 
৫৪ মুসলিম (৪৯-কিতাবুর যিকর ওয়াদ্দুয়া, ১-বাব.. আকসার আহলিল জান্নাত.) ৪/২০৯৭ (ভা ২/৩৫২)। 


www.pathagar.com 


পঞ্চম অধ্যায় : বিষয় সংশ্লিষ্ট যিকর ও দু'আ ৫৫১ 


অর্থ: হে আল্লাহ, আপনি আমাকে দান করুন আপনার প্রেম এবং যার 
প্রেম আপনার কাছে আমার উপকারে আসবে তার প্রেম । হে আল্লাহ, আমার 
যে কাঙ্খিত বিষয় আপনি আমাকে দান করেছেন আপনি তাকে আপনার প্রিয় 
বিষয় অর্জনের শক্তিতে রূপান্তরিত করুন। হে আল্লাহ, আর আমার যে কাঙ্খিত 
বিষয় থেকে আপনি আমাকে বঞ্চিত করেছেন তাকে আপনি আপনার প্রিয় 
বিষয় অর্জনের অবসরে রূপান্তরিত করুন ।”৫৫ 
০৯5১9 4০9 5 তি এক ৭০ ৩৯ lh 

(৫ ০৮90 ৩০৮০9 এপি ৮% ২০ ও? 

(দুআ-৫) উচ্চারণ: আল্লা-হুম্মা, যিদ্‌না- ওয়ালা- তান্কুস্থনা- ওয়া 
আক্রিম্না- ওয়ালা- তুহিন্না- ওয়া আ'আৃত্বিনা- ওয়ালা- তা"হ্রিম্না- ওয়া আ- 
সির্না- ওয়ালা- তুজ্সির “আলাইনা- ওয়া আর্ঘিনা ওয়ার্দ্বা “আন্না- 

অর্থ: “হে আল্লাহ, আপনি আমদেরকে বাড়িয়ে দিন, কমাবেন না, 
আপনি আমাদেরকে সম্মানিত করুন, অপমানিত করবেন না, আমাদেরকে 
আমাদের উপর কাউকে অগ্রাধিকার দিবেন না, আপনি আমাদেরকে সন্তুষ্ট 
করুন এবং আমাদের উপর আপনি সন্ভ্রষ্ট হোন 1৮৬ 


5500 ০903 ৪09 240 WEN 28) 
(দুআ-৬) উচ্চারণ: আল্লা-হুম্মা, ইন্নী আস্আলুকাল হুদা- ওয়াত্‌ তুক্কা, 
ওয়াল “আফা-ফা ওয়াল শিনা-। 


অর্থঃ হে আল্লাহ, আমি চাচ্ছি আপনার কাছে হেদায়াত, তাকওয়া, 
সচ্ছলতা ও সংযম-শুদ্ধতা-শালীনতা ।৫৭ 
৩1১ 4০ 9 05 ৯20) ০1 ৪ 
(দুআ-৭) উচ্চারণ: ইয়া- মুক্ধাল্লিবাল কুলুব সাবৃবিত ক্কাল্বী “আলা- দীনিক্‌ 
অর্থ: হে অন্তরসমূহের পরিবর্তনকারী, সুপ্রতিষ্ঠিত-স্থির রাখুন আমার 
অন্তরকে আপনার দীনের উপর । হাদীসটি সহীহ 1৫৮ 
& হাসান। তিরমিযী (৪৯-কিতাবুদ দাআওয়াত, সি ৫/৪৮৮ (ভারতীয় ২/১৮৭)। 
15১০৯ পাবনা, 
৪৮-তাফসীরুল কুরআন, ২৩-বাৰ (ভা ২/১৫০) ৫/৩০৫; আল-মুসতাদরাক 
১/৭১৭; আলবানী, যায়ীফাহ ৩/৩৯৪; ইবনুল সু তো ও ধু , ১১/২৮২, নং ৮৮৪৭ । 
এ মুসলিম (৪৮- বাবুষ যিকর, ১৮- বা ) ৪/২০৮৭ (ভা ২/৩৫০)। 
৮ তিরমিযী (৩৩-কিতাবুল কাদার, ৭-বাব.. আন্লাল কুলূব বাইনা...) ৪/৩৯০ (ভা ২/৩৬), (কিতাবুদ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (48)-এর যিক্র ওযীফা ৫৫২ 
44 EF ১ Uf ৮ 2d ০৩০৩ ০৮7 
৮৭ ০357 
(দুআ-৮) উচ্চারণ: আল্লা-হম্মা, আ‘হ্‌সিন্‌ “আ-কিবাতানা ফিল উমূরি 
কুল্পিহা- ওয়া আজির্না- মিন্‌ খিষ্ইয়িদ্‌ দুনইয়া- ওয়া “আযা-বিল আ-খিরাহ। 
অর্থ: হে আল্লাহ, আপনি সুন্দর করুন আমাদের পরিণতি সকল কাজে 
78777555557 
(৫০ ১9 034 ৩১৬9 ১৮০৭ ০৮ ৩৫ ১০ রা ০41) 
rail 
(দুআ-৯) উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল বারাস্বি, 
ওয়াল জুনূনি, ওয়াল জুযা-মি ওয়া মিন সাইয়িয়িল আস্কা-ম। 


অর্থ: “হে আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি শ্বেতী রোগ, 
পাগলামি-মানসিক রোগ, কুষ্ঠ রোগ এবং সকল খারাপ রোগব্যাধি থেকে ।”৬০ 


০৩ (3৮ ০৪৮১ রঃ ৯০3৮ ahi il 


নে 3 ডি 
১০৩ 


(দুআ-১০) উচ্চারণ: আল্লা-হুম্মাঁহ্ফায্নী বিল্‌ ইস্লা-মি ক্কা-য়িমান্‌ 
ওয়া'হ্ফাযনী বিল্‌ ইস্লা-মি ক্কা-ন্যিদান, ওয়াঁহ্ফাযনী বিল্‌ ইসলা-মি রা- 
ক্লিদান, ওয়ালা- তুশ্মিত্‌ বী “আদুওয়ান্‌ ওয়ালা- 'হা-সিদান। আল্লা-হুম্মা, ইন্রী 
আস্আলুকা মিন্‌ কুল্পি “থাইরিন্‌ খাযা-য়িনুহ্‌ বিইয়াদিকা, ওয়া আয়ু বিকা মিন 
কুল্পি শার্রিন খাযা-য়িনুহ্‌ বিইয়াদিকা । 

অর্থ: হে আল্লাহ, আমাকে হিফাযত করুন ইসলামের ওসিলায় দাড়ানো 
অবস্থায়, আমাকে হিফাযত করুন ইসলামের ওসিলায় বসা অবস্থায়, আমাকে 

দাআওয়াত, ৯০-বাব) ৫/৫০৩ (ভারতীয় ২/১৯২), হাইসামী মাজযাউয যাওয়ায়িদ রি | 
১ হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/২৮২। হাইসামীর 


বক্তব্যানুসারে হাদীসটি গ্রহ: 
৬ সহীহ। আবূ দাউদ (কিতাবুস সালাত, বাব ফিল ইসতিআযাতি) ২/৯৪ (৮০১৭ AES সহীহ ইবন 
হিব্বান ৩/২৯৫; নববী রিয়াদুস সালিহীন ২/১৫৮ ৷ 


www.pathagar.com 


পঞ্চম অধ্যায় : বিষয় সংশ্লিষ্ট যিক্র ও দু'আ ৫৫৩ 


হিফাযত করুন ইসলামের ওসিলায় শোয়া অবস্থায় । আমাকে আপনি এমন 
অবস্থায় ফেলবেন না যে শক্ররা আমার দুরবস্থায় খুশি হয়। আমি আপনার 
নিকট চাচ্ছি সকল কল্যাণ যা আপনার ভাণ্তারে বিদ্যমান এবং আমি আপনার 
আশ্রয় গ্রহণ করছি সকল অকল্যাণ থেকে যা আপনার ভাণ্ডারে বিদ্যমান । 
০০৩ ৮৪১ ০ oe ০৩279 Eb) 

(দুআ-১১) উচ্চারণ: আল্লা-হুম্মারজআল আউসা'আ রিষৃক্কিকা 
“আলাইয়া “ইনদা কিবারি সিন্নী ওয়ান্ক্লিত্বায়ি উমুরী । 

অর্থ: হে আল্লাহ, আমার জন্য আপনার সবচেয়ে প্রশস্ত রিযক আপনি 
আমাকে প্রদান করবেন আমার বাধ্যর্কের সময় এবং জীবনের শেষ সময়ে ৷** 


2 AY AA de ৯:০৫ ০ প পাটি রা 

CAS Jl nly 905 এস ০০৬ ১০দি ৬1 med 

AS Ar 2 পা পা do পা পালি লে 

ASI 5880 ০৮ Eh ১১৪ ISL By dally 40) 2১809 
ঞ& 54 

rial ৩০ Ch ১১৮১ ৪50১ ৮০৮০5 SLs 5015 ৩১৯5 


049) ৮৮:০০ ০৮০9 07519 ০৯) ৮৫) 
(দুআ-১২) উচ্চারণ: আল্লা-হুম্মা, ইন্নী আ'উযু বিকা মিনাল “আজ্যি 
মিনাল ফাল্করি ওয়াল কুফ্রি ওয়ল ফুসূক্কি ওয়াশ শিকা-ক্কি, ওয়ান্‌ নিফা-ক্কি, ওয়াস 
সুম'আতি ওয়ার রিইয়া-য়ি, ওয়া আয়ু বিকা মিনাস স্বামামি ওয়াল বাকামি ওয়াল 
জুনূনি ওয়াল জুযা-মি ওয়াল বারাস্থি ওয়া সাইয়িয়িল আসন্কা-ম। 
অর্থ: হে আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করছি অক্ষমতা, আলস্য, 
কাপুরুষতা, কৃপণতা, বার্ধক্য-জরাগ্রস্ততা, রূড়তা-কঠোরতা, অসতর্কতা, 
হীনতা-নিঃস্বতা, লাঞ্ছনা ও অসহায়ত্ব থেকে । এবং আমি আপনার আশ্রয় গ্রহণ 
করছি দারিদ্র, অবিশ্বাস, পাপাচার, বিচ্ছিন্নতা-অবাধ্যতা, মুনাফিকী, সুনামের 
লোভ এবং প্রদর্শনেচ্ছা থেকে । এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করছি 
বধিরতা, বাকশক্তিহীনতা, পাগলামি-মানসিক অসুস্থতা, কুষ্ঠ, শ্বেতী এবং সকল 
খারাপ রোগব্যাধি থেকে ।৬৩ 
৬১ সহীহ । হাকিম, আল-সুসতাদরাক ১/৭০৬; আলবানী, সাহীহাহ ৪/৫৪ (১৫৪০) 


৬ হাসান। হাকিম, আল-মুসতাদরাক ১/৭২৬; আলবানী, সহীহুল জামি ১/২৭০, নং ১২৫৫। 
৯ সহীহ ৷ হাকিম, আল-মুসতাদরাক ১/৫৩০; ইবন হিব্বান, আস-সহীহ ৩/৩০০; মাকদিসী, আল- 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (48)-এর যিকর ওযীফা ৫৫৪ 
২০০ ১০ ০৯০ LS 235৮০ পে ৬০ ৬২ ৯৮ ah lh 
5511 ১5 ০১০১ ০৬ 0 ey ৮৬০ 022 ০৯৭ 
(দুআ-১৩) উচ্চারণ: আল্লা-হম্মা, ইন্নী আউযু বিকা মিন ইয়াওমিস 
সূয়ি ওয়া মিন লাইলাতিস সূয়ি ও মিন সা-“আতিস সূয়ি, ওয়া মিন স্বা-হিবিস 
সূয়ি, ওয়া মিন জা-রিস সুয়ি ফী দারিল মুক্কা-মাহ। 
অর্থ: হে আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি খারাপ দিন থেকে, 


খারাপ রাত থেকে, খারাপ মুহূর্ত থেকে, খারাপ সঙ্গী-সাথী থেকে এবং 
বসতবাড়ির খারাপ প্রতিবেশী থেকে ।১৪ 


০ ০১০৬০ এ ০১ ৩ এ তি pl 

(দুআ-১৪) উচ্চারণ: আল্লা-হুম্মান্ফাআ্নী বিমা- “আন্মামৃতানী, ওয়া 
“আল্লিমনী মা- ইয়ানফা“উনী, ওয়া যিদ্নী “ইলমান। 

অর্থ: হে আল্লাহ, আপনি আমাকে যা শিখিয়েছেন তদ্বারা আমাকে 
উপকৃত হওয়ার তাওফীক দিন, আমার উপকার করে এমন জ্ঞান আমাকে শিক্ষা 
টি রাবার ডি 
৬৮3 ভে ০91 Ug, চুলও লোলা th 

sh 4 ১১ ৬০ ১০ পে 

(দুআ-১৫) উচ্চারণ: আল্লা-হুম্মা, মাত্তি'জ্নী বিসাম'ঈ, ওয়া বাস্থারী, 
ওয়াজ ‘আলহুমাল ওয়া-রিসা মিন্নী, ওয়ান্স্থুর্নী “আলা- মান যালামানী ওয়া খুয্‌ 
মিন্হু বিসাজ্রী। 

অর্থ: হে আল্লাহ, আপনি আমার শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি অক্ষুণ্ন রাখুন 
এবং উভয়কে আমার উত্তরাধিকারী বানিয়ে দিন মৃত্যুর সময় এগুলোকে অক্ষুণ্ন 
রেখে মরতে পারি)। আমার উপর অত্যাচারকারীর বিরুদ্ধে আমাকে সাহায্য 
করুন এবং তার থেকে আমার প্রতিশোধ গ্রহণ করুন ।** 


আহাদীসুল রাহ ৩/৪২; আলবানী, সহীহুল জামি ১/৪০৬, ইরওয়াউল গালীল ৩/৩৫৭। 

৬৪ সহীহ। হাইসানী, সজনাট যাওয়ায়িদ ৭/৪৫০ ও ১০/২১২; আলবানী, সাহীহাহ ৩/৪২৮ । 

= সহীহ । তিরমিযী (৪৯-কিতাবৃদ দাআওয়াত, ১২৯-বাবুল আফবি) ৫/৫৪০ (ভারতীয় ২/২০০); ইবন মাজাহ 
(মুকাদ্দিমা, ২৩-বাবুল ইনতিফা বিল ইলম) ১/৯২ (ভারতীয় ২/২২); আলবানী, সাহীহাহ ১১/৯ । 

৬ সহীহ ৷ বুখারী, আল-আদাবুল মুফরাদ ১/২২৬; তিরমিযী (৪৯-কিতাবুদ দাআওয়াত, ১৫৬- বাব) 
৫/৭৮১ (ভারতীয় ২/২০১); আলবানী, সহীহাহ ১২/৩, নং ৩১৭০ ৷ 


www.pathagar.com 


পঞ্চম অধ্যায় : বিষয় সংশ্লিষ্ট ধিক্র ও দু'আ ৫৫৫ 


৫. ৫. কুরআনের দুআ ও পারিবারিক দুআ 
কুরআনে মুমিনের প্রয়োজনীয় অনেক দুআ বিদ্যমান। এ বইয়ে 

সেগুলো উল্লেখ করা হয় নি; কারণ যে কোনো আগ্রহী মুমিন একটু কষ্ট করলেই 
কুরআন থেকে সেগুলো সংগ্রহ করতে পারবেন । এখানে কয়েকটি দুআর সূরা 
ও আয়াত নম্বর উল্লেখ করছি। আগ্রহী পাঠক দুআগুলো শিখে নিতে পারেন। 
* সূরা (১) ফাতিহা মানব জীবনের শ্রেষ্ঠতম দুআ । 

৬ সূরা (২) বাকারা ১২৭, ১২৮, ২০১, ২৮৫ আয়াত। 

৬ সূরা (৩) আল ইমরান: ৮, ১৬, ২৬, ৩৮, ৫৩, ১৪৭, ১৯১-১৯৪ আয়াত । 
* সূরা (8) সূরা নিসা: ৭৫ আয়াত। 

৬ সুরা (৭) আ'রাফ ২৩, ৪৭, ৮৯ আয়াত। 

* সূরা (১০) ইউনুস: ৮৫, ৮৬ আয়াত। 

* সূরা (১১) হুদ: ৪৭ আয়াত। 

* সূরা (১৪) ইবরাহীম: ৩৫, ৪০, ৪১ আয়াত। 

* সূরা (১৭) ইসরা (বনী ইসরাঈল) ২৪, ৮০ আয়াত। 

* সূরা (১৮) কাহফ: ১০ আয়াত। 

* সূরা (১৯) মরিয়ম ৫, ৬ আয়াত ৷ 

* সূরা (২০) তাহা: ২৫-২৮, ১১৪ আয়াত। 

* সূরা (২১) আম্বিয়া: ৮৯, ১১২ আয়াত। 

* সূরা (২৩) মুমিনূন: ৯৭-৯৮, ১০৯, ১১৮ আয়াত। 

৬ সূরা (২৫) ফুরকান: ৬৫-৬৬, ৭৪ আয়াত । 

* সূরা (২৬) শুআরা: ৮৩-৮৫, ৮৭ আয়াত। 

৬ সূরা (২৭) নামল: ১৯ আয়াত । 

৪ সূরা (২৮) কাসাস: ১৬, ২৪ আয়াত। 

৬ সূরা (২৯) আনকাবৃত: ৩০ আয়াত। 

* সূরা (৩৭) সাফফাত: ১০০ আয়াত । 

* সূরা (৪০) গফির (মুমিন): ৭, ৮ আয়াত। 

* সূরা (৪৬) আহকাফ: ১৫ আয়াত । 

* সূরা (৫৯) হাশর: ১০ আয়াত । 

* সূরা (৬০) মুমতাহিনা: ৪, ৫ আয়াত । 

* সূরা (৬৬) তাহরীম: ৮ আয়াত । 

* সূরা (৭১) নূহ: ২৮ আয়াত । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($%)-এর যিক্র ওযীফা ৫৫৬ 


কুরআনী দুআর অন্যন্য বৈশিষ্ট্য পারিবারিক দুআ। সন্তান লাভ, সন্তান 

ও পরিবারের সদস্যতের সফলতা ও শান্তি এবং পিতামাতার জন্য দুআ 

কুরআনের বৈশিষ্ট্য৷ 

* সন্তান ও পরিবারের সদস্যদের হেদায়াত, সফলতা ও পারিবারিক শান্তির 
জন্য সূরা (১৪) ইবরাহীম ৩৫ ও ৪০ আয়াত; সূরা (২৫) ফুরকান ৭৪ 
আয়াত; ও সূরা (৪৬) আহকাফ ১৫ আয়াত । 

* সন্তান লাভের জন্য সূরা (৩) আল-ইমরান ৩৮ আয়াত; সূরা (১৯) 
মরিয়ম ৫-৬ আয়াত; সূরা (২১) আম্বিয়া: ৮৯ আয়াত ও সুরা (৩৭) 
সাফফাত: ১০০ আয়াত ৷ 

পিতামাতার জন্য দূআ সুরা (১৪) ইবরাহীম: ৪১ আয়াত, সূরা (১৭) 
ইসরা ২৪ আয়াত এবং সূরা (৭১) নূহ ২৮ আয়াত। 


সম্মানিত পাঠক, এ আয়াতগুলোর মধ্যে দুআ বিদ্যমান। অধিকাংশ 
আয়াতে দুআর আগে ও পরে অন্য বক্তব্য বিদ্যমান। রাব্বানা (হে আমাদের 
রব), রাব্বি (হে আমার রাব) বা আল্লাহুম্মা (হে আল্লাহ) দিয়ে দুআর শুরু হয় 
এবং অর্থের দিকে লক্ষ্য রেখে দুআর শেষ বুঝে নিতে হবে। 

মহান আল্লাহ আমদের সকলের দুআ কবুল করুন এবং দুনিয়া ও 
আখিরাতের সকল সমস্যা মিটিয়ে আমাদেরকে শান্তিময় পবিত্র জীবন ও 
পরিবার দান করুন । আমীন । 


www.pathagar.com 


সশ্ঠ অধ্যায় 
রোগব্যাধি ও ঝাড়ফুঁক 


ইসলাম আমাদেরকে এমন একটি জীবন পদ্ধতি প্রদান করেছে যে, 
যদি কোনো মানুষ ইসলামের এ নিয়মগুলো ন্যুনতমভাবেও মেনে চলে তবে 
সাধারণভাবে সে সুস্বাস্থ্য লাভ ও রক্ষা করতে পারবে। পরিমিত পানাহার, 
পরিচ্ছন্নতা, অলসতা, অশ্ীলতা ও পাপ বর্জন, পরিমিত পরিশ্রম, বিশ্রাম, 
বিনোদন, ঘুম, স্বাস্থ্য সতর্কতা, পরিবার ও অন্যান্য মানুষের অধিকার পালন, 
নিয়মিত ইবাদত ও যিকর-দুআর মাধ্যমে আমরা দৈহিক ও মানসিক সুস্থতাময় 
একটি সুন্দর ভারসাম্যপূর্ণ জীবন লাভ করতে পারি। 

এরপরও রোগব্যাধি বা অসুস্থতা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। 
নিজেদের বা আপনজনদের অসুস্থতা আমাদের প্রায়ই আক্রান্ত করে। অধিকাংশ 
ক্ষেত্রে অসুস্থতার কারণ আমাদের অনিয়ম বা অন্যায়। তবে অনেক সময় আল্লাহর 
পক্ষ থেকে পরীক্ষা হিসেবেও মানুষ সাময়িক রোগব্যাধিতে আক্রান্ত হতে পারে। 

অসুস্থতার সাথে দুআ ও যিকরের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। সুস্থতা 
অর্জনে চিকিৎসার পাশাপাশি দুআর কার্ষকরিতা পরীক্ষিত। অনেক ক্ষেত্রে 
চিকিৎসকগণ অপারগ হওয়ার পর দুআর মাধ্যমে মানুষ সুস্থতা লাভ করেন। 
বিশেষত জিন বা যাদু সংশ্লিষ্ট অসুস্থতা এবং মানসিক অসুস্থতার ক্ষেত্রে যিকর 
ও দুআর উপরেই নির্ভর করা হয়। এক্ষেত্রে কুসংস্কার, অস্পষ্টতা ও সঠিক 
জ্ঞানের অভাবে অনেক মুমিন শিরক ও অন্যান্য পাপে জড়িয়ে পড়েন। এজন্য 
এখানে এ বিষয়ক কয়েকটি মূলনীতি অতি সংক্ষেপে উল্লেখ করছি। 
৬. ১. অসুস্থতার মধ্যেও মুমিনের কল্যাণ 

অসুস্থতার ক্ষেত্রে মুমিনের সর্বপ্রথম করণীয় অস্থিরতা ও হতাশা থেকে 
অন্তরকে মুক্ত রাখা । মুমিন বিশ্বাস করেন যে, সকল বিপদ, কষ্ট মহান আল্লাহর 
পক্ষ থেকে ঈমানী পরীক্ষা, গোনাহের ক্ষমা বা মর্যাদা বৃদ্ধির জন্য আসে । 

আমরা দেখেছি যে, রাসূলুল্লাহ (88)-এর শিক্ষা যে, মুমিন দেহ, মন, 
সম্পদ ও পরিজনের সামগ্রিক নিরাপত্তা ও সুস্থতার জন্য সকল প্রকারের 
সতর্কতা ও নিয়মনীতি পালন করবেন। পাশাপাশি তিনি সর্বদা সর্বাস্তকরণে 
সার্বক্ষণিক সুস্থতা ও সামগ্রিক নিরাপত্তার জন্য দু'আ করবেন। এরপরও কোনো 
রোগব্যধিতে আক্রান্ত হলে বা কোনোরূপ বিপদাপদে নিপতিত হলে তাকে 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3)-এর যিকর ওষীফা ৫৫৮ 


নিজের জন্য কল্যাণকর বলে সাধ্যমত প্রশান্তির সাথে গ্রহণ করবেন। দ্রুতই 
অসুস্থতা বা বিপদ কেটে যাবে বলে প্রত্যয়ের সাথে বিশ্বাস করবেন। জাগতিক 
জীবনের সামান্য কয়েক দিনের একটু কষ্টের পরীক্ষায় ধৈর্য ও প্রশান্তির মাধ্যমে 
মহান আল্লাহর অফুরন্ত রহমত, প্রেম ও অনন্ত জীবনের অভাবনীয় মর্যাদা লাভ 
করা মুমিনের জন্য বড় নিয়ামত বলে গণ্য। 

অধৈর্য মূল অসুস্থতা বা বিপদের কষ্ট কমায় না। উপরন্ত অধৈর্যজনিত 
হতাশা, অস্থিরতা ও বিলাপের কারণে কষ্ট বৃদ্ধি পায়, মুমিন অফুরন্ত সাওয়াব 
থেকে বঞ্চিত হয়ে পাপে নিপতিত হয়। সর্বোপরি হতাশা ও অস্থিরতার কারণে 
বিপদ থেকে উদ্ধার পাওয়ার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। পক্ষান্তরে 
ধৈর্য ও সাওয়াবের আশা মূল বিপদের কষ্ট না কমালেও কষ্টকে সহনীয় করে 
তোলে, মুমিন অফুরত্ত সাওয়াব ও বরকত লাভ করেন এবং বিপদ থেকে বের 
হওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। মহান আল্লাহ বলেন: 
ply 390 ৩ ১) ৮9 SIA ৩ ৩ পর 
J ৫) 4) (1906 2 "55০ পে 0৪] ১ ০74 

১৬১৫১) Df ৮৯০) ৬০০ পি ৩4১ ০৯৮০ 

“আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং সম্পদ, জীবন ও ফসলের 
ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব । আপনি সুসংবাদ প্রদান করুন ধৈর্যশীলদের, 
যারা তাদের উপর বিপদ আসলে বলে, “আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবৈ 
তার দিকেই প্রত্যাবর্তনকারী।' এরাই তো তারা যাদের প্রতি তাদের রবের কাছ 
থেকে বিশেষ অনুগ্রহ এবং রহমত বর্ষিত হয়, আর এরা সৎপথে পরিচালিত ৷” 

আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (88) বলেন: 


IAA 4 


4০০ শা 1: 4৪ Af ১০৫০০ 
“আল্লাহ যার কল্যাণ চান তাকে কিছু বিপদ-কষ্ট প্রদান করেন।”২ 


সুহাইব (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেন: 
a As z রঃ রা দঃ ৪ AID Ak ৮০০ 
৩1 ৮৭) NV) ০9 85 I ৮5 US 2৮৮০1 ৮৮৭) ৮৭ ৬ 


ঠিক তা 


7৮৯৮ LVL তত £ 2৮ ame Flr TFA হের, £ 
LVS ৩৬৬ 7০ sie এ 95 YN 9৬৩ IHL sl SUA 


১ সূরা (২) বাকারা: আয়াত ১৫৫-১৫৭ । 
২ বুখারী (৭৮-কিতাবুল মারদা, ১-বাব...কাফ্‌ফারাতিল মারদা) ৫/২১৩৮ (ভারতীয় ২/৮৪২)। 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুক ৫৫৯ 


মুমিনের বিষয়টি বড়ই আজব! তার সকল অবস্থাই তার জন্য 
কল্যাণকর । মুমিন ছাড়া অন্য কেউই এ অবস্থা অর্জন করতে পারে না। যদি সে 
আনন্দ-কল্যাণ লাভ করে তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এর ফলে সে 
কল্যাণ লাভ করে। আর যদি সে বিপদ-কষ্টে পতিত হয় তবে সে ধৈর্যধারণ 
করে এবং এভাবে সে কল্যাণ লাভ করে ।”৩ 

আবু সাঈদ খুদরী ও আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ টি বলেন: 
39 ১39 2৯ 301 ১ ৮০) ৭ ৮ br নিত সপ 


১56 ১ te এ খে ফা এ 45 
“যে কোনো ক্লান্তি, অসুস্থতা, দুশ্চিন্তা, মনোবেদনা, কষ্ট, উৎকণ্ঠা যাই 
মুসলিমকে স্পর্শ করুক না কেন, এমনকি যদি একটি কীটাও তাকে আঘাত 
করে, তবে তার বিনিময়ে আল্লাহ তার গোনাহ থেকে কিছু ক্ষমা করবেন ।”ঃ 
আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (%)-এর কাছে জ্বর সম্পর্কে 
আলোচনা করা হয়। তখন এক ব্যক্তি ভূরকে গালি দেয় বা জর সম্পর্কে বিরূপ 
০০০০৮ % 


টি তলত a Ao 
লোহার ময়লা দূর করে তেমনি জ্বর পাপ দূরীভূত করে।” হাদীসটি সহীহ ।* 

আবু মূসা আশ'আরী (রা) বলেন, রাসূলুল্লাহ হট বলেন: 

৩০০৮০ ৩৪4 ০৫ ০০৮ এ লর্ড BC rr 

“মানুষ সুস্থ অবস্থায় নিজ বাড়ি বা শহরে অবস্থান কালে যত নেক 
আমল করে তার অসুস্থতা বা সফরের অবস্থায়ও তার আমলনামায় অনুরূপ 
সাওয়াব লেখা হয়।”৬ 

রোগমুক্তি আমাদের কাম্য । এরপরও অনেক সময় মুমিন অসুস্থতার 


অফুরন্ত সাওয়াবের দিকে তাকিয়ে দুনিয়ার অস্থায়ী অসুস্থতাকেই বেছে নেন। 
তাবিয়ী আতা বলেন, আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) আমাকে বলেন: 


* মুসলিম নি যুহদ, ১৩-বাবুল মুমিন আমরুহু কুন্দুহু থাইর) ৪/২২৯৫ (ভারতীয় ২/৪১৩)। 


৪ বুখারী (৭৮-কিতাবুল মারদা, ১-বাব...কাফ্ফারাতিল মারদা) ৫/২১৩৭ (ভারতীয় ২/৮৪৩)। 
৭ ইবন মাজাহ (৩১-কিতাবৃত তিব্ব, ১৮- -বাবুল হুম্মা) ২/১১৪৯ (ভারতীয় ২/২৪৮); * সহীহ ইবন 
মাজাহ ২/২৫৮। 


৬ বুখারী (৬০-কিতাবুল জিহাদ... ১৩২-বাব ইউকতাবু লিল মুসাফিরি..) ৩/১০৯২ (ভারতীয় ২/৪২০)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিকর ওযীফা ৫৬০ 

নাতি বে বাবু গেট ০ ধা Hr ঠনে ১১ 
’ ত ৬ তি dS Hh OSH ৮ EE i 
০৬ of ০১৮১ ০৪ 95 Ed এ ০৮০ C25 IG ও 498 

৩ ও ১9 এ) 0 প্র ল ০ ৮০050 

“আমি কি তোমাকে একজন জান্নাতী মহিলা দেখাব না? আমি বললাম: 
হ্যা, অবশ্যই দেখাবেন । তিনি বলেন: এ কাল মহিলা (কাবা ঘরের গিলাফ সংলগ্ন 
লম্বা কাল এ মহিলা)। সে রাসূলুল্লাহ &8)-এর নিকট এসে বলে, হে আল্লাহর 
রাসূল, আমি অজ্ঞান হয়ে যায় (৩1125) মুর্ছারোগ/মৃগীরোগ আক্রান্ত) এবং 
অচেতন অবস্থায় আনার কাপড়চোপড় সরে ঘায়। আল্লাহর কাছে আমার জন্য দুআ 
করুন। রাসূলুল্লাহ & বলেন: তুমি যদি চাও তবে ধৈর্য ধারণ কর, তাহলে তুমি 
জান্নাত লাভ করবে । আর তুমি যদি চাও তবে আমি তোমার জন্য আল্লাহর কাছে 
সুস্থতার দুআ করব । তখন মহিলা বলেন, আমি ধৈর্য ধরব; তবে অচেতন অবস্থায় 
আমার কাপড় সরে যায়, আপনি আল্লাহর কাছে দুআ করুন যেন আমার কাপড় 
সরে না যায়। তখন তিনি তার জন্য দুআ করেন।”* 

এখানে রাসূলুল্লাহ (3%) এ মহিলাকে দুনিয়ার সাময়িক কষ্টের বিনিময়ে 
জান্নাতের উচ্চ মর্যাদ লাভের জন্য উৎসাহ দেন এবং মহিলাও সে পরামর্শ গ্রহণ 
করেন । তবে বিষয়টি ইচ্ছাধীন; কোনো মুমিন যদি ঈমানের এরূপ শক্তি অনুভব না 
তবে তিনি অবশ্যই চিকিৎসার চেষ্টা করবেন। সর্বাবস্থায় হতাশা বা অতীত নিয়ে 
মনোকষ্ট অনুভব করা যাবে না। কখনোই মনে করা যাবে না যে, যদি আমি এরূপ 
করতাম তাহলে হয়ত এরূপ হতো, অথবা এরূপ না করলে হয়ত এরূপ হতো না। 
এ ধরনের আফসোস মুমিনের জন্য নিষিদ্ধ। বিপদ এসে যাওয়ার পর মুমিন আর 
অতীতকে নিয়ে আফসোস করবেন না। বরং আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়ে পরবর্তী 
পদক্ষেপ গ্রহণ করবেন। রাসূলুল্লাহ % এভাবেই নির্দেশনা দিয়েছেন। 
৬. ২. চিকিৎসা ও ঝাড়ফুঁক 

অসুস্থতার ক্ষেত্রে আমাদের দ্বিতীয় দায়িত্ব চিকিৎসার চেষ্টা করা । বিভিন্ন 
হাদীসে রাসূলুল্লাহ ঞ বারবার চিকিৎসার নির্দেশ ও উৎসাহ প্রদান করেছেন, 


« বুখারী (৭৮-কিতাবুল মারদা, ৬-বাব ফাদল মান ইউসরাউ..) ৫/২১৪০ (ভারতীয় ২/৮৪৪); মুসলিম 
(৪৫-কিতাবুল বিরর.. ১৪-বাব সাওয়াবুল মুমিন..) ৪/১৯৯৪ (ভারতীয় ২/৩১৯)। 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুঁক ৫৬১ 


ঝাড়ফুঁক অনুমোদন করেছেন এবং তাবিজ-তাগা ইত্যাদি নিষেধ করেছেন। এক 
হাদীসে উসামা ইবন শারীক (রা) বলেন, রাসূলুল্লাহ বলেন: 


১ 975 0 Lis 422 | | প5৫ ০ 0 oy 15923 4 ১০ & 


ll বির 12০19 রি 

“হে আল্লাহর বান্দাগণ, তোমরা ওষধ ব্যবহার কর। আল্লাহ যত রোগ 
বার্ধক্য। হাদীসটি হাসান সহীহ ।” 

অন্য হাদীসে জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ 3 বলেন: 

159 % 40 ৩১৮ চি এ 95 ০৮০09 575 ৭514 

“প্রত্যেক রোগেরই ওঁষধ বিদ্যমান। যদি কোনো রোগের সঠিক ওঁষধ 
প্রয়োগ করা হয় তবে আল্লাহর অনুমতিতে রোগমুক্তি লাভ হয় ।”৯ 

এ অর্থে আবু দারদা (রা), আবু খুযামা রো), কাইস ইবন মুসলিম (রা), 
আব্দুল্লাহ ইবন মাসউদ (রা), আবু হুরাইরা (রা) ও অন্যান্য সাহাবী থেকে বিভিন্ন 
সহীহ সনদে অনেকগুলো হাদীস বর্ণিত। 

চিকিৎসা গ্রহণ ও প্রদানের পাশাপাশি তিনি নিজে মাঝে মাঝে ঝাড়-ফুঁক 
প্রদান করেছেন। রাসূলুল্লাহ (38)-এর ব্যবহৃত বা অনুমোদিত কিছু দু'আ আমরা 
পরবর্তী অনুচ্ছেদে উল্লেখ করব, ইনশা আল্লাহ। এছাড়া তিনি শিরকমুক্ত সকল 
দুআ ও ঝড়ফুঁক অনুমোদন করেছেন ।আউফ ইবন মালিক (রা) বলেন, আমরা 
জাহিলী যুগে ঝাড়ফুঁক করতাম । আমরা রাসূলুল্লাহ (&)-কে বললাম, হে আল্লাহর 
রাসূল, এ সকল ঝাড়ফুকের বিষয়ে আপনার মত কী? তিনি বলেন 


17 4৪ ৮৫০6 ০৬৮০ ০ ৫৩১ le iyo 
“ তোমাদের ঝাড়ফুঁকগুলো আমার সামনে পেশ কর। যতক্ষণ না কোনো 


ঝাড়ফুঁকের মধ্যে শিরক থাকবে ততক্ষণ তাতে কোনো অসুবিধা নেই।”১০ 
জাবির ইবন আবুল্লাহ (রা) বলেন: 


০০) 0 Had ১১০ ৫5 ৮৮ ৮) ৮০ ৬ ১৬০ এ 
Fal ডে এ 6৬2৭ ৮ IG ভ) dl 05০) 


»ভিরমিবী আস-সুনান (২৯-কিতাবৃত তিব্ব, ২-বাব মা জাআ ফিদ দাওয়) ৪/৩৩৫ (ভারতীয় ২/২৪)। 
* মুসলিম €৩৯-কিতাবুস সালাম, ২৬- যাব লিকুল্পি দায়িন দাওয়া) ৪/১৭২৯ (ভারতীয় ২/২২৫)। 
১ মুসলিম, , (৩৯- কিতাবুস সালাম, ২২-বাব লা বাসা বির্রুকা) ৪/১৭২৭ (ভারতীয় ২/২২৪) । 


৩৬-_ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিকর ওযীফা ৫৬২ 


“আমরা রাসূলুল্লাহ $-এর নিকট বসে ছিলাম। এমতাবস্থায় এক 
ব্যক্তিকে একটি বিচ্ছু (9০0907) কামড় দেয়। তখন এক ব্যক্তি বলেন: হে 
আল্লাহর রাসূল, আমি কি একে ঝাড়ফুক প্রদান করব? তিনি বলেন: তোমাদের 
কেউ যদি তার ভাইয়ের উপকার করতে পারে তবে সে যেন তা করে ।”৯১ 

অন্য হাদীসে আয়েশা (রো) বলেন, রাসূলুল্লাহ (3%) তার ঘরে প্রবেশ 
করেন। এ সময় একজন মহিলা তাকে ঝাড়ফুঁক করছিলেন । তখন তিনি বলেন: 

di ০৩৩ ০৬ 

“তাকে কুরআন দিয়ে চিকিৎসা-ঝাড়ফুঁক কর।” হাদীসটি সহীহ 1১২ 

উপরের হাদীসগুলোর আলোকে আমরা দেখছি যে, ঝাড়ফুঁকের দু'টি 
পর্যায় রয়েছে: মাসনুন ও জায়েয বা মুবাহ। আমরা ইতোপূর্বে সুন্নাত ও জায়েযের 
পার্থক্য জেনেছি। ঝাড়ফুঁক একদিকে দুআ হিসেবে ইবাদত ৷ অন্যদিকে চিকিৎসা 
হিসেবে জাগতিক কর্ম। রাসূলুল্লাহ % যে সকল দুআ ব্যবহার করেছেন বা. 
অনুমোদন করেছেন তা মাসনূন ঝাড়ফুঁক হিসেবে গণ্য । এছাড়া যে কোনো ভাষার 
শিরক-মুক্ত যে কোনো বাক্য বা কথা দ্বারা ঝাড়ফুঁক দেওয়া বৈধ বলে তার 
নির্দেশনা থেকে আমরা জানতে পারি। 


মাসনুন ঝাড়ফুকের ক্ষেত্রে সর্বদা “ফুক” দেওয়া প্রমাণিত নয় এবং 
জরুরীও নয়। রাসূলুল্লাহ & কর্ম ও অনুমোদন থেকে আমরা দেখি যে, তিনি 
ঝাড়ফুঁক-এর ক্ষেত্রে কখনো শুধু মুখে দুআটি পাঠ করেছেন, ফুঁক দেন নি। কখনো 
তিনি দুআ পাঠ করে ফুঁক দিয়েছেন, কখনো লালা মিশ্রিত ফুঁক দিয়েছেন, কখনো 
ফুঁক দেওয়া ছাড়াই রোগীর গায়ে হাত দিয়ে দুআ পাঠ করেছেন, অথবা দুআ 
পাঠের সময়ে বা দুআ পাঠের পরে রোগীর গায়ে বা ব্যাথ্যার স্থানে হাত বুলিয়ে 
দিয়েছেন এবং কখনো ব্যাথা বা ক্ষতের স্থানে মুখের লালা বা মাটি মিশ্রিত লালা 
লাগিয়ে দুআ পাঠ করেছেন, অথবা তিনি এরূপ করতে শিক্ষা দিয়েছেন। 

সকল ক্ষেত্রে তিনি সশব্দে দুআ পাঠ করতেন বলেই প্রতীয়মান হয়। 
এজন্য ঝাড়ফুঁকের ক্ষেত্রে দুআটি জোরে বা সশব্দে পাঠ করাই সুন্নাত । ঝাড়ফুঁকের 
আয়াত বা দুআ সশব্দে পাঠের মাধ্যমে সুন্নাত পালন ছাড়াও অন্যান্য কল্যাণ 
বিদ্যমান। মনে মনে পড়লে অনেক সময় দ্রুততার আগ্রহে দুআর বাক্যগুলো 
বিশুদ্ধভাবে পড়া হয় না, আর.সশব্দে পড়লে পাঠের বিশুদ্ধতা নিশ্চিত হয়। এছাড়া 


(৩৯- Chats SUB ২১- উন ) 8/১৭২৬ (ভারতীয় ২/৪১৭) । 
সা ১৩/৪৬৪; আলবানী, সাহীহাহ ৪/৪৩০ 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুক ৫৬৩ 


রোগী ও উপস্থিত মানুষেরা আয়াত বা দুআ শ্রবণের বরকত লাভ করেন এবং তা 
নিজেরা শিখতে পারেন। আল্লাহর যিকর শ্রবণের মাধ্যমে রোগীর হৃদয়ের প্রশান্তি 
বাড়ে। সর্বোপরি শিরকমুক্ত বা দুর্বোধ্য-অবোধ্য দুআ পাঠের প্রবণতা রোধ হয়। 

কুরআনের আয়াত বা দুআ লিখে তা ধুয়ে পানি পান করার বিষয়ে সহীহ 
বা গ্রহণযোগ্য কোনো হাদীস পাওয়া যায় না। তবে সাহাবী ও তাবিয়ীগণের যুগ 
থেকে অনেক আলিম তা করেছেন। অধিকাংশ ফকীহ এরূপ করা “জায়েয” বলে 
গণ্য করেছেন। তবে শর্ত হলো পবিত্র কালি দিয়ে পবিত্র দ্রব্যে এরূপ আয়াত বা 
দুআ লিখে তা পানি দিয়ে ধুয়ে পান করা। গোসলের বিষয়ে অনেকে আপত্তি 
করেছেন। অনেকে মূল বিষয়টিকেই না-জায়েয বলে গণ্য করেছেন। 

পানি পড়া, তেল পড়া ইত্যাদি বিষয় সুন্নাতে পাওয়া যায় না। রাসূলুল্লাহ 
& রোগীকে ফুঁক দিয়েছেন বা রোগীর সামনে দুআ পাঠ করেছেন। দুআ পড়ে 
পানি, তেল, কালজিরা, মধু বা অন্য কিছুতে ফুঁক দিয়ে সেগুলো ব্যবহার করার 
কোনো নমুনা আমরা হাদীসে পাই না। তবে কোনো কোনো সাহাবী থেকে এরূপ 
কর্ম বর্ণিত। তাবিয়ীগণের যুগেও তা বহুল প্রচলিত ছিল। এজন্য প্রসিদ্ধ চার 
মাযহাবের ফকীহগণ-সহ প্রায় সকল আলিম ও ফকীহ তা বৈধ বলেছেন। 


৬. ৩. তাবিজ ও সৃতা 


ঝাড়ফুক ও দুআর মাধ্যমে চিকিৎসা অনুমোদন করলেও তাবিজ, রশি, 
সুতা ইত্যাদির ব্যবহার রাসূলুল্লাহ 4 বারবার নিষেধ করেছেন। এক হাদীসে 
উকবা ইবনু আমির আল-জুহানী (রা) বলেন, 
2 রা ঠিক 4৮ ৫ 
এগ:82০495509 
“একদল মানুষ রাসূলুল্লাহ 3% -এর কাছে আগমন করেন। তিনি তাদের 
নয় জনের বাইয়াত গ্রহণ করেন এবং একজনের বাইয়াত গ্রহণ থেকে বিরত 
থাকেন। তারা বলেন, হে আল্লাহর রাসূল, আপনি নয় জনের বাইয়াত গ্রহণ 
করলেন কিন্তু একে পরিত্যাগ করলেন? তিনি বলেন, এর দেহে একটি তাবিজ 


আছে। তখন তিনি তার হাত ঢুকিয়ে তাবিজটি ছিড়ে ফেলেন। এরপর তিনি তার 
বাইয়াত গ্রহণ করেন এবং বলেন: “যে তাবিজ ঝুলালো সে শিরক করল ।”১০ 


১ আহমদ, আল-মুসনাদ ৪/১৫৬; হাইসামী, মাজমাউয যাওয়াইদ.৫/১০৩ ৷ আলবানী, সাহীহাহ ১/৮০৯। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিকর ওযীফা ৫৬৪ 


আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা)- এর স্ত্রী যাইনাব (রা) বলেন, 
LE ও ০ ed sl ৫2৬ 2 uw AE সু এ) ১ রী 


EEE LAS 5 dlp SS চা se) ২০৩ ০৩ oy cs 


১০৩৩ ০ ৩৪ ৬ ০৮ ৩ এ গুদ এ ০৯৯ ৬৯ 2 
di 4 IT 0! 9৩ 5 
4 2০3 SAL UA এ) 0৯০০ 450 ০6 ৪৫ 
SLE 038 পা অর এ 510১ ০9 LG Hs 
155 Cd 4॥ ৩০৩ ৬৫ G6 BY ৩ ৪৮৭ ১৯৫ এ 
০১৪ ১০৪৫ ০৫ Ch UB LF ৪০99 ০০ ৫৬ ০৫০৫ 


৬০৯ ঠা Al 08 পর ০৩ সা 1% % এ) Ro ১৬1০ 


চি 


LE 9১44 3255 ৪95 আপ ২ 


“ইবনু মাসউদ (রা) যখন বাড়িতে আসতেন তখন আওয়াজ দিয়ে 
আসতেন। ... একদিন তিনি এসে আওয়াজ দিলেন। তখন আমার ঘরে একজন 
বৃদ্ধা আমাকে ঝাড়ফুঁক করছিল। আমি বৃদ্ধাকে চৌকির নিচে লুকিয়ে রাখি। ইবনু 
মাসউদ (রা) ঘরে ঢুকে আমার পাশে বসেন। এমতাবস্থায় তিনি আমার গলায় 
একটি সুতা দেখতে পান। তিন বলেন, এ কিসের সুতা? আমি বললাম, এ ফুঁক 
দেওয়া সুতা । যাইনাব বলেন, তখন তিনি সুতাটি ধরে ছিড়ে ফেলেন এবং বলেন, 
আব্দুল্লাহর পরিবারের শিরক করার কোনো প্রয়োজন নেই। আমি রাসূলুল্লাহ %-কে 
বলতে শুনেছি: “ঝাড়-ফুঁক, তাবীজ-কবজ এবং মিল-মহব্বতের তাবীজ শিরক ।” 
যাইনাব বলেন, তখন আমি আমার স্বামী ইবনু মাসউদকে বললাম, আপনি এ কথা 
কেন বলছেন? আল্লাহর কসম, আমার চক্ষু থেকে পানি পড়ত। আমি অমুক 
ইহুদীর কাছে যেতাম সে যখন ঝেড়ে দিত তখন চোখে আরাম বোধ করতাম । 
তখন ইবনু মাসউদ (রা) বলেন: এ হলো শয়তানের কর্ম। শয়তান নিজ হাতে 
তোমার চক্ষু খোচাতে থাকে। এরপর যখন ফুঁক দেওয়া হয় তখন সে খোচানো 


হাদীসটি সহীহ । 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুক ৫৬৫ 


বন্ধ করে। তোমার জন্য তো যথেষ্ট ছিল যে, রাসূলুল্লাহ 3% যা বলতেন তা বলবে। 
আপনিই শিফা বা সুস্থতা দানকারী, আপনার শিফা (সুস্থতা প্রদান বা রোগ 
নিরাময়) ছাড়া আর কোনো শিফা নেই, এমনভাবে শিফা বা সুস্থতা দান করুন যার 
পরে আর কোনো অসুস্থতা-রোগব্যাধি অবশিষ্ট থাকবে না।”১ 

তাবিয়ী ঈসা ইবনু আবি লাইলা বলেন, 


০ ০৫ 402524৮০০95) EE ০ এ] এ এ Us 
4৫157 45 GS ১5৬ ৭0 05০০ IG ও এ Gf 9৪ 
“আমরা সাহাবী আব্দুল্লাহ ইবনু উকাইম আবূ মা'বাদ জুহানীকে (রা) 
অসুস্থ অবস্থায় দেখতে গেলাম। আমরা বললাম, আপনি কোনো তাবিজ 
ব্যবহার করেন না কেন? তিনি বলেন: আমি তাবিজ নেব? অথচ রাসূলুল্লাহ 4 
বলেছেন: যদি কেউ দেহে (তোবিজ জাতীয়) কোনো কিছু লটকায় তবে তাকে 
উক্ত তাবিজের উপরেই ছেড়ে দেওয়া হয় ।” হাদীসটি হাসান ।** 
তাবিয়ী উরওয়া ইবনু যুবাইর বলেন: 


01552 9 এ ১০০ ৪ একি ৮ এ de UE Js 
১১৮০৯ ) y 44 ৮১৮58 49:03 

“সাহাবী হুযাইফা (রা) একজন অসুস্থ মানুষকে দেখতে যান। তিনি 
লোকটির বাজুতে একটি রশি দেখতে পান। তিনি রশিটি কেটে দেন বা টেনে 
ছিড়ে ফেলেন এবং বলেন১৬ অধিকাংশ মানুষই আল্লাহর উপর ঈমান আনে 
এবং তারা শিরকে লিপ্ত থাকে ।”৯* 

আবু বাশীর আনসারী (রা) বলেন, আমরা এক সফরে রাসূলুল্লাহ %%-এর 
সাথে ছিলাম। মানুষেরা সবাই যখন বিশ্রামরত ছিল তখন তিনি এক দূত পাঠিয়ে 
ঘোষণা করেন: 


স্টার ARS A LES 14:5১ ২552 
* আবূ দাউদ (কিতাবুত তিব্র, জু ৪/৯ (ভারতীয় ২/৫৪২); আহমদ, আল-মুসনাদ 
১/৩৮১; হাকিম, আল-সুসতাদরাক ৪/২৪১। হাদীসটি সহীহ । 


» তিরমিযী (২৯-কিতাবুত তিব্ব, ২৪-বাব কারাহিয়াতিত তা'লীক) ৪/৪০৩ (ভারতীয় ২/১৭); আহমদ, 
আল-সুসনাদ ৪/৩১০; আলবানী, মি তারগীব ৩/১৯২। 


১০৬ নং 
2 ০ ১৬৯ উর | 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&৪)-এর যিক্র ওষীফা ৫৬৬ 


“কোনো উটের গলায় কোনো রশি, ধনুকের রশি (string, bowstring) 
বা মালা থাকলে তা অবশ্যই কেটে ফেলতে হবে। ইমাম মালিক হাদীসটি বর্ণনা 
করে বলেন: বদ-নযর থেকে রক্ষা পেতে এরূপ সুতা ব্যবহার করা হতো ।”৯৮ 

রুআইফি ইবন সাবিত (রা) বলেন, রাসূলুল্লাহ 3% আমাকে বলেন: 
2) ০৫১ ধাঁ ০ ৮৯9 ভর এই ০১৪০ আল ৩৪ 2০১ ৪ 

2৮25 8354 38 পে HS om সন 9192 আস 

“হে রুআইফি, হয়ত তুমি আমার পরেও জীবিত থাকবে। তুমি 
মানুষদেরকে জানাবে যে, যদি কোনো ব্যক্তি তার দাড়ি বক্র করে বা গিট দেয়, 
সুতা, রশি বা ধনুকের রশি লটকায় অথবা গোবর বা হাড় দিয়ে ইসতিনজা করে 
তবে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই।” হাদীসটি সহীহ।১ 

কৃফার প্রসিদ্ধ তাবিয়ী ফকীহ ইবরাহীম নাখয়ী বলেন: 

ODA ৮) আগ দে lS SU OAS 

“তারা (সাহাবীগণ) সকল তাবিজই মাকরূহ বা অপছন্দনীয় বলে গণ্য 
করতেন, কুরআনের তাবিজ হোরু আর কুরআন ছাড়া অন্য কিছু হোক ।”২০ 

এ সকল হাদীস থেকে জানা যায় যে, লিখিত কোনো কাগজ বা দ্রব্য 
তাবিজ হিসেবে লটকানো, দুআ বা মন্ত্রপূত কোনো সুতা শরীরে ব্যবহার, সাধারণ 
কোনো সুতা বদ-নযর কাটাতে মানুষ বা প্রাণীর দেহে লটকানো বা মনোবাসনা 
পূরণ করতে কোথাও সুতা বাধা বা লটকে রাখ সবই নিষিদ্ধ ও শিরক । 

এ বিষয়ক একটি অতি প্রাচীন শিরক মনোবাসনা পূরণের জন্য ইচ্ছা বা 
নিয়েত (৮157) করে সুতা বেঁধে রাখা। বিশ্বের সকল দেশেই এরূপ কর্ম দেখা 
যায়। কোনো গাছ, মূর্তি, মন্দির, মাযার, দরগা, জলাশয় বা অনুরূপ স্থানে 
মনোবাঞ্চনা প্রকাশ করে (৮190 করে) সুতা বাধা, টাকা ফেলা, নাম বা ইচ্ছা লিখে 
কাগজ লিখে রাখা ইত্যাদি এ জাতীয় শিরক। আরবের কাফিরদের মধ্যেও এরূপ 
কর্ম প্রচলিত ছিল। এর একটি দিক ছিল তারা ‘যাত আনওয়াত' নামক একটি 
বৃক্ষে তাদের অস্ত্রাদি টাঙিয়ে রেখে দিত। এ প্রসঙ্গে আবু ওয়াকিদ লাইসি (রা) 
বলেন: “মক্কী বিজয়ের পরে আমরা রাসূলুল্লাহ 3% -এর সাথে হুনাইনের যুদ্ধের 
* বুখারী (৬০-কিতাবুল জিহাদ..., ১৩৭- বাব.. জারাসি ওয়া নাহবিহী...) ৩/১০৯৪ (ভারতীয় ২/৪২১); 

মুসলিম (৩৭-কিতাবুল লিবাস, ২৮-বাব কারাহাতি কিলাদাতিল ওয়াতার) ৩/১৬৭২ (ভা ২/২০২)। 
» আবূ দাউদ (কিতাবুত তাহারাহ, বাব মা ইউনহা..) ১/৯ (ভারতীয় ১/৬); নাসাঈ (৪৮-কিতাবৃয 


১২- বাব আকদিল লিহইয়া) ৩/৫১১ (ভারতীয় ২/২৩৫) আলবানী, সহীহ আবী দাউদ ১/৬৬। 
২ ইবন আবী শাইবা, আল-যুসাননাফ ৭/৩৭৪ । 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুঁক ৫৬৭ 


জন্য যাত্রা করি। তখন আমরা নও মুসলিম ৷ চলার পথে তিনি মুশরিকদের একটি 
(বরই) গাছের কাছ দিয়ে যান, যে গাছটির নাম ছিল “ঘাত আনওয়াত' ৷ 
মুশরিকগণ এ গাছের কাছে বরকতের জন্য ভক্তিভরে অবস্থান করত এবং তাদের 
অস্ত্রাদি বরকতের জন্য ঝুলিয়ে রাখত। আমাদের কিছু মানুষ বললেন: হে আল্লাহর 
রাসূল, মুশরিকদের যেমন 'যাতু আনওয়াত' আছে আমাদেরও অনুরূপ একটি ‘যাতু 
SANG হা 40 ৩৫ ৩ এ pt ০5 0B IG 1০5 ad ০৬০০ 
& MUON PE SA ode ভা 
“সুবহানাল্লাহ! আল্লাহর কসম, মূসার কওম যেরূপ বলেছিল: মুশরিকদের 
মূর্তির মতো আমাদেরও মূর্তির দেবতা দাও২*, তোমরাও সেরূপ বললে। যার 
হাতে আমার জীবন তার কসম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের সুন্নাত (শিরক ও 
অবক্ষয়ের পথ ও পদ্ধতি) অনুসরণ করবে।” হাদীসটি সহীহ ৷*২ 


মুসলিম, হিন্দু, খৃস্টান ও সকল ধর্মের অনুসারীদের মধ্যেই এ শিরক 
প্রচলিত । চার্চ, মন্দির বা দরগার খাদিমগণ দুবার সেখানে যাওয়ার রীতি প্রচলন 
করে থাকেন। একবার মনোবাঞ্চনা বলে সুতা বেধে আসতে হবে। এরপর বাসনা 
পূর্ণ হলে দ্বিতীয়বার যে কোনো একটি সুতা খুলে আসতে হবে। এভাবে ভক্ত 
দুবার কিছু হাদিয়া-নৈবদ্য নিয়ে যান। এতে পুরোহিত বা খাদিমগণ উপকৃত হন। 

আলিম ও ফকীগণ তাবিজের বিষয়ে কিছু মতভেদ করেছেন। তাদের 
মতে তাবিজ দু প্রকারের । প্রথমত: যে তাবিজে দুর্বোধ্য বা অবোধ্য কোনো 
নাম, শব্দ বা বাক্য, কোনো প্রকারের বৃত্ত, দাগ, আঁক অথবা বিভিন্ন সংখ্যা 
লেখা হয়। এগুলির সাথে অনেক সময় কুরআনের আয়াত বা হাদীস লেখা হয়। 
এ প্রকারের তাবিজ ফকীহগণের সর্বসম্মত মতে হারাম। এগুলোতে শিরক 
থাকার সম্ভাবনা খুবই বেশি । কারণ এ সকল দুর্বোধ্য নাম, শব্দ, দাগ বা সংখ্যা 
শয়তানের নাম, প্রতীক বা শয়তানকে সন্তুষ্ট করার জন্য ব্যবহৃত বলেই বুঝা 
যায়। তা না হলে এ সকল অর্থহীন বিষয় তাবিজে সংযুক্ত করার দরকার কী? 

দ্বিতীয় প্রকারের তাবিজ যে তাবিজে কুরআনের আয়াত, হাদীসের বাক্য 
অথবা সুস্পষ্ট অর্থের শিরকমুক্ত কোনো বাক্য লিখে দেওয়া হয়। এ ধরনের তাবিজ 
ব্যবহার কোনো কোনো সাহাবী-তাবিয়ী ও পরবর্তী অনেক আলিম ও ফকীহ 


২১ সূরা (2 আ'রাফ: ১৩৮ আয়াত । 
২২ তিরমিযী (৩৪-কিতাবুল ফিতান, ১৮-বাব ..লাতারকাবুর্না সানানা..) ৪/৪১২-৪১৩ (ভারতীয় ২/৪১) । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিকর ওষীফা ৫৬৮ 


জায়েয বলেছেন। তারা তাবিজকে ঝাড়ফুকের মত একই বিধানের বলে গণ্য 
করেছেন। বিশেষত অমুসলিম গণক, সন্যাসী ও কবিরাজদের সুস্পষ্ট শিরক থেকে 
মুসলিমদেরকে রক্ষা করতে কুরআন ও হাদীসের দুআ দিয়ে তাবিজ ব্যবহার 
অনেক প্রসিদ্ধ আলিম বৈধ বলে গণ্য করেছেন। 

অন্যান্য অনেক আলিম দ্বিতীয় প্রকারের তাবিজকেও হারাম বলে গণ্য 
করেছেন। তারা বলেন যে, রাসূলুল্লাহ (48) ও সাহাবীগণের হাদীসগুলোতে এরূপ 
কোনো পার্থক্য ছাড়াই তাবিজ ব্যবহার নিষেধ করা হয়েছে। ঝাড়ফুঁকের ক্ষেত্রে 
যেরূপ অনুমোদন তিনি প্রদান করেছেন সেরূপ কোনো অনুমোদন তাবিজের ক্ষেত্রে 
কোনো হাদীসে পাওয়া যায় না। কাজেই কুরআন, হাদীস বা সুস্পষ্ট অর্থবোধক 
শিরকমুক্ত বাক্য দ্বারা ঝাড়ফুক বৈধ হলেও এগুলো দ্বারা তাবিজ ব্যবহার বৈধ নয়। 

সামগ্রিক বিবেচনায় তাবিজ ব্যবহার বর্জন করা এবং শুধু ঝাড়ঞুঁক ও 
দুআর উপর নির্ভর করাই মুমিনের জন্য উত্তম ও নিরাপদ । কারণ: 

(১) এতে শিরকে নিপতিত হওয়ার সম্ভাবনা থেকে নিরাপত্তা পাওয়া 
যায়। যে বিষয়টি শিরক অথবা জায়েয হতে পারে তা বর্জন করা নিরাপদ । 

(২) রাসূলুল্লাহ (3%) ও সাহাবীগণের সুন্নাত পালন করা হয়। তারা 
ঝাড়ফুঁক করেছেন, কিন্তু তাবিজ ব্যবহার করেছেন বলে সহীহ বর্ণনা নেই। 

(৩) ঝাড়ফুঁক ও দুআর মাধ্যমে মুমিনের সাথে আল্লাহর সম্পর্ক গভীর 
হয়। মুমিন নিজে কুরআনের আয়াত বা দুআ পাঠ করেন অথবা শুনেন। এতে 
অফুরন্ত সাওয়াব ছাড়াও আল্লাহর যিকরের মাধ্যমে আত্মার শক্তি অর্জিত হয়, যা 
জিন, যাদু ও মনোদৈহিক রোগ দূরীকরণে খুবই সহায়ক। 

ঝাড়ফুঁক বা দুআর অর্থ চিকিৎসা পরিত্যাগ নয়। যেহেতু চিকিৎসা গ্রহণ 
সুন্নাতের বিশেষ নির্দেশনা সেহেতু চিকিৎসার পাশাপাশি দুআ করতে হবে । দুআর 
মাধ্যমে সঠিক ওঁষধ প্রয়োগের তাওফীক লাভ হতে পারে। 

৬. ৪. রোগব্যাধি বনাম জিন, যাদু ও বদ-নযর 

জিন বা যাদু বাহিত অসুস্থতা ও মানসিক অসুস্থতার মধ্যে অনেক মিল 
রয়েছে। সাধারণভাবে চিকিৎসকগণ সকল অসুস্থতাকেই মানসিক বলে গণ্য করেন 
এবং অনেক সময় জিন বা যাদু অস্বীকার করেন। অপরদিকে ঝাড়ফুঁক বা 
আধ্যাত্মিক চিকিৎসকগণ সবকিছুকেই জিন বা যাদুর প্রভাব বলে গণ্য করেন। 


প্রকৃত বিষয় হলো অসুস্থতা মূলত মানুষের দেহ বা মনের স্বাভাবিক বা প্রাকৃতিক 
বৈকল্যের কারণেই হয়৷ তবে জিন বা যাদুর প্রভাবেও কিছু ঘটতে পারে । অনেক 
মানুষ নিজের কোনো উদ্দেশ্য পূরণের জন্য জিনগ্রস্থ হওয়ার অভিনয়ও করেন। 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুক ৫৬৯ 


স্বাভাবিক মানসিক বা মনোদৈহিক অসুস্থতার ক্ষেত্রে নিয়মিত যিকর ও 
দুআ অত্যন্ত ফলদায়ক। আবার জিন বা যাদু সংশ্লিষ্ট অসুস্থতার ক্ষেত্রে ওউষধ ও 
চিকিৎসায় উপকার পাওয়া স্বাভাবিক। কারণ জিনের প্ররোচনা মানুষের প্ররোচনার 
মতই মনের মধ্যে ভয়, রাগ, দুশ্চিন্তা, হতাশা ইত্যাদি অস্থিরতা তৈরি করে, যা 
মস্তিস্ক ও স্্রামুতন্ত্রের উপর চাপ সৃষ্টি করে ও ক্রমান্বয়ে দৈহিক অসুস্থতায় পরিণত 
হয়। আর দেহ ও মনের মধ্যে এভাবে যে বৈকল্য সৃষ্টি হয় তা ওঁষধে উপশম 
হওয়াই স্বাভাবিক; তবে জিনঘটিত হলে তা পুরো নিরাময় হয় না। 

ইসলাম জিন, যাদু ও বদনজরের অস্তিত্ব স্বীকার করে। পাশাপাশি সকল 
দৈহিক বা মানসিক কঠিন রোগকে যাদু বা জিন-বাহিত মনে করার নমুনা আমরা 
রাসূলুল্লাহ (&) ও সাহাবীগণের জীবনে দেখতে পাই না। বরং সুন্নাতের নির্দেশনা 
হলো শারীরিক-মানসিক অসুস্থতাকে জাগতিক বলেই গণ্য করতে হবে এবং এর 
জাগতিক চিকিৎসার জন্য সচেষ্ট হতে হবে । তবে কখনো কখনো মানুষের অসুস্থতা 
জিন, যাদু বা 'বদ-নযর'-এর কারণে হতে পারে বলে কুরআন ও হাদীস থেকে 
আমরা জানতে পারি। এজন্য এ বিষয়ক কিছু সাধারণ তথ্য এখানে উল্লেখ করছি। 

৬. ৪. ১. জিন 

আরবী (০৮): “জিন্ন” শব্দটির আভিধানিক অর্থ আবৃত, লুক্কয়িত বা গুপ্ত 
(covered, veiled, concealed, hidden) ইসলামী পরিভাষায় “জিন্ন” বলতে 
মানুষের মতই আরেক শ্রেণীর বুদ্ধিমান প্রাণীকে বুঝানো হয় । যদিও মূল আরবী 
উচ্চারণ “জিন্ন”, তবে বাংলায় “জিন” শব্দটিই অধিক ব্যবহৃত । আমরা এখানে 
“জিন” শব্দই ব্যবহার করব। 

মানুষকে মহান আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন। পক্ষান্তরে মানুষ সৃষ্টির 
পূর্বে তিনি জিন জাতিকে “মহাপ্রজ্জবলিত, অতি-উত্তপ্ত, বিশুদ্ধ, “বহুরঙ', ধোয়ামুক্ত', 
‘ঝলসানো বায়ুর’ (smokeless flame of fire/ intensely hot fire/ essential fire/ 
blazing fire/ fire of hot wind. /fire of a scorching wind/ many colored 
flames of fire) আগুন থেকে সৃষ্টি করেন।২১ কেউ কেউ অনুমান করেন যে, 
মহাবিশ্ব সৃষ্টির বিবর্তনের এক পর্যায়ে আগুন, বিদ্যুৎ, পারমানবিক উপাদান বা 
অনুরূপ কিছু থেকে মহান আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেন। 

কুরআন কারীমে বারবার উল্লেখ করা হয়েছে যে, মহান আল্লাহ মানুষ ও 
জিন জাতিকে বুদ্ধি, বিবেক ও স্বাধীন ইচ্ছাশক্তি দিয়ে সৃষ্টি করেছেন এবং তাদের 


* সূরা (১৫) হিজর: আয়াত ২৭; সূরা (৫৫) রাহমান: আয়াত ১৫। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&৪)-এর যিকর ওযীফা ৫৭০ 


জন্য নবী-রাসূল প্রেরণ করেছেন। জিনগণও মানুষের মতই দীন ও শরীয়তের 
বিধিবিধান পালনের জন্য আদিষ্ট এবং তারাও দুনিয়া ও আখিরাতে মানুষদের মতই 
শাস্তি ও পুরস্কার লাভ করবে। 

মানুষের চিরশক্র ‘ইবলিস’ বা “শয়তান” জিন জাতির সদস্য। সে এবং 
তার সন্তানগণ ছাড়াও অমুসলিম বা অবিশ্বাসী জিনগণের মূল কর্ম, দায়িত্ব, 
বিনোদন ও আনন্দ মানুষদেরকে শিরক, কুফর ও অন্যান্য পাপে লিপ্ত করা । 

কুরআন ও হাদীসের বিভিন্ন বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে, জিনগণ 
আমাদের আশে পাশেই বসবাস করেন । তবে বন-জঙ্গল, বিরাণ প্রান্তর ইত্যাদিতে 
তারা বসবাস করতে ভালবাসেন। শয়তানের সহচর ও অবিশ্বাসী জিনগণ শিরক- 
কুফর ও পাপাচার কেন্দ্রিক মন্দির বা ইবাদত-গাহে অবস্থান করতে ভালবাসেন। 
এছাড়া নাপাক স্থান, মলমুত্রত্যাগের স্থান ইত্যাদিও তাদের প্রিয় স্থান। 

জিনদের আকৃতি-প্রকৃতি সম্পর্কে কুরআন ও সহীহ হাদীসে বিস্তারিত 
আলোচনা করা হয় নি। কুরআন ও হাদীস থেকে আমরা জানতে পারি যে, 
তারা খাদ্য হণ করে; তাদের খাদ্যের সাথে মানুষের খাদ্যের পার্থক্য রয়েছে; 
হাড়, গোবর, কয়লা ইত্যাদি তাদের খাদ্যের অন্তর্ভুক্ত; তাদের সমাজ, পরিবার, 
সন্তান-সন্ততি ইত্যাদি রয়েছে, তাদের মধ্যে মুসলিম, অমুসলিম, বিভিন্ন ধর্মের 
অনুসারী, পাপাচারী, সৎ সকল প্রকারের জিনই বিদ্যমান; তারা রাত্রের চলাচল 
পছন্দ করে; তাদের আকৃতি রয়েছে, তবে এরা মানুষের দৃষ্টির বাইরে বা অদৃশ্য 
এবং এরা বিভিন্ন আকৃতি পরিগ্রহণ করতে পারে। 

এক হাদীসে আবু সা'লাবা খুশানী বলেন, রাসূলুল্লাহ 3% বলেন: 
৩৩০ ৮৮০ ৪90 5১ 9৮ Bal ০৪৩ SEA বি Lm 


- A 2% 
০১৭৪) ০০০৭ ০৮) PIS) 
“জিনগণ তিন প্রকার: একপ্রকার জিন যাদের পাখা রয়েছে তারা শূন্যে 
উড়ে বেড়ায়। দ্বিতীয় প্রকারের জিন সাপ এবং কুকুর আকৃতির । তৃতীয় প্রকারের 
জিন যাযাবর: কিছু এক স্থানে বসবাস করে আবার সেখান থেকে চলে যায় ।”২৪ 
মানুষের মতই ক্রোধ, প্রতিশোধস্পৃহা ও অকারণে অন্যকে কষ্ট দেওয়ার 
প্রবণতা তাদের মধ্যে বিদ্যমান। বরং আগুনের সৃষ্টি হওয়ার কারণে তা তাদের 
মধ্যে বেশি হওয়াই স্বাভাবিক তারা মানুষ থেকে কষ্ট পেলে মানুষের কষ্ট দেওয়ার 
চেষ্টা করে । অনেক সময় কোনো কারণ ছাড়াই কষ্ট দেয় বা দিতে চেষ্টা করে। 


২৪ হাদীসটি সহীহ । হাকিম, আল-মুসতাদরাক ২/৪৯৫; আলবানী, সহীহ ওয়া যায়ীফুল জামি ১২/৩৭২। 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুঁক ৫৭১ 


জিনগণও মানুষের মতই সীমাবদ্ধ ক্ষমতার প্রাণী । ইচ্ছা করলেই তারা 
মানুষের ক্ষতি করতে পারে না বা মানুষের উপর প্রভাব ফেলতে পারে না। তবে 
মানুষের মত জিনগণও অনেক সময় দুষ্টামি করে, প্রবৃত্তির তাড়নায়, পাপের 
আগ্রহে বা মানুষকে শিরক-কুফর বা পাপে লিপ্ত করার উদ্দেশ্যে বা যাদুকরের 
সহযোগিতার জন্য কোনো মানুষের পিছনে লাগে। মানুষের মতই বিভিন্ন ভাবে 
তাকে প্ররোচনা দেয় বা তার আত্মার উপর প্রভাব ফেলতে চেষ্টা করে। পার্থক্য শুধু 
এতটুকু যে, দুষ্টু মানুষকে আমরা দেখতে পাই, সে কথাবার্তার মাধ্যমে আমাদের 
মনে দুশ্চিন্তা, জিদ, রাগ ইত্যাদি অস্থিরতা সৃষ্টি করে বা আমাদেরকে প্রভাবিত 
করতে চেষ্টা করে। পক্ষান্তরে দুষ্ট জিনকে আমরা দেখতে পাই না। সে অদৃশ্য 
থেকে আমাদের মনের মধ্যে ঠিক দুষ্টু মানুষের মতই দুশ্চিন্তা, জিদ, রাগ, অস্থিরতা 
ইত্যাদি সৃষ্টি করতে চেষ্টা করে বা আমাদেরকে প্রভাবিত করতে চায়। 


চেষ্টা করলেই জিনগণ সফল হয় না। মহান আল্লাহর তাওহীদ, ইবাদত 
ও যিকরের মাধ্যমে শক্তিপ্রাপ্ত শক্তিশালী আত্মার উপর তারা সহজে প্রভাব ফেলতে 
পারে না। প্রবল অস্থিরতার সময়ে মানুষের আত্মা দুর্বল হয়ে যায়। আত্মার এ 
দুর্বল মুহূর্তে তারা আত্মাকে প্রভাবিত করার চেষ্টা করে। যে সকল মুহূর্তে 
সুযোগসন্ধানী জিন মানুষের আত্মার উপর প্রভাব ফেলতে পারে সেগুলোর মধ্যে 
রয়েছে: (১) তীব্র ভয়ের সময়, (২) তীব্র রাগের সময়, (৩) তীব্র আনন্দের সময়, 
(৪) তব বেদনার সময়, (৩) তীব্র যৌন ইচ্ছার সময়, (৪) অস্বাভাবিক 
উদাসিনতার সময়, (৫) অস্বাভাবিক অশ্লীলতা বা নাপাকির মধ্যে অবস্থানের 
সময়। বিশেষত যারা দীন-বিমুখতা, আল্লাহর যিকর-বিমুখতা বা পাপাচারের 
মাধ্যমে আত্মাকে দুর্বল করে ফেলেছেন এবং “কারীন' বা সহচর শয়তানের 
প্রভাবাধীন হয়েছেন তাদের আত্মার উপরে জিনগণ সহজেই প্রভাব ফেলতে পারে । 

একবার কোনোভাবে কারো আত্মা ও মনের উপর প্রভাব ফেলতে পারলে 
সে তার এ ‘দখল’ ছাড়তে চায় না। বরং মানুষের মন নিয়ে খেলাই তার মহা 
আনন্দ। এভাবে ক্রমান্বয়ে সে মানুষটিকে অসুস্থ করে ফেলে । মূল অসুস্থতা 
আত্মিক ও মানসিক হলেও ক্রমান্বয়ে তার দেহেও এর প্রভাব পড়তে থাকে । 

মানুষ যখন জিনকে ভয় পায় তখন জিন সহজেই তাকে প্রভাবিত করে 
আনন্দ পায়। জিনকে ভয় পাওয়া মানবীয় দুর্বলতা মাত্র । জিন কোনো অলৌকিক 
ক্ষমতার অধিকারী নয়। বরং জিন মানুষদেরকে অধিক ভয় পায়। বিশেষত 
শক্তিশালী ঈমান ও তাকওয়ার অধিকারীদেরকে শয়তানগণ ভয় করে। বুখারী- 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($%)-এর যিকর ওষীফা ৫৭২ 


মুসলিম সংকলিত হাদীসে রাসূলুল্লাহ (3%) বলেছেন, শয়তান উমার (রা)-কে এত 
ভয় করত যে, তাকে কোনো রাস্তায় চলতে দেখলে সে অন্য রাস্তায় চলে যেত। 
সহীহ বৃখারীতে সংকলিত অন্য হাদীসে আমরা দেখি যে, শয়তান আবূ হুরাইরা 
(রা)-কে ভয় পাচ্ছিল। প্রসিদ্ধ তাবিয়ী মুজাহিদ ইবন জাবর (১০৪ হি) বলতেন: 
৩১ ০০ ০৪০০ ০৮ 0% LS OU LL AAU US দস ৮4 
০৯৭৬ 40 ale AS SY ES ০০19 ১৩ DY ps 

“তোমরা জিন বা শয়তানগণ থেকে যেরূপ ভয় পাও তারাও তোমাদের 
থেকে তেমনি ভয় পায়।...একজন মানুষ শয়তান থেকে যতটুকু ভয় পায় শয়তান 
মানুষকে তার চেয়েও বেশি ভয় করে। কাজেই কোনো জিন-শয়তান যদি 
তোমাদের কারো সম্মুখীন হয় তাহলে ভীত হবে না। ভয় পেলে সে তোমার উপর 
সাওয়ার হবে। বরং তাকে শক্তভাবে প্রতিরোধ করবে, তাহলে সে চলে যাবে।”২৫ 

উল্লেখ্য যে, মৃত মানুষের আত্মা ভূত-প্রেত হয় বলে যে বিশ্বাস আমাদের 
সমাজে বিদ্যমান তা সম্পূর্ণই ইসলাম বিরোধী। কোনো মৃত মানুষের আত্মা 
পৃথিবীতে ঘুরে বেড়ায়, মানুষের সাথে সংযোগ স্থাপন করে, মানুষের উপর প্রভাব 
বিস্তার করে ইত্যাদি বিশ্বাস সবই ইসলাম বিরোধী । তবে শয়তান জিনগণ অনেক 
সময় মৃত মানুষের রূপ ধরে মানুষদেরকে প্রতারিত করতে চেষ্টা করে। 

৬. 8. ২. যাদু 

বাংলা যাদু শব্দটি আরবী “সি‘হ্র’ (===!) শব্দটির প্রতিশব্দ হিসেবে 
ব্যবহৃত ইংরেজিতে এর অর্থ (magic, black magic, witchcraft, sorcery, 
Wizardry) | ফকীহগণ যাদুর অনেক প্রকার উল্লেখ করেছেন। যেমন 
ভেক্কিবাজির যাদু, হাতসাফাইয়ের যাদু, তন্ত্র-মন্ত্রের যাদু ইত্যাদি । অবিশ্বাসী বা 
দুর্বল ঈমান জিন ব্যবহার করে ক্ষমতা অর্জন, ব্যবহার ও মানুষের ক্ষতি করার 
বিষয়টিই আমরা এখানে আলোচনা করব । 

কুরআন ও হাদীসে যাদু ব্যবহারকে কুফর বলে সুস্পষ্টভাবে উল্লেখ করা 
হয়েছে। যাদুর মূল বিষয় যাদুকরের সাথে অবিশ্বাসী জিনের চুক্তি । যাদুকর শিরক 
ও পাপের মাধ্যমে জিনকে খুশি করবে এবং বিনিময়ে জিন যাদুকরের সেবায় 
নিয়োজিত থাকবে বা তার অনুগত কাউকে যাদুকরের সেবায় নিয়োজিত করবে। 

অনেকে ধারণা করেন যে, যাদুকর বা কবিরাজ জিনকে অনুগত করেন। 
বস্তুত মহান আল্লাহ তার মহান নবী সুলাইমান (আ)-এর জন্য জিনকে অনুগত 


২ যাহাবী, সিয়ারু আ'লামিন নুবালা ৪/8৫৩; কাযী বদরুদ্দীন শিবলী, আকামুল মারজান, পৃষ্ঠা ৮১। 


www.pathagar.com 


ষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুঁক ৫৭৩ 


করে দেন। সুলাইমান (আ) দুআ করেন যে, তার মত এরূপ ক্ষমতা ও রাজত্ব যেন 
আর কেউ লাভ না করে 1৯ স্বয়ং রাসূলুল্লাহ (8) সুলাইমান (আ)-এর এ দুআর 
প্রতি সম্মান প্রদর্শন করে জিনকে বন্দী রাখা থেকে বিরত থাকেন ।২* 

এজন্য জিনের উপর কর্তৃত্ব আর কেউই লাভ করবেন না। যাদুকর মূলত 
পুজা ও শিরকের মাধ্যমে জিনের সাথে চুক্তিবদ্ধ হন। যেমন ধুপ, সুগন্ধি ইত্যাদি 
উৎসর্গ করা, কোনো পশু বা পাখি জবাই করা, জিন বা শয়তানের সাহায্য প্রার্থনা 
করা, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে মন্ত্র পাঠ করা ইত্যাদি। এগুলো সবই শিরক। 
অনেক সময় মুসলিম যাদুকরকে বা মুসলিম রোগীদেরকে প্রতারিত করতে শয়তান 
জিন এরূপ শিরকী মন্ত্রের সাথে কুরআনের আয়াত বা দুআ সংযুক্ত করে রাখে। 
কুরআনের আয়াত বা দুআর আগে, পরে বা মধ্যে শয়তানের পছন্দনীয় বা 
অর্চশামূলক দু-একটি বাক) রেখে দেয়। এরূপ শিরক ছাড়াও বিভিন্ন প্রকারের 
কুফর ও মহাপাপের মাধ্যমে শয়তানকে সন্তুষ্ট করতে হয়। যেমন কুরআনের 
লিপ্ত হওয়া, ঘৃণ্য নাপাকির মধ্যে বা নাপাক অবস্থায় থাকা, মানুষ হত্যা ইত্যাদি । 


এ সকল কর্মের মাধ্যমে যাদুকর সামান্য কিছু অস্বাভাবিক ক্ষমতা অর্জন 
করে। যেমন ভেক্কি দেখানো, সত্য-মিথ্যা মিশ্রিত কিছু ‘অজানা’ বা গায়েবী কথা 
বলা, মনের কথা বলা, বান-টোনা ইত্যাদির মাধ্যমে মানুষের ক্ষতি করা ইত্যাদি। 
এতে যাদুকর একপ্রকারে বিকৃত আত্মতৃত্তি, আনন্দ ও মর্যাদা লাভ করে। বিনিময়ে 
শয়তান দু'টি বিষয় লাভ করে: যাদুকরকে জাহান্নামী বানানোর আনন্দ এবং 
যাদুকরের মাধ্যমে আরো অনেক মানুষকে জাহান্নামী বানানোর আনন্দ । 

মহান আল্লাহ বলেন: “সুলায়মানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত 
তারা তা অনুসরণ করত। সুলায়মান কুফুরী করেনি, কিন্তু শয়তানরাই কুফুরী 
করেছিল; তারা মানুষকে যাদু শিক্ষা দিত। এবং যা বাবিল শহরে হারূত ও মারত 
ফিরিশতাদ্বয়ের উপর নাযিল হয়েছিল । তারা কাউকেও শিক্ষা দিত দা এ কথা না 
বলে যে, “আমরা পরীক্ষাস্বরূপ; কাজেই তুমি কুফুরী করো না।' তারা উভয়ের কাছ 
থেকে স্বামী-স্ত্রীর মধ্যে যা বিচ্ছেদ সৃষ্টি করে তা শিখত, অথচ আল্লাহ্‌র নির্দেশ 
ছাড়া তারা কারো কোন ক্ষতি করতে পারত না। তারা যা শিখত তা তাদের ক্ষতি 
করত এবং কোন উপকারে আসত না; আর তারা নিশ্চিতভাবে জানত যে, যে কেউ 

২ সূরা ৩৪) সাবা: আয়াত ১২-১৪; 65 আয়াত ৩৫-৩৮। 


২৭ (১১-আবওয়াবুল মাসাজিদ: ৪২-বাবুল আসীরওয়াল গারীম..) ১/৪০৫, (২৭- আবওয়াবুল 
আমালি ফিস সালাত: ১০ বাৰু হর ভব নাল ১/১৭৬ (ভারতীয় ২/৬৬) । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3&)-এর যিক্র ওযীফা ৫৭৪ 


ওটা কিনবে পরকালে তার জন্য কোন কল্যাণ নাই। ওটা কত নিকৃষ্ট যার বিনিময়ে 
তারা নিজেদের আত্মাকে বিক্রি করেছে, যদি তারা জানত!”২৮ 

আল্লাহ অন্যত্র বলেন: “যেদিন তিনি তাদের সবাইকে একত্র করবেন 
এবং বলবেন, “হে জিন্ন সম্প্রদায়! তোমরা তো মানব জাতির (বিভ্রান্ত করার 
বিষয়ে) অনেক বাড়াবাড়ি করেছিলে । এবং মানব সমাজের মধ্যে তাদের বন্ধুরা 
বলবে, “হে আমাদের প্রতিপালক! আমরা একে অপরের দ্বারা কিছু আনন্দ- 
উপকার লাভ করেছি এবং এভাবে আপনি আমাদের জন্য যে সময় নির্ধারিত 
করেছিলেন তাতে উপনীত হয়েছি।' সেদিন আল্লাহ্‌ বলবেন, “জাহান্নাম 
তোমাদের বাসস্থান, তোমরা সেখানে স্থায়ী হবে, যদি না আল্লাহ্‌ অন্য রকম 
ইচ্ছা করেন। আপনার প্রতিপালক অবশ্যই প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত ।২৯ 

মহান আল্লাহ আরো বণেন: “কিছু কিছু মানুখ কিছু জিনের আশ্রয় নিত, 
ফলে তারা তাদের কষ্ট, অকল্যাণ বা বিদ্রোহ বাড়িয়ে দিত ।”৩০ 

৬. ৪. ৩. গোপনজ্ঞান ও ভাগ্যগণনা 

যাদু ও জিন-সাধনার অন্যতম বিষয় গাইবের বা মানুষের অতীত, বর্তমান 
বা ভবিষ্যতের কোনো গোপন বিষয়ের কথা বলা। মানুষদের চমক লাগানো, 
নিজের ‘কারামত’ যাহির করা, মানুষদেরকে আকৃষ্ট করা এবং শিরকে লিপ্ত করার 
জন্য জিন-সাধকদের বড় অস্ত্র এটি । হাদীসে এদের বিষয়ে দুটি পরিভাষা ব্যবহার 
করা হয়েছে: ক. কাহিন (০১৪), খ. আর্রাফা (-4১-০)। কাহিন অর্থ পুরোহিত, 
গণক বা ভবিষ্যত-কথক (priest, clergyman, minister, ৫1107, soothsayer, 
fortune-teller, Predictor) | আর্রাফ অর্থও ভবিষ্যদ্বজ্ঞানী, দৈবজ্ঞ বা ভবিষ্যত- 
কথক (diviner, fortune-teller, soothsayer, augur) | 

বস্তুত প্রত্যেক মানব-সন্তানের সাথে দুজন ‘কারীন’ বা সহচর থাকেন: 
একজন জিন ও একজন ফিরিশতা । মানুষ যখন পাপের পথে বেশি অগ্রসর হয় 
তখন জিন সহচর তার নিয়ন্ত্রণ গ্রহণ করে। এ বিষয়ে আল্লাহ বলেন: 


AIG 21250 652 He, HAL? ca হত LAL সতত 
৮613 5528 4 ye ৩০৪ এ ০ > 255 ০৮ ০৯৭ ০5 


৯৫৬৪ 


HEAL AONE EG দি পু 5০% +ঠর্র 2 পা Arr ৪ পা 

3 6০৩ ৩০ BL ০ ০১৫ সো ১১০৯ Jal ০৪ ৮৫6১০ 
5 টি 3% AL ৭০0 7452 et bond 

* সূরা (২) বাকারা: আয়াত ১০২। 

২ সূরা (৫) আন'আম: আয়াত ১২৮ । 

* সূরা (৭২) জিন্ন: আয়াত ৬। 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুক ৫৭৫ 


“যে ব্যক্তি দয়াময় আল্লাহ্র স্মরণ থেকে বিমুখ হয় আমি তার জন্য 
নিয়োজিত করি এক শয়তান, তারপর সেই হয় তার “কারীন' বা সহচর । এরাই 
মানুষদেরকে সৎপথ থেকে বিরত রাখে, অথচ মানুষেরা মনে করে তারা 
সৎপথে পরিচালিত হচ্ছে! অবশেষে যখন সে আমার কাছে উপস্থিত হবে, 
তখন সে তার “কারীন'-সহচরকে বলবে, হায়! আমার ও তোমার মধ্যে যদি 
পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকত!’ কত নিকৃষ্ট সহচর (কারীন) সে!” 

আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ (৯) বলেন: 
0539 ৬১4১ পে 2 82 4469 ৬) 2১৭ টও 
:0৬ 40) ১১০১ এ wy রা AE 22 8 

“তোমাদের প্রত্যেকের- তোক আন ৰজাক তির 
‘কারীন’ বা সহচর নিয়োজিত (দ্বিতীয় বর্ণনায়: একজন জিন সহচর এবং 
একজন ফিরিশতা সহচর নিয়োজিত ৷) সাহাবীগণ বলেন: হে আল্লাহর রাসূল, 
আপনার সাথেও কি এরূপ ‘কারীন’ নিয়োজিত? তিনি বলেন: হ্যা, আমার 
সাথেও । তবে আল্লাহ তার বিষয়ে আমাকে সাহায্য করেছেন; ফলে সে 
আত্মসমর্পণ করেছে। সে আমাকে ভাল বিষয় ছাড়া পরামর্শ দেয় না।”*২ 


কোনো মানুষ বা জিন গাইব জানে না। তবে বর্তমান ও অতীতের ‘জানা 
বিষয়গুলো’ তারা জানে । একজন মানুষ তার নিজের বিষয়ে যে সকল তথ্য জানে, 
তার সার্বক্ষণিক সহচর বা কারীনও সে বিষয়গুলো জানতে পারে। মানুষের জিন 
সহচর তার এরূপ তথ্যাদি জানে । এ সকল জিন “কারীন' বা সহচরদের সাথে 
যোগাযোগ স্থাপন করতে পারা একজন সফল যাদুকরের বৈশিষ্ট । যাদুকর, গণক, 
দৈবজ্ঞ, জ্যোতিষী ইত্যাদি নামে আখ্যায়িত জিন-সাধকগণ একজন মানুষের জিন- 
সহচরের সাথে যোগাযোগের মাধ্যমে খুব সহজেই মানুষের অতীত ও বর্তমানের 
গোপন বিষয়গুলো জানতে ও বলতে পারে । এছাড়া পারিপার্শিক অনেক ‘বর্তমান’ 
জানতে পারি যে, জিনগণ খুব দ্রুত চলতে পারে ফলে মুহূর্তের মধ্যে তার 
মাধ্যমে অনেক তথ্য গ্রহণ করে যাদুকর তা উপস্থিত মানুষদেরকে বলতে পারে। 
78৮১ ৩৬-৩৮ আয়াত। 


by = মুসলিম (৫০-সিফাতিল মুনাফিকীন, ১৬-বাব তাহরীশিশ শাইতান) ৪/২১৬৭ (ভারতীয় ২/৩৭৬)। 
০০ সূরা (২৭) নামল: ৩৯ আয়াত । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (48)-এর যিকর ওষীফা ৫৭৬ 


অতীত ও বর্তমান এরূপ বিষয়াদি ছাড়াও অনেক গাইবী বা ভবিষ্যতের 
কথাও তারা বলে এবং তাদের কোনো কোনো কথা সত্য হয়। সাহাবীগণ এ 
বিষয়ে রাসূলুল্লাহ %%-কে জিজ্ঞাসা করেছিলেন আয়েশা (রা) বলেন: 
5৭ রা ৮ EE PE Hee OF 
es 6 এ) ০১০০ ৮৫ 0৬ ০৬৩ ০৪ HB I এন্ড ০০ 
মিনির টি UE ON 4S এ) 21017 নে 
পু) ০ ও ই nd USS B55 ৮ এও পু ও 4) 050 
যি UU ১ ০ 095 5 হজ 2 
“কিছু মানুষ রাসূলুল্লাহ (%)-কে পুরোহিত-গণকদের বিষয়ে প্রশ্র 
করেন। তখন তিনি বলেন: এরা কিছুই নয়। তারা বলে: হে আল্লাহর রাসূল, 
তারা তো কখনো কখনো এমন সব কথা বলে যা সত্য বলে প্রমাণিত হয়। 
তখন রাসূলুল্লাহ (৫8) বলেন: জিন (ফিরিশতাগণের কথাবার্তা থেকে) একটি 
সত্য চুরি করে শ্রবণ করে; এরপর সে মুরগীর মত শব্দ করে করে তা তার 
ওলীর (সহায়ক বা বন্ধুর) কানের মধ্যে ঢেলে দেয়। তখন জিনের ওলীগণ 
(যাদুকরগণ) এর সাথে শত মিথ্যা মিশ্রিত করে ।”৩৪ 
অন্য হাদীসে আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (4) বলেন: 
৮০0 ৩৪ তেন 2500 5553 ELINA) ON ও ০১৫ ৪৫৯4০ 0) 
৪৩625 ০933 SM এ ৮5৪ এ ভন 04 GAS 
Mil Ls ০৮ পন্ড 
“ফিরিশতাগণ অন্তরীক্ষে বা মেঘে (গিনা0172/019905) অবতরণ করেন। 
তখন তারা আসমানে গৃহীত সিদ্ধান্ত বিষয়ে আলোচনা করেন। শয়তানগণ 
হগোপনে কান পেতে তা শ্রবণ করে। এরপর তারা সে কথা পুরোহিত- 
গণকদেরকে জানায় । তারা এর সাথে নিজেদের থেকে শত মিথ্যা মেশায় 1” 
জিনগণের সহায়তায় এরূপ গোপন কথা বলা ছাড়াও শুন্যে ভেসে 
থাকা, অদৃশ্য থেকে কথা বলানো, অদৃশ্য বা শূন্য থেকে কোনো খাদ্য গ্রহণ 
করা ইত্যাদি ‘অলৌকিক’ কর্ম এসকল যাদুকরের নিয়মিত অভ্যাস। 


* বুখারী (৭৯-কিতাবৃত তিব, ৪৫-বাবুল কাহানাহ) ৫/২১৭৩। পুনশ্চ: ৫/২২৯৪, ৬/২৭৪৮ (ভারতীয় 
২/৮৫৭); মুসলিম (৩৯-কিতাবুস সালাম, ৩৫-তাহরীমিল কাহানাহ) ৪/১৭৫০ (ভারতীয় ২/২৩৩)। 
৩ বুখারী (৬৩-কিতাব বাদয়িল খালক, ৬-বাব ঘিকরিল মালায়িকাহ) ৩/১১৭৫। (ভারতীয় ২/৪৫৬) 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়রফুক ৫৭৭ 


স্বভাবতই মানুষেরা এদের এরূপ অলৌকিক কর্ম দ্বারা প্রভাবিত হয় 
এবং এদেরকে “সঠিক পন্থী", দৈবজ্ঞ বা “ওলী-আল্লাহ' বলে মনে করে এবং 
এদের সহায়তা গ্রহণ করে। এতে দুভাবে ঈমান ক্ষতিগ্রস্থ হয়। প্রথম, আল্লাহ 
ছাড়া কেউ ‘গাইব’ জানেন বলে মনে করা। এটি সুস্পষ্ট শিরক ।* দ্বিতীয়ত, 
জিন-যাদুতে লিপ্ত মানুষের প্রতি আস্থা ও বিশ্বাসের মাধ্যমে শিরকের সাথে স্থায়ী 
সম্পকৃত হয়ে যাওয়া। এজন্য রাসূলুল্লাহ (3%) এদের কাছে যেতে কঠিনভাবে 
নিষেধ করেছেন। গণক, ঠাকুর, জ্যোতিষী, রাশিবিদ, হস্তরেখাবিদ বা অনুরূপ 
যে কোনো প্রকারের গোপন জ্ঞানের বা ভবিষ্যতের জ্ঞানের দাবিদারের কাছে 
গমন করতে ইসলামে কঠিন ভাবে নিষেধ করা হয়েছে। 

ইমরান ইবনুল হুসাইয়িন (রা) বলেন, রাসূলুল্লাহ %& বলেন: 

88455 ০৫ 025 25 28 এও 5 Bia lal জো 9 

“ যদি কেউ কোনো গণক-জ্যোতিষী বা অনুরূপ ভাগ্য বা ভবিষ্যদ্বক্তার 
কাছে গমন করে এবং তার কথা বিশ্বাস করে তবে সে মুহাম্মাদ &)-এর উপর 
অবর্তীণ দ্বীনের সাথে কুফরী করল ।””* আবূ হুরাইরা (রা) থেকে একই অর্থে 
পৃথক সনদে অন্য একটি সহীহ হাদীস বর্ণিত ।* 

অন্য হাদীসে সাফিয়্যাহ (রা) বলেন, রাসূলুল্লাহ ৯% বলেছেন: 

LS ০০৫৩ 4 YE ০৪ ১৪ 4 ৩৮ ওঁ ডি 

“যদি কেউ কোনো গণক, দৈবজ্ঞ, গাইবী বিষয়ের সংবাদদাতা বা 
ভবিষ্যদ্তার কাছে গমন করে তাকে কিছু জিজ্ঞাসা করে তবে ৪০ দিবস পর্যন্ত 
তার সালাত কবুল করা হবে না।”৯ 

আমাদের দেশে অনেক ফকীর, কবিরাজ বা তদবিরকারক তথাকথিত 
‘পীর’ এভাবে মানুষদেরকে অতীত, বর্তমান বা ভবিষ্যত কিছু কথা বলে চমক 
লাগিয়ে দেন। আমরা অনেক সময় একে ‘কারামত’ বলে মনে করি। এখানে 
তিনটি বিষয় মনে রাখতে হবে: 

প্রথম বিষয়: কারামত ও যাদুর মধ্যে মৌলিক পার্থক্য হলো, কারামত 
বান্দার ইচ্ছাধীন নয়। নবী বা ওলী মুজিযা বা কারামত নিজের ইচ্ছামত বা 
সবসময় দেখাতে পারেন না। কখনো কখনো আল্লাহ তার মাধ্যমে তা সংঘটিত 
লা হাইসামী তা পৃষ্ঠা ৩৮৩-৩৮৪, ৩৯৫-৩৯৭, ৪৬৬-৪৬৭ । 

ab Sa pred. আলবানী, সাহীহুত তারগীব ৩/৯৭-৯৮। 


মুসলিম (৩৯-কিতাবুস সালাম, ৩৫-তাহরীমিল কাহানাহ) ৪/১৭৫১ (ভারতীয় ২/২৩৩) । 
৩৭ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিকর ওযীফা ৫৭৮ 


করেন।”? পক্ষান্তরে যাদুকর যাদুর মাধ্যমে যা করে তা তার ইচ্ছামত করতে 
পারে। কাজেই “তদবীরকারী' ব্যক্তিগণ যা করেন তা নিঃসন্দেহে “কাহানাহ' 
অর্থাৎ যাদু ও শয়তান-সাধনা। 

দ্বিতীয় বিষয়: রাসূলুল্লাহ (38)-এর পরে আমাদের মূল আদর্শ 
সাহাবীগণ । রাসূলুল্লাহ (88)-এর উপর ওহী নাযিল হতো। এজন্য তিনি অনেক 
কথাই জানাতেন ও বলতেন। সাহাবী-তাবিয়ীগণ থেকে ঝাড়ফুঁক প্রমাণিত। 
কিন্তু তারা কখনোই কোনো আগন্তকের, ‘রোগীর’ গোপন কথা বলতেন না। 
বরং এগুলোকে তারা সর্বদা যাদুকর ও গণক-কবিরাজের আলামত হিসেবে গণ্য 
করতেন। কাজেই যে ফকীর, দরবেশ বা কবিরাজ এরূপ গাইব বলার দাবি 
করেন তাকে সুনিশ্চিতভাবে জিন-সাধক যাদুকর বা গণক বলে মনে করবেন। 


তৃতীয় বিষয়: কোনো “ওলী-আল্লাহ' থেকে অলৌকিক কিছু ঘটলে তাকে 
‘কারামত’ বলা হয়। আর কোনো “ফাসিক' বা পাপীর দ্বারা অলৌকিক কিছু ঘটলে 
ইসলামের পরিভাষায় তাকে “ইসতিদরাজ' বা “শয়তানী কর্ম' বলা হয়। ‘কারামত’ 
ও “ইসতিদরাজ' বাহ্যিকভাবে একই রকম । উভয় ক্ষেত্রেই ‘অলৌকিক’ কিছু ঘটে । 
এজন্য কার ছারা কর্মটি সংঘটিত হয়েছে তা দেখতে হবে । আমরা “ওলী-আল্লাহ'র 
পরিচয় পেয়েছি। শিরকমুক্ত ঈমান, বিদআতমুক্ত আমল ও হারামমুক্ত তাকওয়া 
আল্লাহর ওলী হওয়ার ন্যুনতম শর্ত। এরূপ ঈমান ও আমলের অধিকারী কোনো 
ব্যক্তি থেকে অলৌকিক কিছু ঘটে তাকে ‘কারামত’ বলে গণ্য করা হয়। আর যদি 
অলৌকিক কর্ম প্রদর্শনকারী বাহ্যত কোনো শিরক, কুফর বা হারাম কর্মে লিপ্ত বলে 
দেখা যায় তাহলে নিশ্চিত হতে হবে যে, এ কর্মটি ইসতিদরাজ' বা শয়তানী কর্ম। 
কখনোই ভাববেন না যে, লোকটি প্রকাশ্য পাপী হলেও গোপনে হয়ত আল্লাহর 
ওলী। এ ধরনের চিন্তা সম্পূর্ণ ইসলাম বিরোধী । পরবর্তী যুগে এরূপ অনেক গল্প 
সমাজে পরিচিত। এ সকল গল্প সবই মিথ্যা এবং ভগ্ডদের বানানো । 

৬. 8. 8. বদ-নযর 

“নযর", ‘বদ নযর' বা ‘চোখ লাগা’ (evi! ০৪) বলতে মানুষ বা 
জিনের তীব্র ঈর্ষাবিজড়িত দৃষ্টি বুঝায় । এরূপ দৃষ্টি অনেক সময় এক ধরণের 
অশুভ প্রভাব সৃষ্টি করতে পারে বলে বিভিন্ন হাদীসে রাসূলুল্লাহ (৯) 
জানিয়েছেন। ইবন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ £& বলেন: 


৪০ দেখুন: সূরা (৬) আনআম: ৫৭-৫৮, ১০৯; সূরা (১০) ইউনুস: আয়াত ২০; সূরা (১৩) রা'দ: আয়াত 
৩৮7 সূরা (১৪) ইবরাহীম: আয়াত ১১; সূরা (৪০) গাফির/ মুমিন: আয়াত ৭৮....। 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুঁক ৫৭৯ 


১৭ 22 DN GL পাও ৩৬ 20 ৩৮ Ll 
“নযর বাস্তব সত্য । যদি কোনো কিছু তাকদীর লঙ্ঘন করতে পারত 
তবে নযর তাকদীর উল্টাতে পারত ।”৪১ 
আয়েশা (রা) বলেন, 


৩05 SS "পদ ০৮৮ ES পট পু এ] একি IFS 


Al এ ST UR Sd 

“রাসূলুল্লাহ (3%) ঘরে প্রবেশ করে একটি শিশুর কান্না শুনতে পান। 

তখন তিনি বলেন: তোমাদের শিশুটির কি হয়েছে? তোমরা তাকে বদ-নযর 
থেকে ঝাড়ফুঁক দাওনি কেন?”৪২ 


আবু উমামা আস'আদ ইবন সাহল ইবন হুনাইফ বলেন: 


৪ সে HH IG ০০৫ %) aS 9৫9৬০ আজ) ৬৮৬ % 


4505 পু ds এ তে 5 264 সি ৩ ৪ এ 
2 

EN DEAE BALLAD 
BS Eh TOG Ld ও oof te FE obo bh iol 


LS) 4559 ০০৪৮০ 049 ৮০ ০০৬৪ ৩৪ ১01৮৩ ৮8 ০ 
এ 2290 0 উ পেগ এ ০ ৯ 29 ০9 


পাল ন 


“(আমার পিতা) সাহল ইবন হুনাইফ গোসল করছিলেন। এমতাবস্থায় 
আমির ইবন রাবী‘আহ সেস্থান দিয়ে গমন করেন। তিনি সাহলের সৌন্দর্যে বিমুগ্ধ 
হয়ে বলেন: এরূপ সৌন্দর্য কখনো দেখিনি! কোনো কুমারী মেয়ের চামড়াও এত 
সুন্দর নয়! এর পরপরই সাহল অজ্ঞান হয়ে পড়ে যান। তখন তাকে রাসূলুল্লাহ 
%-এর কাছে আনয়ন করা হয় এবং তাকে বলা হয়: সাহলকে দেখুন, সে তো 
অজ্ঞান হয়ে পড়েছে। তিনি বলেন: কার প্রতি তোমাদের সন্দেহ হয়? তারা বলেন: 
আমির ইবন রাবী‘আহ ৷ তখন রাসূলুল্লাহ 2& বলেন: কেন তোমাদের কেউ কেউ 


৪১ মুসলিম (৩৯-কিতাবুস সালাম, ৩৫-তাহরীমিল কাহানাহ) ৪/১৭৫১ (ভারতীয় ২/২২০)। 
৪২ আহমদ, আল-মুসনাদ ৬/৭২; আলবানী, সাহীহাহ ৩/১২২ । আলবানী হাদীসটিকে হাসান বলেছেন। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($%)-এর যিক্র ওযীফা ৫৮০ 


অবাক ও বিস্মিত হলে তার জন্য বরকতের দু'আ করবে। এরপর তিনি কিছু পানি 
আনয়নের নির্দেশ দেন এবং আমিরকে নির্দেশ দেন এ পানিতে ওযু করতে, তার 
মুখমণ্ডল, কনুই পর্যন্ত দু হাত, দুই হাটু এবং তার লুঙির অভ্যন্তরভাগ। এরপর 
তাকে নির্দেশ দেন এ পানি তার (সাহলের) দেহে ঢেলে দিতে (তার পিছন দিক 
থেকে তার উপর পানির পাত্র উল্টে দির্তে বলেন)।” হাদীসটি সহীহ 1৪৩ 

এ হাদীস থেকে আমরা জানছি যে, নিজের বা কারো কোনো নিয়ামত 
দেখে চমৎকৃত হলে বরকতের দুআ করতে হবে। বরকতের দুআর বাক্য এ 
হাদীসে বা অন্য কোনো সহীহ হাদীসে নেই। তবে কয়েকটি যয়ীফ হাদীস এবং 
সাহাবী-তাবিয়ীগণের আমল থেকে জানা যায় যে, “মা- শা-আল্লাহ, লা- কুওয়াতা 
ইল্লা বিল্লাহ”, “আল্লাহুম্মা বারিক ফীহি' ইত্যাদি বাক্য ছারা দুআ করা উচিত। 
৬. ৫. জিন-যাদু: প্রতিরোধ ও প্রাতিকার 

যাদু বা জিন কাটানোর জন্য তিনটি পথ বিদ্যমান: 

৬. ৫. ১. শিরক কবুল করা 


আমরা জেনেছি যে, মানুষকে জাহান্নামী বানানোই শয়তান জিনগণের 
একমাত্র সাধনা । এতেই তাদে্ু চরম ও পরম আনন্দ, বিনোদন ও শান্তি। আর 
এ উদ্দেশ্য সাধনের অন্যতম পথ যাদু ও মানুষের উপর আসর করা। এজন্য 
যাদুকর বা কবিরাজ যখন রোগীকে শিরকে নিপতিত করে বা নিজে শিরকের 
মাধ্যমে জিনের কাছে আবেদন করে তখন যাদু বা জিন কেটে যেতে পারে। 
কারণ এতে জিনের উদ্দেশ্য সাধিত হয়; রোগী জেনে বা না জেনে শিরকে 
নিপতিত হয় এবং শিরকপন্থী ফকীর, কবিরাজ বা ওঝার প্রতি ভক্তি এবং তার 
কর্মকে সমর্থন করে স্থায়ীভাবে শিরকের সাথে জড়িত হয়। 

৬. ৫. ২. অন্য জিন ব্যবহার করা 

এ পদ্ধতি ইসলাম সম্মত নয়; কারণ: কে) মানবীয় কোনো কাজে 
জিনদের সহযোগিতা চাওয়া ইসলাম সমর্থিত নয়। রাসূলুল্লাহ % বা সাহাবী- 
তাবিয়ীগণ দুআ, তদবীর, যাদু কাটানো, জিন তাড়ানো, জিহাদ, দাওয়াত বা 
নি। (খ) সাধারণভাবে শিরকী কর্ম ছাড়া জিনের সক্রিয় ও নিয়মিত সহযোগিতা 
লাভ করা যায় না। জিনগণও মানুষদের মতই । মুত্তাকী মুসলিম জিনগণ সাধারণত 


*০ ইবন মাজাহ ০০৯ টাল (ভারতীয় ২/২৫০); মালিক, আল-মুআত্তা 
২/৩৯৮-৩৯৯; আলবানী, সহীহ ইবন মাজাহ ২/২৬৫ 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুঁক ৫৮১ 


নিরিবিলি ইবাদত-বন্দেগি ও নিজের কর্মে ব্যস্ত থাকেন। শয়তান ও দুষ্টু জিনগণ 
সাধারণত মানুষের ভক্তি, অর্চনা বা শিরকের বিনিময়ে তাকে সহযোগিতা করে। 


৬. ৫. ৩. আল্লাহর আশ্রয় গ্রহণ ও দুআ 

এ পদ্ধতিতে জিন বা যাদু কাটানো ইসলাম অনুমোদন করে। তবে 
সমাজের সাধারণ মুমিনগণ সাধারণত যে কোনো কঠিন অসুস্থতাকেই জিন বা যাদু 
ঘটিত বলে মনে করেন এবং দ্রুতই কোনো কবিরাজ বা ফকিরের কাছে গমন 
করেন। এতে একদিকে যেমন সঠিক চিকিৎসা ব্যাহত হয়। অপরদিকে অধিকাংশ 
ক্ষেত্রে মহাপাপে জড়িত হতে হয়। কারণ অধিকাংশ ক্ষেত্রে ফকির ও কবিরাজগণ 
জিন বা যাদুর সাহায্যে যাদু কাটান। এভাবে তারা নিজেরাও দুভাবে শিরক-কুফর 
বা মহাপাপে নিপতিত হন: (১) যাদুর ব্যবহার এবং (১) যাদুর ব্যবহারের জন্য 
কোনো না কোনোভাবে শয়তানের উপাসনায় অংশগ্রহণ বা সহযোগিতা । 

আমরা দেখেছি, কুরআনে যাদুর ব্যবহার, শিক্ষা ও শিক্ষাদানকে কুফরী 
এবং আখিরাতের অনন্ত শাস্তির কারণ বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া 
জিনদের আশ্রয়গ্রহণ ও জিন-ইনসানের পারস্পরিক আনন্দ উপকার লাভকেও 
জাহান্নামের অনন্ত শাস্তির কারণ বলে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন হাদীসে 
রাসূলুল্লাহ && যাদুর ব্যবহার থেকে সতর্ক করেছেন। এক হাদীসে তিনি বলেন: 
টস NES NAS সিএ ৮৮ ৩532 পর ৮০৬ ০০ 

81552 

“যে ব্যক্তি অশুভ-অযাত্রা নির্ণয় করে এবং যার জন্য তা করা হয়, যে 
ব্যক্তি ভাগ্য বা ভবিষ্যৎ বিষয়ে কথা বলে এবং যার জন্য তা বলা বা গণনা করা 
হয় এবং যে ব্যক্তি যাদু ব্যবহার করে এবং যার জন্য যাদু ব্যবহার করা হয় 
তারা কেউ আমাদের অন্তর্ভুক্ত নয় ।” হাদীসটি সহীহ 18৪ 

যাদু কাটানোর জন্য যে যাদু ব্যবহার করা হয় তাকে আরবীতে 
“নাশরাহ" (প্রকাশ করা, উন্মুক্ত করা) বলে । জাবির (রা) বলেন: 

১৩০০৬ AIG Td ৬ষ্জ 4০ 353০ 

“রাসূলুল্লাহ (48)-কে “নাশরাহ' সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন: 

এটি শয়তানের কর্ম ৷” হাদীসটি সহীহ 1৪৫ 


al আলবানী, সহীহুল জামি ২/৯৫৬, নং ৫৪৩৫ । 
« আবু দাউদ(কিতাবুত তিব্ব, বাবুন ফিন নাশরাহ) 8৪/৫ (ভারতীয় ২/৫৪০); মুসনাদ আহমদ ৩/২৯৪ ৷ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিকর ওযীফা ৫৮২ 
এজন্য মুমিনের দায়িত্ব বিপদে-কষ্টে ধৈর্যধারণ করা এবং ঈমানের 


সংরক্ষণ-সহ সুস্থতা অর্জনের চেষ্টা করা। যাদুকর বা জিন-সাধকদের মাধ্যমে 
চিকিৎসার চেষ্টা করে মুমিন ঈমান হারানোর পাশাপাশি অর্থ হারান এবং 
অধিকাংশ ক্ষেত্রেই কোনো স্থায়ী সুস্থতা লাভ করতে পারেন না। 


৬. ৬. যাদুকরের পরিচয় 


মুসলিম সমাজে জিন বা যাদুর চিকিৎসাকারী ব্যক্তি সর্বদা কিছু 


কুরআনের আয়াত ও দুআ-দরুদ পাঠ করেন। এর পাশাপাশি অনেকেই 
শয়তানের ইবাদত-মূলক কিছু কর্ম করেন। সাধারণ মুসলিম বুঝতে না পেরে 
একে কুরআন-ভিত্তিক চিকিৎসা বলে মনে করেন। এজন্য এখানে যাদুর কিছু 
আলামত ও পরিচয় উল্লেখ করছি: 


>. 


২. 
৩. 


রোগীর সমস্যাগুলো তার কাছ থেকে না শুনে নিজে থেকেই বলা বা 
রোগীর গোপন বা গাইবী কথা বলা । 

রোগীর নাম ও মায়ের নাম জিজ্ঞাসা করা 

রোগীর সাথে সম্পর্কিত কোনো বস্তু গ্রহণ করা। যেমন কাপড়, টুপি, 
রুমাল ইত্যাদি । 


. জবাই করার জন্য কোনো প্রাণী বা পাখী চাওয়া । এগুলো সাধারণত 


আল্লাহর নাম না নিয়ে জবাই করা হয়। অথবা আল্লাহর নামের সাথে 
কবিরাজের সাথে সংশ্লিষ্ট জিনের ভক্তি প্রকাশক কথা বলা হয় এবং 
তাকে খুশির উদ্দেশ্যেই জবাই করা হয়। এর রক্ত অসুস্থ ব্যক্তিকে বা 
অসুস্থতার স্থানে মাখানো হয় বা কোনো বিরান স্থানে নিক্ষেপ করা হয়। 
উল্লেখ্য যে, সাদাকা বা গরীবদের মধ্যে দানের উদ্দেশ্যে আল্লাহর নামে 
গরু-ছাগল ইত্যাদি জবাই করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। 


. অস্পষ্ট, রহস্যময় বা অবোধ্য কথা দিয়ে ঝাড়ফুঁক করা। অনেক সময় 


কুরআনের কিছু অংশ সুস্পষ্টভাবে পাঠ করে এরপর বিড়বিড় করে 
এসকল রহস্যময় তন্ত্রমন্ত্র পাঠ করা হয়। 


. চতুৰ্ভুজ নকশা, বিভিন্ন সংখ্যা অথবা অস্পষ্ট-রহস্যময় কোনো কিছু লিখে 


তাবিজ দেওয়া । 


. ছিন্ন ছিন্ন অক্ষর লিখে তাবিজ বা নকশা বানিয়ে রোগীকে ব্যবহারের জন্য 


দেওয়া বা কোনো পাথরে এরূপ নকশা বা তাবিজ লিখে তা ধুয়ে পান 
করতে বলা। 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায়: রোগব্যাধি ও ঝাড়ফুক ৫৮৩ 


৮. রোগীকে একটি নির্দিষ্ট সময়ে অন্ধকার ঘরে একাকী রাখা অথবা 

নির্ধারিত কয়েকদিন পানি স্পর্শ করতে নিষেধ করা। 
৯. রোগীকে কোনো বস্তু পুতে রাখার নির্দেশ দেওয়া 
১০. পাতা বা কোনো দ্রব্য জালিয়ে রোগীকে তার ধোয়া গ্রহণ করতে বলা। 

যাদের মধ্যে এ জাতীয় কোনো আলামত দেখবেন তাদের কাছে গমন 
থেকে বিরত থাকবেন। জিন-সাধক যাদুকরগণ একবার কাউকে পেলে তাদের 
জিনদের দিয়ে স্বপ্ন, মানসিক অস্থিরতা ইত্যাদির মাধ্যমে সর্বদা তাকে বশ 
রাখতে চেষ্টা করেন। এজন্য এদের সংশ্রব থেকে দূরে থাকতে হবে। 

শয়তানের মূল কর্ম মানুষদেরকে শিরক ও পাপের মাধ্যমে জাহান্নামী 
করা। উপরে ইবন মাসউদ (রা)-এর হাদীসে আমরা দেখেছি যে, শয়তান 
মানুষের শরীরের মধ্যে অসুস্থতার অনুভূতি তৈরি করে। এরপর শিরকযুক্ত 
ঝাড়ফুঁক বা তদবীরের কারণে সে তার কর্ম বন্ধ করে। এভাবে সে “মানুষকে 
শিরকে লিপ্ত করে। এজন্য যাদু-টোনা কাটাতে বা যে কোনো অসুস্থতা বা 
সমস্যার ক্ষেত্রে যাদুকর বা জিনসাধক কবিরাজের কাছে যাওয়ার অর্থ 
শয়তানের উদ্দেশ্য পূরণ করা এবং স্থায়ীভাবে শিরকের সাথে নিজেকে সংযুক্ত 
করা। এ সকল মানুষদের কাছে সামান্য উপশম পেলেও সাধারণত কখনোই 
স্থায়ী আরোগ্য লাভ হয় না। শুধুই শিরকে নিপতিত হয়ে ঈমান হারাতে হয়। 
বারবার অসুস্থতা ফিরে আসে এবং বারবার শিরকের মহাপাপে লিপ্ত হতে হয়। 
আর মুমিনের ঈমানের দাবি হলো চিরস্থায়ী সুস্থতার নিশ্চয়তা পেলেও ঈমানের 
বিনিময়ে তা গ্রহণ করতে তিনি কখনোই রাযী হবেন না। 

অপর দিকে সুন্নাত সম্মত দুআ ও ঝাড়ফুঁকের চিকিৎসার মাধ্যমে মুমিন 
আল্লাহর সাথে স্থায়ী সম্পর্ক স্থাপন করেন। নিয়মিত দুআর মাধ্যমে অফুরন্ত 
সাওয়াব এবং আল্লাহর বেলায়াত অর্জন করেন। পাশাপাশি কমবেশি সম্পূর্ণ বা 
ংশিক জাগতিক সুস্থতাও তিনি অর্জন করেন। 
৬. ৭. জিন, যাদু ও রোপব্যাধি প্রতিরোধের মাসনুন পদ্ধতি 

মানবীয় প্রকৃতির দুর্বলতার অন্যতম দিক অনিয়ম করে বিপদে পড়ার 
পর উদ্ধার লাভের চেষ্টা করা। দুর্বল প্রকৃতির মানুষ স্বাস্থ্য বিষয়ক বহুবিধ 
অনিয়ম করে মারাত্মকভাবে অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ভয়ঙ্কর উৎকণ্ঠা 
ও কষ্টের মধ্যে নিপতিত হন। পক্ষান্তরে সচেতন মানুষ নিয়মানুবর্তিতা ও 
স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে অধিকাংশ ক্ষেত্রে অসুস্থতা থেকে মুক্ত থাকেন। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3)-এর যিকর ওযীফা ৫৮৪ 


আধ্যাত্মিক চিকিৎসা (spiritual! healing) বা দুআ-তদবির ও 
ঝাড়ফুঁকের ক্ষেত্রে এ বিষয়টি খুবই প্রকট । কুরআন-সুন্নাহ নির্দেশিত জীবনযাত্রা 
ও নিয়মানুবর্তিতার মাধ্যমে আমরা খুব সহজেই সার্বক্ষণিক আল্লাহর রহমত 
এবং বিপদাপদ, জিন ও যাদু থেকে সার্বক্ষণিক সংরক্ষণ লাভ করতে পারি। 
কিন্তু অধিকাংশ মানুষই সুন্নাহ নির্দেশিত নিয়মনীতির বিপরীত চলে বিপদাপদে 
নিপতিত হওয়ার পর চিকিৎসার জন্য অস্থির হয়ে বিপদকে আরো গভীর 
করেন। এ বইয়ে পাঠক মহান আল্লাহর অসন্তুষ্টি ও শাস্তি থেকে আত্মরক্ষার 
জন্য এবং সার্বক্ষণিক রহমত ও সংরক্ষণ লাভের জন্য মুমিনের করণীয় সম্পর্কে 
অনেক বিষয় জানতে পেরেছেন। এখানে সংক্ষেপে কিছু বিষয় উল্লেখ করছি। 

৬. ৭. ১. আল্লাহর অসন্তুষ্টি ও জাগতিক শাস্তির কর্ম বর্জন 

মুমিনের উচিত সকল প্রকার কবীরা গোনাহ বর্জনের জন্য চেষ্টা করা। 
কোনো কারণে গোনাহে লিপ্ত হলে যথাশীঘ তাওবা করা। গোনাহের কারণে মুমিন 
এবং জিন-যাদুর প্রভাবে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। বিশেষত যে গোনাহের 
কারণে আল্লাহ আখিরাতের শাস্তি ছাড়াও দুনিয়াতেও শাস্তি দিবেন বলে ঘোষণা 
করেছেন সেগুলো সর্বাত্মকভাবে বর্জন করা । এসকল পাপের মধ্যে রয়েছে: 

১. পিতামাতার অবাধ্যতা ও কোনোভাবে তাদেরকে কষ্ট দেওয়া। 

২. রক্তসম্পকীয় আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করা। 

৩. কোনো মানুষের অধিকার বা পাওনা নষ্ট করা, জুলুম বা অবিচার করা। 
৪. অশ্লীলতায় লিপ্ত হওয়া বা অশ্লীলতার প্রসারে সহায়তা করা । 

৫. সুদ খাওয়া বা সূদী লেনদেনে জড়িত থাকা। 

৬. ধার্মিক মানুষদের প্রতি শত্রুতা পোষণ করা। 

৬. ৭. ২. বিশেষ রহমত ও জাগতিক বরকতের কর্ম পালন 

সুস্থতা ও বিপদমুক্তির জন্য আল্লাহর অসন্তুষ্টি ও শাস্তির কারণগুলো 
বর্জনের পাশাপাশি আল্লাহর সার্বক্ষণিক ইবাদত ও যিকরের মাধ্যমে আল্লাহর 
নৈকট্য ও সার্বক্ষণিক রহমত ও সংরক্ষণ লাভ করা প্রয়োজন। বিশেষত যে 
সকল কর্মের মাধ্যমে আল্লাহ জাগতিক জীবনে বিশেষ রহমত ও বরকত প্রদাণ 
করেন সেগুলোর পালন করা অতীব প্রয়োজন । আমরা এ বইয়ের বিভিন্ন স্থানে 
এরপ কিছু কর্মের কথা প্রসঙ্গত আলোচনা করেছি। এগুলোর মধ্যে রয়েছে : 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুঁক ৫৮৫ 
৬. ৭. ২. ১. ফরয সালাতের নিয়মানুবর্তিতা 


আমরা দেখেছি যে, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় 
তার শয়তান “কারীন” বা সহচর তার নিয়ন্ত্রন গ্রহণ করে । এজন্য ন্যুনতম ফরয 
সালাতগুলো ঠিকতম আদায় না করলে মানুষ শয়তান জিনের নিয়ন্ত্রণে চলে 
যায়। পীচ ওয়াক্ত সালাত, বিশেষত ফজরের সালাত জামাতে আদায় করা এবং 
কোনোভাবে সালাত কাযা না করা আল্লাহর সংরক্ষণ ও যিম্মাদারি লাভের 
অন্যতম উপায়। ফরয সালাত কাযা করলে মহান আল্লাহর যিম্মাদারি চলে 
যায়। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে সে ব্যক্তি সারাদিন 
মহান আল্লাহর যিম্মাদারির মধ্যে থাকবে । কেউ এ ব্যক্তির ক্ষতি করলে আল্লাহ 
প্রতিশোধ গ্রহণ করবেন। বিভিন্ন সহীহ হাদীস দ্বারা বিষয়গুলো প্রমাণিত। 

৬. ৭. ২. ২. পিতামাতার খেদমত ও আত্মীয়তার দায়িত্ব পালন 

পিতামাতা ও আত্মীয়দের, বিশেষত রক্ত-সম্পর্কের আত্মীয়দের দায়িত্‌ 
পালন ও তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা মুমিনের অন্যতম ইবাদত। বিভিন্ন 
সহীহ হাদীস থেকে প্রমাণিত যে, পিতামাতার খেদমত এবং আত্মীয়দের প্রতি 
দায়িত্ব পালনের কারণে আল্লাহ মুমিনের আয়ু বৃদ্ধি করেন এবং জাগতিক 
বরকত ও হিফাযত বা সংরক্ষণ প্রদান করেন। 


৬. ৭. ২. ৩. মানুষের সেবা, দান ও সহযোগিতা 

মহান আল্লাহর বিশেষ রহমত, বরকত ও সন্তুষ্টি লাভের প্রধান উপায় 
তার সৃষ্টির সেবা ও সহযোগিতা । যে কোনোভাবে মানুষের উপকরা করা, 
মালুম ও অসহায়কে সাহায্য করা, বিপদে মানুষের পাশে দাড়ানো, অর্থ বা 
মুখের কথায় মানুষকে সাহায্য করা, মানুষের অধিকার আদায়ে সহযোগিতা 
করা ইত্যাদি কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এতে অভাবনীয় সাওয়াব ছাড়াও 
জাগতিক জীবনে আল্লাহর রহমত ও বরকত পাওয়া যায় । বিশেষত গোপন দান 
ও সহযোগিতা । এতে আল্লাহ আখিরাতের সাওয়াব ছাড়াও দুনিয়াতে বিপদাপদ 
দূর করেন ও বিশেষ রহমত প্রদান করেন। এ সকল অর্থে অনেক সহীহ হাদীস 
বর্ণিত। বস্তুত এ বিষয়ে বর্ণিত হাদীসগুলো মুতাওয়াতির পর্যায়ের ৷ 

৬. ৭. ২. ৪. তাহাজ্জুদ ও চাশতের সালাত 

আমরা দেখেছি যে, সালাতুদ্দোহা বা চাশতের সালাতের বিষয়ে 
রাসূলুল্লাহ 4 বলেছেন, দু রাকআত সালাতুদ্দোহা মানুষের সারাদিনের সাদাকা 
ও কৃতজ্ঞতার জন্য যথেষ্ট । তিনি আরো বলেছেন, সকালে চার রাকআত 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিকর ওযীফা ৫৮৬ 


সালাতুদ্দোহা আদায় করলে মহান আল্লাহ সারাদিন তার জন্য যথেষ্ট হবেন। 
এজন্য সারাদিনের হিফাযত ও সংরক্ষণ লাভের জন্য সালাতুদ্দোহার বিষয়ে 
মুমিনের সচেষ্ট হওয়া উচিত। কিয়ামুল্লাইল বা তাহাজ্জুদের সালাতের মাধ্যমে 
মুমিন অফুরন্ত সাওয়াব লাভের পাশাপাশি দুআ কবুলের সুযোগ লাভ করেন। 
এছাড়া আমরা দেখেছি যে, রাসূলুল্লাহ %& বলেছেন, কিয়ামুল্লাইল “দেহ থেকে 
রোগব্যাধির বিতাড়ন”। এজন্য মহান আল্লাহর নৈকট্যলাভের বিশুদ্ধ উদ্দেশ্যে 
মুমিন কিয়ামুল্লাইল নিয়মিত পালন করবেন। এর মাধ্যমে তার সন্তুষ্টি ও 
সাওয়াব ছাড়াও তিনি আল্লাহর মেহেরবানিতে রোগমুক্তি লাভ করবেন। 

৬. ৭. ২. ৫. বাড়িতে ইবাদত ও তিলাওয়াত 

আল্লাহর যিকর শয়তান জিনদেরকে বিতাড়িত করে । আমরা দেখেছি 
যে, সকল প্রকারের ইবাদতই আল্লাহর যিকর। এজন্য বিভিন্ন হাদীসে রাসূলুল্লাহ 
% নফল সালাত, যিকর, দরুদ পাঠ, কুরআন তিলাওয়াত ইত্যাদি ইবাদত 
বাড়িতে পালন করতে উৎসাহ দিয়েছেন। যে বাড়িতে এরূপ ইবাদত পালন হয় 
না তা “গোরস্তানের' মতই জিন-শয়তানদের বিচরণস্থলে পরিণত হয়। আবূ 
হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (88) বলেছেন: 
Li oh ০) ৩০ ৫9 LE ০৫৪৭ Sy 95145 ls SY 

5551 ৪১৮ ৪ 

“তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানাবে না; যে বাড়িতে 
সূরা বাকারা তিলাওয়াত করা হয় সে বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়।”৪৬ 

এখানে লক্ষ্যণীয় যে, অনেক মুমিন কুরআন তিলাওয়াতের পরিবর্তে 
কুরআন বা কুরআনের কিছু অংশ ঘরে বা দেওয়ালে টাঙিয়ে রাখাকেই নিরাপত্তা 
বা হেফাযত বলে গণ্য করেন। এরূপ কর্ম মূলত আল্লাহর যিকরের সাথে 
উপহাস মাত্র। সকালে ১০০ বার “তাহলীল' পাঠ বা ২/৪ রাকআত 
সালাতুদ্দোহা আদায় না করে ১০০ বার তাহলীল বা চার রাকআত সালাতুদ্দোহা 
লিখে ঘরে টাঙিয়ে দেওয়ার মতই একটি উদ্ভট কর্ম। 

যিকর বা তিলাওয়াতের দ্বারা মুমিন অফুরন্ত সাওয়াব ও বরকত লাভের 
পাশাপাশি আল্লাহর যিকরের মাধ্যমে নিজ আত্মাকে শক্তিশালী করেন এবং 
এরূপ সাওয়াব ও শক্তির প্রভাবে তার বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। 


৪৬ মুসলিম (৬-সালাতুল মুসাফিরীন, ২৯- ইসতিহ্বাব সালাতিন নাফিলা..) ১/৫৩৯ (ভারতীয় ২/৪১৩)। 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুক ৫৮৭ 


আমরা ইতোপূর্বে দেখেছি যে, যে বাড়িতে প্রবেশকালে, শয়নকালে, খাদ্য 
গ্রহণের সময়, বসার সময় বা সকল কর্মে আল্লাহর যিকর করা হয় শয়তান 
সেখান থেকে চলে যায়। বিষয়টি মূলত মুখে ও মনে যিকর করার সাথে 
জড়িত; ‘যিকর’ লিখে টাঙিয়ে রাখার সাথে এর সম্পর্ক নেই। 

৬. ৭. ২. ৬. ইসতিগফার, দুআ ও যিকর 

আমরা ইতোপূর্বে দেখেছি যে, অধিক পরিমাণে ইসতিগফার ও দুআর 
কারণে মহান আল্লাহ পার্থিব জীবনে বরকত ও কল্যাণ প্রদান করেন। এছাড়া 
সার্বক্ষণিক যিকরের মাধ্যমে মুমিনের আত্মা শক্তিশালী হয় এবং যিকরকারী 
হৃদয়ের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। 

৬. ৭. ২. ৭. নাপাকি ও দুর্গন্ধ বর্জন এবং পবিত্রতা গ্রহণ 

দুষ্ট ও শয়তান জিনগণ নাপাকি ও দুর্গন্ধ পছন্দ করে। এজন্য ধুমপান 
করা, দীর্ঘসময় দুর্গন্ধময় থাকা, অস্বাভাবিকভাবে নাপাক থাকা বা নাপাকির মধ্যে 
থাকা বর্জন করা উচিত। এর বিপরীতে মুমিনের উচিত যথাসম্ভব পবিত্র ও ওযু 
অবস্থায় থাকা । আমরা শয়নের যিকর প্রসঙ্গে দেখেছি যে, ওযু অবস্থায় ঘুমালে 
সারারাত একজন ফিরিশতা উক্ত ব্যক্তির বিছানায় থাকেন এবং দুআ করেন। 


৬. ৭. ২. ৮. তীব্র ক্লান্তি ও রাগের মুহূর্তে সতর্কতা 
প্রবেশ করে । কখনো ক্ষণিকের জন্য এবং কখনো স্থায়ীভাবে । এজন্য এরূপ সময়ে 
মুমিনকে সতর্ক হতে হয়। আমরা দেখেছি যে, ক্রোধের সময় সতর্ক হতে এবং 
“আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম' বলতে শিখিয়েছেন রাসূলুল্লাহ & ৷ 
অনুরূপভাবে মানুষ ক্লান্তি ও অবসন্নতার সময়ে হাই তোলে । তীব্র 
ক্লান্তি ও অবসাদের মুহূর্তে একটু সচেতনতা ও সতর্কতা শয়তানের অনুপ্রবেশ 
বন্ধ করে। এজন্য রাসূলুল্লাহ $% বলেন: 


AL সরি Ob C-.. ১) 
“যখন তোমাদের কেউ হাই তুলবে (সালাতের মধ্যে হাই তুলবে) 


তখন যে যেন যথাসাধ্য তা নিয়ন্ত্রণ করে, সে যেন তার হাতটি মুখের উপর 
ধরে: কারণ মুখের মধ্যে শয়তান প্রবেশ করে।”** 


৪* মুসলিম (৫৩-কিতাবুয যুহদ, ৯- বাব ..তাশমীতিল আতিশ) ৪/২২৯৩ (ভারতীয় ২/৪৬৩)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3)-এর যিকর ওযীফা ৫৮৮ 


৬. ৭. ২. ৯. সন্ধ্যা ও রাতের সতর্কতা 

রাতে আঁধারে শয়তানদের বিচরণ বেড়ে যায়। এজন্য শিশুদেরকে 
সংরক্ষণ করা, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করা, বিসমিল্লাহ বলে খাদ্য ও 
পানীয়ের পাত্রগুলোর মুখ বন্ধ করা বা আবৃত করা সুন্নাহ নির্দেশিত গুরুতৃপূর্ণ 
বারা রত রাসূলুল্লাহ && বলেন: 

পট bls Le 148 ৩৫ ০৩94 ০৯০ 1] 
4) ~~ ১৪৯) ৩০০ উপ ১৮০ sal ty GL 2 Bp ১৫ 
৪০৪ * ক 4 ~~! 300 ৪০৬০ 49 এ ~~! ঢা ৬০৩ ৮9 
১৫4 0 ES এ 20 ও এড ৩ 26 4 59 

CU ০5৫ 49 ৫০) এ 

“যখন রাত্রের আঁধার শুরু হবে তখন তোমাদের শিশুদেরকে (বহির্গমন 
থেকে) বিরত রাখবে; কারণ শয়তানরা এ সময় ছড়িয়ে পড়ে । যখন ইশার কিছু 
সময় পার হয়ে যায় তখন তাদের অনুমতি দিবে। আর তোমার দরজা বন্ধ 
রাখবে এবং আল্লাহর নামের যিকর করবে; তোমার প্রদীপটি নিভিয়ে দেবে; 
তোমার পানির মশকের মুখ বন্ধ করবে এবং আল্লাহর নামের যিকর করবে; 
তোমার খাদ্য ও পানীয়ের পাত্র ঢেকে রাখবে এবং আল্লাহর নামের যিকর 
করবে। পাত্র পূর্ণরূপে আবৃত করতে না পারলে অন্তত তার উপর কিছু আড় 
করে রেখে দেবে। কারণ শয়তান বন্ধ পাত্র উন্মুক্ত করতে পারে না, বন্ধ দরজা 
খুলতে পারে না এবং পাত্রকে অনাবৃত করতে পারে না।”*৮ 

৬. ৭. ২. ১০. পর্দাপালন ও বহির্গমনে সুগন্ধি পরিত্যাগ 

নারীর জন্য পর্দা পালন জিন-শয়তানের আক্রমণ রোধের অন্যতম 
উপায় । বেপর্দা বা উদ্ধ সাজ-গোজের একজন নারীকে “উত্যক্ত” করতে একজন 
দুষ্টু পুরুষ যেমন আগ্রহবোধ করে, একজন দুষ্ট জিনও তেমনি আগ্রহবোধ করে। 
পার্থক্য হলো, পুরুষ উত্যক্তকারীকে দেখা যায়; আর জিন উত্যক্তকারীকে দেখা 
যায় না। সেও বিভিন্নভাবে উক্ত নারীকে সৌন্দর্যের প্রতি নিজের আকর্ষণ প্রকাশ 
করতে ও নারীকে প্রভাবিত করার চেষ্টা করে। এ চেষ্টা অনেক সময় উক্ত নারীর 
জন্য স্থায়ী সমস্যায় পরিণত হয় । রাসূলুল্লাহ 3% বলেন: 


* বুখারী (৬৩-বাদউল খালক, ১১- সিফাত ইবলীস ওয়া জনুদিহী) ৩/১১৯৫ (ডা ২/৪৬৩); মুসলিম 
€(৩৬-কিতাবুল আশরিবা, ১২-বাবুল আমর বিতাগতিয়াতিল...) ৩/১৫৯৪ (ভারতীয় ২/১৭০)। 


www.pathagar.com 


ষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুঁক ৫৮৯ 
মোক GD LS ১ 22 
“নারী আবরণীয়; কাজেই সে যখন বাইরে বের হয় তখন শয়তান তার 
দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখে।” হাদীসটি সহীহ ।১৯ 
মেয়েদেরকে সুগন্ধি মেখে বাইরে যেতে রাসূলুল্লাহ ৪ বিশেষভাবে 
নিষেধ করেছেন । আবু মূসা আশ'আরী (রা) বলেন, রাসূলুল্লাহ %% বলেছেন: 
TEE A 94281 ৮ পে ALBA REL CL চিন ‘cf 
51) ০৫১ 62312 035 এত ০৯ © anil Bl Lil 
“যে নারী সুগন্ধি মেখে মানুষের মধ্যে প্রবেশ করে, যেন মানুষেরা তার 
সুগন্ধ অনুভব করে, সে মহিলা ব্যভিচারিণী।” হাদীসটি সহীহ ।৫ 
যাইনাব (রা) বলেন, রাসূলুল্লাহ & আমাদেরকে বলেন, 
“যখন তোমাদের কেউ- কোনো নারী মসজিদে উপস্থিত হয় তখন সে 
যেন সুগন্ধি স্পর্শ না করে।”** 
৬. ৭. ৩. হিফাযত বিষয়ক মাসনূন যিকর পালন 
বিপদ-আপদ, ক্ষয়ক্ষতি ও অসুখ-বিসুখ থেকে নিরাপদ থাকার জন্য 
মুমিনের অন্যতম দায়িত্ব মাসনূন দুআ|ও যিকরগুলো সুন্নাত পদ্ধতিতে নিয়মিত 
পালন করা। এ সকল যিকর ও দুআগুলো পালনের মাধ্যমে অফুরন্ত সাওয়াব, 
মহান আল্লাহর বেলায়াত, দুনিয়া আখিরাতের বরকত ও রহমত লাভ ছাড়াও 
মুমিন আত্মিক ও মানসিক শক্তি ও স্থিতি অর্জন করেন। আর এরূপ কোনো 
মানুষের অন্তরে জিন বা যাদু প্রভাব ফেলতে পারে না। সর্বোপরি কিছু দুআ ও 
যিকর দ্বারা জিন, যাদু অমঙ্গল ও রোগব্যাধি থেকে আল্লাহ হেফাযত করেন বলে 
আমরা দেখেছি। এ বইয়ের বিভিন্ন স্থানে এ সকল দুআ ও যিকর উল্লেখ করা 
হয়েছে। এখানে সামান্য কয়েকটি বিষয়ের প্রতি ইঙ্গিত করছি: 
প্রথম: সকল বিষয় আল্লাহর নামে শুরু করা। পানাহার, পোশাক-পরিচ্ছদ 
সকল ক্ষেত্রে আল্লাহর নাম নেওয়া ও কল্যাণের দুআগুলো পাঠে অভ্যস্থ হওয়া । 
ইসতিনজায় গমনের দুআ (যিকর নং ৩৩), বাড়ি থেকে বেরোনোর দুআ (যিকর নং 
৭৩ ও ৭৪), বাড়ি প্রবেশের দুআ (যিকর নং ৭৫ ও ৭৬), মসজিদে গমন, প্রবেশ 
৭৯ তিরমিযী (১০-কিতাবুর রিদা, ১৮-বাব) ৩/৪৭৬ (ভারতীয় ২/২২২); সহীহ ইবন হিব্বান ১২/৪১৩। 
৫০ তিরমিযী (8৪- কিতাবুল আদাব, ৩৫-বাব কারাহাতি খুরুজিল মারআ) ৫/৯৮-৯৯ (ভারতীয় ২/১০৬); 


নাসাঈ ৪/৫৩২; আবু দাউদ ৪/৭৭; হাকিম, আল-মুসতাদরাক ২/৪৩০। 
* মুসলিম (৪-কিতাবুস সালাত, ৩০-বাব খুরুজিন নিসা) ১/৩২৮ (ভারতীয় ২১৮৩)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিকর ওযীফা ৫৯০ 


ও বের হওয়ার দুআ (যিকর নং ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১)। স্ত্রী থহণের দুআ 
(যিকর নং ২০৬), দাম্পত্য সম্পর্কের দুআ (যিকর নং ২০৮) ইত্যাদি । 

দ্বিতীয়: সকাল সন্ধ্যার সংরক্ষণের দুআ (যিকর নং ৯৫: ১০০ বার, যিকর 
নং ১৩৪, ১৩৫, ১৩৬, ১৪৯, ১৪০, ১৪২, ১৪৩, ১৪৬ ও ২২১), সকাল- 
সন্ধ্যায়, শয়নকালে ও পাচ ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসী (যিকর ১০১, 
১২৯, ১৪৮) সূরা ইখলাস, ফালাক ও নাস (যিকর নং ১০২, ১৩০, ১৫১, ১৫২)। 

তৃতীয়: শয়নের সময় সূরা বাকারার শেষ দু আয়াত (যিকর নং ১৪৯), 
শয়নের সময় সংরক্ষণের দুআ (যিকর নং ১৫৮, ১৬৬, ১৬৭, ১৬৮)। 

চতুর্থ: পাঁচ ওয়াক্ত সালাতের পরে ও সর্বদা নিয়মিত নিম্নের দুআগুলো 
(যিকর নং ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ১০৫, ১১৫, ১১৬, ১১৭, ১৪৪, 
১৭৫, ১৮৪, ১৮৬, ১৮৮, ১৮৯, ১৯০, ১৯১, ১২২) | 


৬. ৮. জিন, যাদু ও রোগব্যাধি প্রতিকারে মাসনূন ঝাড়ফুঁক 


রোগব্যাধির মাসনূন কিছু ঝাড়ফুঁক আমরা পরে উল্লেখ করব । রাসূলুল্লাহ 
(&) ও সাহাবীগণের জীবনে যাদু ও জিন ঘটিত চিকিৎসার ঘটনা খুবই কম। 
নিম্নের কয়েকটি ঘটনা থেকে এ বিষয়ক মাসনূন দুআ বা কর্ম জানা যায়। 

রাসূলুল্লাহ (8) নিজের যাদু যারা আক্রান্ত হন। লাবীদ ইবনুল আ'সাম 
নামে একজন ইহুদী- যে মুনাফিকরূপে ইসলাম গ্রহণ করেছিল- তাকে কঠিনভাবে 
যাদু করতে চেষ্টা করে। যাদু তাকে সামন্য প্রভাবিত করে। তার মনে হতো যে, 
তিনি স্ত্রীর কাছে গমন করেছেন, অথচ তিনি তা করেন নি। এরূপ অবস্থা অনুভব 
করে তিনি আল্লাহর কাছে দুআ করেন। তখন আল্লাহ দুজন ফিরিশতা প্রেরণ করে 
তাকে জানিয়ে দেন যে, তাকে যাদু করা হয়েছে। সে তার চিরুনির চুল সংগ্রহ করে 
তাতে যাদুর মন্ত্র পড়ে খেজুরের চোমরের মধ্যে লুকিয়ে একটি কৃপের গভীরে 
পাথরের নিচে লুকিয়ে রাখে। রাসূলুল্লাহ (38) তথায় যেয়ে কৃপটি পরিদর্শন 
করেন। পাথরের নিচ থেকে যাদুকৃত চুল বের করে সূরা ফালাক ও নাস পাঠের 
মাধ্যমে যাদু ধ্বংস করা হয় এবং যাদু সংশ্লিষ্ট দ্রব্যগুলোকে পুতে ফেলা হয়। 
যাদুকর মুনাফিক ইহুদীকে তিনি ক্ষমা করে দেন। এমনকি জনরোষের হাত থেকে 
তাকে রক্ষা করতে তিনি বিষয়টি প্রচার থেকে বিরত থাকেন ।২ 

‘অন্য একটি ঘটনায় তিনি জিন-আক্রান্ত এক বালকের জিন বিতাড়িত 
করেন। ইয়ালা ইবন মুর্রাহ সাকাফী (রা) বলেন: আমি রাসূলুল্লাহ 3% থেকে 


৫২ বুখারী (৭৯-কিতাবুত তিব্ব, ৪৬, ৪৯-বাবুস সিহর) ৫/২১৭৪, ২১৭৬ (ভারতীয় ২/৮৫৭); মুসলিম 
€(৩৯-কিতাবুস সালাম; ১৭-বাবুস সিহর) ৪/১৭১৯-১৭২১ (ভারতীয় ২/২২১)। 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুক ৫৯১ 


একটি অদ্ডুৎ বিষয় দেখেছি। একবার আমরা এক সফরে তীর সাথে ছিলাম। 
পথিমধ্যে এক স্থানে আমরা অবতরণ করি। তখন তথাকার এক মহিলা তার 
জিনঘস্ত এক পুত্রকে নিয়ে তার কাছে আগমন করে । মহিলা বলে, আমার পুত্র ৭ 
বছর যাবৎ জিন্থরস্ত; প্রতিদিন দুবার সে আক্রান্ত হয় । তিনি বলেন: 
8118 (9০) cd YE El 
“হে আল্লাহর দুশমন, তুমি বেরিয়ে যাও; আমি আল্লাহর রাসূল ।” 
এতে ছেলেটি সুস্থ হয়ে যায়। ছেলেটির মা কিছু পনির, ঘি এবং দু'টি 
ছাগল উপহার প্রদান করে। রাসূলুল্লাহ 48 বলেন, “ইয়ালা, তুমি পনির, ঘি এবং 
একটি ছাগল গ্রহণ কর এবং অন্য ছাগলটি মহিলাকে ফিরিয়ে দাও ।”৫৩ 
অন্য হাদীসে উসমান ইবন আবিল আস (রা) বলেন: আমি রাসূলুল্লাহ 
2%- কে বললাম যে, আমার মন থেকে কুরআন হারিয়ে যায় (আমি সালাতের 
মধ্যেও ভুল করি)। তিনি বলেন, শয়তানের কারণে এরূপ হচ্ছে। তিনি (আমার 
মুখে থুক দেন এবং) আমার বুকের উপর তার হাত রেখে বলেন: 
০৩৫ ১০১০ ! ১৫০ ৪181 0০ ৮ 
“ হে আল্লাহর দুশমন, তুমি বেরোও/ হে শয়তান, তুমি উসমানের বক্ষ 
থেকে বের হয়ে যাও।” (তিনি তিনবার এ কথা বলেন)। 
উসমান (রা) বলেন, তিনি তিনবার এরূপ বলেন। এরপর আমি কোনো 
কিছু মুখস্থ করলে তা ভুলি নি।” হাদীসটির সনদ গ্রহণযোগ্য ।*8 


উম্মু আবান বিনতুল ওয়াঘি নামক এক মহিলা বলেন, আমার দাদা তার 
এক পাগল পুত্র বা ভাগনেকে নিয়ে রাসূলুল্লাহ (3%)-এর কাছে গমন করেন। তিনি 
রাসূলুল্লাহ (&৪)- কে এ পাগল ছেলেটির বিষয়ে বললে তিনি বলেন, তুমি তাকে 
আমার কাছে আন । তাকে নিয়ে তার কাছে গেলে তিনি বলেন, ওকে আমার 
নিকটবর্তী কর এবং তার পিঠ আমার দিকে দাও। তখন তিনি ছেলেটির কাপড় 
ধরে তাকে আঘাত করে বলেন: 


bl ৫ >! ০1 তি co! 
“হে আল্লাহর দুশমন, বেরিয়ে যাও; হে আল্লাহর দুশমন বেরিয়ে যাও ৷” 


«ও আহমদ, অল নল "6/24 8/১৭১, ১৭২; হাকিম, আল-মুসতাদরাক ২/৬৭৪; হাইসামী, মাজমাউয 
যাওয়ায়িদ ৮/৫৬০; আলবানী , সাহীহাহ ১/৪৮৪, ৬/৪১৭ ৷ হার্সীসটির সনদ গ্রহণযোগ্য ৷ 
৭৪ ইবন মাজাহ (৩১-কিতাবুত তিবব, ৪৬-বাবুল ফাযায়ি, .) ২/১১৭৪; আলবানী, ১০০০৪ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিকর ওযীফা ৫৯২ 


তখন ছেলেটি সম্পূর্ণ সুস্থ মানুষের মত তাকাতে থাকে। রাসূলুল্লাহ % 
তাকে নিজের সামনে বসিয়ে তার জন্য দুআ করেন এবং তার মুখমণ্ডলে হাত 
বুলিয়ে দেন।” হাদীসটির একমাত্র বর্ণনাকারী উম্মু আবান অজ্ঞাত পরিচয় হওয়ার 
কারণে মুহাদ্দিসগণ হাদীসটিকে দুর্বল বলে গণ্য করেছেন।৫৫ 

খারিজা ইবনুস সালত নামক তাবিয়ী বলেন, আমার চাচা (ইলাকা ইবনু 
সুহহার রা) বলেন: তিনি রাসূলুল্লাহ £%-এর কাছে গমন করেন। প্রত্যাবর্তনের পথে 
দেখেন যে, একটি গ্রামে লোহার ছিকলে বাধা একজন পাগল রয়েছে। গ্রামবাসীরা 
বলে, আমরা শুনেছি যে, আপনাদের নবী তো কল্যাণ নিয়ে এসেছেন। তাহলে 
আপনার কাছে কি এমন কিছু আছে যা দিয়ে এ পাগলের চিকিৎসা করা যায়? তখন 
আমি সূরা ফাতিহা দিয়ে তার ঝাড়ফুক করলাম। আমি তিনদিন পর্যন্ত তাকে 
ঝাড়ফুঁক করলাম। প্রতিদিন সকালে ও বিকালে তাকে ঝাড়তাম। প্রতিবার সূরা 
পাঠের পর মুখের লালা দিয়ে তাকে ফুঁক দিতাম । এতে সে পূর্ণ সুস্থ হয়ে যায়। 
তখন গ্রামবাসী আমাকে ১০০টি ভেড়া প্রদান করে । তখন আমি রাসূলুল্লাহ (8)- 
এর কাছে এসে তাকে বিষয়টি জানালাম। তিনি বলেন: তুমি তোমার ঝাড়ফুঁকে এ 
ছাড়া আর কিছু বল নি? আমি বললাম, না। তখন তিনি বলেন: 


০৮ ভাল jot by (৬৮৫৮০ ৬৬ 
“তুমি তাদের প্রতিদান গ্রহণ কর, খাও। কত মানুষই তো বাতিল 
ঝাড়ফুঁক দিয়ে খাচ্ছে; আর নিশ্চিতভাবেই তুমি হক ঝাড়ফুঁক দিয়ে খেয়েছ।”৫৬ 


জিন ও যাদু বিষয়ক মাসনূন কর্ম বিষয়ে এ হাদীসগুলোই বর্ণিত। এ 
বিষয়ে আর কোনো সহীহ বা গ্রহণযোগ্য হাদীস জানতে পারি নি। এছাড়া সাপে 
কামড়ানো মানুষের ঝাড়ফুঁক বিষয়ে নিম্নের হাদীসটি প্রণিধানযোগ্য। 

আবূ সাঈদ খুদরী (রা) বলেন, আমরা- রাসূলুল্লাহ ()-এর কয়েকজন 
সাহাবী- এক সফরে ছিলাম। একটি জনপদে পৌছে আমরা তাদের মেহমান হতে 
চাইলাম। কিন্তু তারা মেহমানদারি করতে অস্বীকার করলো । এমন সময়ে তাদের 
গোত্রপতিকে সাপে কামড়ায় । তারা অনেক চেষ্টা করেও তার কিছু করতে পারল 
না। তখন তারা আমাদের কাছে এসে বলে, তোমাদের মধ্যে কেউ কি আমাদের 
গোব্রপতিকে ঝাড়ফুঁক করতে পারবে । তখন কাফেলার একজন বলেন, আমি 


৫৫ হাইসামী, বহার রা ৮/৫৫৪; শাইব আলী হাশীশ, ওয়াহিয়াহ শোমিলা) ১/১৯৯-২০২। 
«৬ হাদীসটি ৮০০২ আবূ দাউদ (কিতাবুল ইজারা, কাসবুল আতিব্বা) ৩/২৬৩ (ভারতীয় ২/৪৮৫); 
আলবানী, সাহীহ ওয়া যায়ীফ আবী দাউদ ৮/৩৯৬। 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুক ৫৯৩ 


পারব। তবে তোমরা আমাদের মেহমানদারি কর নি; কাজেই আমাদের জন্য 
পারিশ্রমিক নির্ধারণ না করলে আমি ঝাড়ফুঁক করব না। তখন তারা ত্রিশটি ভেড়া 
প্রদানের সিদ্ধান্ত নেয়। উক্ত ব্যক্তি অসুস্থ ব্যক্তির উপর সূরা ফাতিহা পড়ে থুথু (থুথু 
মিশ্রিত ফুঁক) দেন। এতে লোকটি সুস্থ হয়ে যায়। তারা তখন চুক্তি অনুসারে 
ভেড়াগুলো তাকে প্রদান করে। তিনি বলেন: রাসূলুল্লাহ %-এর কাছে গিয়ে তার 
মত না জেনে আমরা ভেড়াগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেব না। তখন তারা 
তার কাছে এসে বিষয়টি জানায় । তখন তিনি বলেন: 


৩.০ 419৮৮01595৩ এ ও 8১০০০ 
“কিভাবে জানলে যে, সূরা ফাতিহা ঝাড়ফুঁক? তোমরা সঠিক কর্ম করেছ। 
তোমরা ভেড়াগুলো বন্টন কবো এবং আমাকেও একটি অংশ দাও ।”৫৭ 


৬. ৯. জিন, যাদু ও রোগব্যাধি প্রতিকারে জায়েয ঝাড়ফুঁক 


উপরের হাদীসগুলো থেকে আমরা দেখি যে, যাদুর ক্ষেত্রে সূরা ফালাক ও 
সূরা নাস-এর ব্যবহার ও জিনপ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে জিনকে চলে যেতে বলা ছাড়া 
অন্য কোনো কথা রাসূলুল্লাহ 8) বলেন নি। কুরআনের আয়াত তিলাওয়াত করা, 
জিনের পরিচয় জিজ্ঞাসা করা, যাদু বিষয়ক তথ্যাদি জেনে নেয়া ইত্যাদি কোনো 
কিছুই সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। এখানে নিম্নের বিষয়গুলো লক্ষণীয়: 

(ক). আমরা ইতোপূর্বে সুন্নাত ও জায়েযের পার্থক্য দেখেছি। রাসূলুল্লাহ 
& যা যেভাবে করেছেন তা সেভাবে করা সুন্নাত। যা করেন নি এবং নিষেধও 
করেন নি তা জায়েয। আর যা নিষেধ করেছেন তা না-জায়েয। আমরা আরো 
দেখেছি যে, প্রয়োজনে মুমিন জায়েয কর্ম করতে পারেন; তবে তাকে দীনের অংশ 
বলে গণ্য করলে বিদআতে পরিণত হয়। 

(খ). আমরা ইবাদত ও মুআমালাতের পার্থক্য জেনেছি। আমরা দেখেছি 
যে, মুআমালাতের ক্ষেত্রে জায়েয ব্যবহার অনুমোদিত; তবে সুন্নাতই উত্তম। 
ঝাড়ফুঁক চিকিৎসা হিসেবে মুআমালাতের অন্তর্ভুক্ত । কাজেই শরীয়তের দলীলে 
নিষিদ্ধ নয় এরূপ কিছু দ্বারা চিকিৎসা ও ঝাড়ফুঁক বৈধ । 

(গ). আমরা আরো দেখেছি যে, রাসূলুল্লাহ 3% শিরকমুক্ত যে কোনো দুআ 
দিয়ে ঝাঁড়ফুক অনুমোদন করেছেন এবং মানুষের উপকার করতে উৎসাহ 
দিয়েছেন। কাজেই কুরআনের আয়াত, হাদীসের বাক্য বা যে কোনো শিরকমুক্ত 
৭৭ বুখারী (৪২-কিতাবুল ইজারা, ১৬-বাব মা ইউতা ফির রুকইয়া...) ২/৭৯৫ (ভারতীয় ২/৩০৪); মুসলিম 

€(৩৯-কিতাবুস সালাম, ২৩-জাওযাযি আখধিল উজরাতি) ৪/১৭২৭ (ভারতীয় ২/২২৪)। 
৩৮ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিক্র ওযীফা ৫৯৪ 


বাক্য দ্বারা ঝাড়ফুঁক করা যেতে পারে। এগুলো মুবাহ বা জায়েয ঝাড়ফুঁক বলে 
গণ্য হবে। আর রাসূলুল্লাহ 3% ও সাহাবীগণ থেকে যে আয়াত ও দুআগুলোর 
ব্যবহার প্রমাণিত সেগুলো মাসনূন ঝাড়ফুঁক বলে গণ্য । মাসনূন বাক্যাদি অতিরিক্ত 
সাওয়াব, বরকত ও কবুলের নিশ্চয়তা থাকে। 

উপরের মূলনীতিগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে, জিন-এর 
সহায়তা গ্রহণ, জিন নিয়ন্ত্রণ, জিনের কাছে থেকে তথ্যাদি গ্রহণ ও বিশ্বাস ইত্যাদি 
সর্বোতভাবে বর্জনীয়। কারণ এগুলো “গাইবের' তথ্য জানা বা “কাহানা'-এর 
পর্যায়ভুক্ত বলে প্রতীয়মান । তবে মাসনূন ও মুবাহ দুআ দিয়ে ঝাড়ফুক করা যেতে 
পারে। ঝাড়ফুঁক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কুক্ষিগত বিষয় নয়। যে কোনো মুমিন 
মাসনূন বা মুবাহ ঝাড়ফুঁক করতে পারেন। বিশেষত নিজের পরিবারের সদস্যদের 
জন্য পরিবারের কর্তা বা কোনো সদস্যের ঝাড়ফুঁক করা ভাল। এতে সাওয়াব ও 
বরকত ছাড়াও কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে । বিপদগ্রস্ত ব্যক্তি যে আবেগ ও 
আন্তরিকতা দিয়ে দুআ করতে পারেন অন্য ব্যক্তি তা পারেন না। 


এ বইটি মূলত মাসনূন যিকর ও দুআর জন্য রচিত। এজন্য মুবাহ বা 
জায়েয দুআর বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করছি না। তবে প্রাচীনকাল 
থেকে অনেক আলিম কিছু আয়াত ও দুআর কথা উল্লেখ করেছেন, যেগুলো 
জিনআক্রান্ত বা যাদুগ্রস্ত ব্যক্তিকে পাঠ করে শুনালে সে আরোগ্য লাভ করতে 
পারে। এগুলো পাঠের আগে শরীয়ত সম্মত পরিবেশ ও বাড়ির ঈমানী পরিবেশ 
নিশ্চিত করতে হবে। প্রাণীর ছবি, মূর্তি ইত্যাদি অপসারণ করতে হবে; যেন 
রহমতের ফিরশিতাগণ প্রবেশ করতে পারেন। এছাড়া গান-বাজনা, ধুমপান ও 
শরীয়ত বিরোধী কর্মগুলো দূরীভূত করতে হবে। স্বর্ণ পরিহিত পুরুষ, বেপর্দা 
মহিলা ইত্যাদি থেকে মুক্ত করতে হবে। সকলের মধ্যে তাওহীদ ও একমাত্র 
আল্লাহর উপর আস্থার সুদৃঢ় মনোভাব তৈরি করতে হবে। চিকিৎসাকারীকে পবিত্র 
ও অযু অবস্থায় থাকতে হবে। মহিলার চিকিৎসার ক্ষেত্রে পরিপূর্ণ শরীয়ত-সম্মত 
পর্দা নিশ্চিত করতে হবে এবং বেপর্দা বা সুগন্ধি ব্যবহার করা অবস্থায় কোনো 
মহিলার চিকিৎসা করা যাবে না। মহিলার চিকিৎসার সময় তার মাহরামের 
উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ সকল শর্ত পূরণ করে রোগীর সামনে নিম্নের 
আয়াতগুলো বিশুদ্ধ উচ্চারণে সশব্দে পাঠ করে তাকে শোনাতে হবে: 

১. সুরা (১) ফাতিহা 
২. সুরা (২) বাকারা: ১-৫ আয়াত _ 
৩. সূরা (২) বাকারা: ১০২ আয়াত 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুক ৫৯৫ 


সূরা (২) বাকারা: ১৬৩-১৬৪ আয়াত 

সূরা (২) বাকারা: ২৫৫ আয়াত: আয়াতুল কুরসী 

সূরা (২) বাকারা: ২৮৪-২৮৬ আয়াত (শেষ তিন আয়াত) 
সূরা (৩) আল-ইমরান: ১৮-১৯ আয়াত 

সূরা (৭) আ'রাফ: ৫৪-৫৬ আয়াত 

সূরা (৭) আ'রাফ: ১১৭-১২২ আয়াত 


. সূরা (১০) ইউনুস: ৮১-৮২ আয়াত 

. সূরা (১৭) ইসরা/ বানী ইরাইর: ৮১-৮২ আয়াত 
. সুরা (২০) ত্বাহা: ৬৯ আয়াত 

. সুরা (২৩) মুমিনূন: ১১৫- ১১৮ আয়াত 

. সুরা (৩৭) সাফৃফাত: ১-১০ আয়াত 

. সূরা (৪৬) আহকাফ: ২৯-৩২ আয়াত 

. সুরা (৫৫) রাহমান: ৩৩-৩৬ আয়াত 

. সূরা (৫৯) হাশর: ২১-২৪ আয়াত (শেষ আয়াতগুলো) 
. সূরা (৭২) জিন্ন: ১-৯ আয়াত 

. সূরা (১১২) ইখলাস পূর্ণ 

. সূরা (১১৩) ফালাক পূর্ণ 

. সুরা (১১৪) নাস পূর্ণ 


পবিত্র অবস্থায় তারতীলের সাথে এ আয়াত ও সূরাগুলো পাঠ করবে। 


রোগী পুরুষ, নিজের স্ত্রী বা মাহরাম আত্মীয়া হলে রোগীর মাথায় হাত রাখা ভাল। 
এ সকল আয়াত ও সূরা বারবার কয়েক মাস পর্যন্ত তাকে পাঠ করে শুনালে বা 
ক্যাসেটের মাধ্যমে শোনালেও ভাল ফল পাওয়া যায় বলে ঝাড়ফুঁকে অভিজ্ঞগণ 
বলেন। রোগী জিনগ্রস্ত বলে নিশ্চিত হওয়ার পরেও যদি জিনটি না যায় তাহলে 
নিম্নের আয়াতগুলো অনুরূপভাবে পাঠ করলে জিন চলে যাবে বলে তারা বলেন: 


22 পে শি ০০৩4৬ 


সূরা (২) বাকারা: ২৫৫ আয়াত (আয়াতুল কুরসী) 
সূরা (৪) নিসা: ১৬৭-১৭৩ আয়াত 

সূরা (৫) মায়িদা: ৩৩-৩৪ আয়াত 

সূরা (৮) আনফাল: ১২ আয়াত 

সূরা (১৫) হিজর: ১৬-১৮ আয়াত 

সূরা (১৭) ইসরা (বানী ইসরাঈল): ১১০-১১১ আয়াত 
সূরা (২১) আম্বিয়া: ৭০ আয়াত 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (৪)-এর যিকর ওষীফা ৫৯৬ 


৮. সুরা (২২) হাজ্জ: ১৯-২২ আয়াত 
৯. সুরা (২৪) নূর: ৩৯ আয়াত 
১০. সুরা (২৫) ফুরকান: ২৩ আয়াত 
১১. সূরা (৩৭) সাফ্‌ফাত: ৯৮ আয়াত 
১২. সূরা (৪০) গাফির/মুমিন: ৭৮ আয়াত 
১৩. সূরা (৪১) ফুস্সিলাত: ৪৪ আয়াত 
১৪. সূরা (88) দুখান: ৪৩-৫০ আয়াত 
১৫. সূরা (8৫) জাসিয়াহ: ৭-৮ আয়াত 
১৬. সূরা (৪৬) আহকাফ: ২৯-৩২ আয়াত 
১৭. সূরা (৫৫) রাহমান: ৩৩-৩৬ আয়াত 
১৮. সুরা (৬৪) তাগাবুন: ১৪-১৬ আয়াত | 

প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আয়াত ও সুরাগুলোর সাথে মাসনূন 
ঝাড়ফুকগুলো পাঠ করা উচিত। যেমন নিম্নোক্ত যিকর নং ২২৮, ২২৯, ২৩২, 
২৩৩, ২৩৪, ২৩৯ এবং শয়তান থেকে সংরক্ষণ ও হিফাযতের দুআগুলো, যেমন 
যিকর নং ১৬৬, ১৬৭, ১৯১, ১২২। 

এ সকল দুআ ও ঝাড়ফুঁকে পাশাপাশি উপরের অনুচ্ছেদে উল্লেখিত 
তিন প্রকারের কর্ম রোগী নিজে ও রোগী অভিভাবক পালন করবেন। অর্থাৎ 
আল্লাহর অসন্তষ্টির কর্ম বর্জন, আল্লাহর বরকত লাভের কর্ম পালন ও 
হিফাযতের মাসনূন দুআ ও যিকরগুলো নিয়মিত পালন করবেন। রোগী এগুলো 
পাঠ করতে অক্ষম হলে কেউ সকাল, সন্ধ্যায় ও শয়নের সময় এগুলো পড়ে 
তাকে শোনাবেন। এছাড়া অসুস্থ ব্যক্তি নিজে বা তার অভিভাবক যথাসম্ভব 
বেশি বেশি “সাদাকা' এবং “গোপন সাদাকা', অর্থাৎ এতিম, বিধবা, অসহায় ও 
দরিদ্রদেরকে টাকাপয়সা দান ও সহযোগিতা করবেন এবং এর ওসীলা দিয়ে 
আল্লাহর কাছে বিপদমুক্তির জন্য দুআ করবেন। দুআ কবুলের সময়গুলোতে, 
তাহাজ্জুদের সাজদায় ও অন্যান্য সময়ে সকাতরে মুক্তির জন্য দুআ করবেন। 

যাদু, জিন ইত্যাদি সকল ক্ষেত্রেই এ সকল আয়াত ও দুআ অত্যন্ত 
ফলদায়ক। আমরা দেখেছি যে, যাদুর ক্ষেত্রে রাসূলুল্লাহ & যাদুকৃত দ্রব্যসমূহ 
বের করে যাদু নষ্ট করেছিলেন বলে কোনো কোনো বর্ণনায় রয়েছে । আমরা 
দেখেছি যে, তিনি দুআ করার পর স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাকে যাদুর অবস্থান 
জানান। আমরা জানি যে, নবীগণের স্বপ্ন ওহী । আমাদের জন্য যাদুর অবস্থান 
জানার মাসনূন কোনো পদ্ধতি নেই৷ তবে সুন্নাতের নির্দেশনা অনুসারে বারবার 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুক ৫৯৭ 


সকাতরে দুআর মাধ্যমে হয়ত আল্লাহ স্বপ্নের মাধ্যমে বা অন্য কোনোভাবে 
তাকে বিষয়টি জানাতে পারেন । জানতে পারলে তা বের করে সূরা ফলাক ও 
নাস পাঠ করে যাদু নষ্ট করতে হবে। জানতে না পারলেও উপরের আয়াত ও 
দুআগুলোর মাধ্যমে চিকিৎসা ও রোগমুক্তি সম্ভব । 

যাদুর স্থান জানার জন্য হাত চালন, বাটি চালান, জিনের সহযোগিতা 
গ্রহণ ইত্যাদি সবই ইসলাম নিষিদ্ধ “কাহানাহ' পর্যায়ের । এগুলোর মাধ্যমে ঈমান 
বিনষ্ট হওয়ার পাশাপাশি মানুষেরা প্রতারিত হন। এখানে একটি বাস্তব ঘটনা 
উল্লেখ করছি। আমার গ্রামের এক ব্যক্তি হঠাৎ করেই বড় ‘হুজুর’ হিসেবে প্রসিদ্ধ 
লাভ করেন। দৃূর-দূরান্ত থেকে ভক্তগণ তার কাছে চিকিৎসা ও দুআ নিতে 
আসতেন। তার খাদিম আমাদেরকে নিম্নের তথ্য জানান । উক্ত ‘হুজুর’ দূর-দূরাত্তে 
র রোগাদের থেকে তাদের নাম, ঠিকানা জেনে নয়ে তাদের বাড়িতে যাওয়ার 
একটি তারিখ দিতেন। এরপর তিনি উক্ত খাদিমকে দিয়ে উক্ত রোগীর বাড়ির 
নিকটবর্তী কোনো পুকুর, ডোবা, বা জলাশয়ে কিছু কাগজ ও দ্রব্য পুতে রাখাতেন। 
পুতে রাখা দ্রব্যগুলো উক্ত স্থান থেকে উঠিয়ে আনাতেন। এতে উপস্থিত সকল 
মানুষ হুজুরের কামালাত ও কারামাতে বিমুগ্ধ হয়ে যেত। তারা অকৃপণভাবে তাকে 
হাদিয়া, তোহফা দিতেন । এভাবেই তিনি দ্রুত প্রসিদ্ধি লাভ করেন। 


৬. ১০. কিছু মাসনূন ঝাড়ফুক ও দুআ 
যিকর নং ২২৮: সকল অসুস্থতার মাসনূন দুআ রি 
১] ৮৬০ 3:59 Cf adi সে ৮৯১ pl wl 
CE 9১549 225 4955 
উচ্চারণ: “আল্লা-হুম্মা রাব্বান না-স, আয্হিবিল বা-*স, ইশৃফি, আনতাশ 
শা-ফী, লা- শিফা- আ ইল্লা- শিফা-উকা, শিফা-আন লা- ইউগা-দিরু সাক্কামান।” 
অর্থ: হে আল্লাহ, হে মানুষের প্রতিপালক, অসুবিধা দূর করুন, সুস্থতা 
দান করুন, আপনিই শিফা বা সুস্থতা দানকারী, আপনার শিফা (সুস্থতা প্রদান বা 
রোগ নিরাময়) ছাড়া আর কোনো শিফা নেই, এমনভাবে শিফা দান করুন যার 
পরে আর কোনো অসুস্থতা-রোগব্যাধি অবশিষ্ট থাকবে না ।” 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%)-এর যিক্র ওযীফা ৫৯৮ 


আয়েশা (রা) বলেন, আমাদের মধ্যে কেউ- তার কোনো স্ত্রী অসুস্থতায় 
নিপতিত হলে রাসূলুল্লাহ (8) তার ডান হাত দিয়ে তাকে মাসহ করতেন- তার 
গায়ে বুলাতেন, এরপর উপরের দুআটি বলতেন ।”৫৮ 

সাহাবীগণের মধ্যে এ দুআটি প্রসিদ্ধ ছিল বলে প্রতীয়মান। আমরা 
দেখেছি যে, আব্দুল্লাহ ইবন মাসউদ (রো) তার স্ত্রীকে এ দু'আটি শিখিয়ে দেন। 
বুখারী সংকলিত হাদীসে আমরা দেখি যে, আনাস ইবন মালিক (রা) তীর ছাত্র 
সাবিত বুনানীকে এ দুআ দিয়ে ঝাড়ফুঁক করেন ।৫৯ 

যিক্র নং ২২৯: অসুস্থতা ও বদ-নযরের মাসনূন দুআ 


1৮0০১ by BY SS YF by আট ps 
DB By ০০৩৪৯ ঞ। ০৮০৬ ০০ 
শার্রি কুল্পি নাফসিন আউ আইনিন “হা-সিদিন, আল্লা-হু ইয়াশফীক, বিসমিল্লা- 
হি আর্ক্ীক। 
অর্থ: আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুঁক করছি, সকল কিছু থেকে যা 
তোমাকে কষ্ট দেয়, সকল প্রাণী ও হিংসুক চক্ষুর অনিষ্ট থেকে, আল্লাহ তোমাকে 
রোগমুক্ত করবেন, আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুঁক করছি। 
আবু সাঈদ খুদরী (রা) বলেন, 
০০৫ 6:00 (OLY 5১ 3) 9) HB 9 ০১০০ | 
+. 201 UG CSE 
জিবরাঈল (আ) রাসূলুল্লাহ (%)-এর কাছে আগমন করেন (তখন তিনি 
জ্রাক্রান্ত ছিলেন)। জিবরাঈল (আ) বলেন, মুহাম্মাদ, আপনি কি অসুস্থ? তিনি 
বলেন: হ্যা । তখন তিনি উপরের কথাগুলো বলেন ।১০ 
ধিক্র নং ২৩০: অসুস্থতা, ক্ষত ও ব্যাখ্যার দুআ 


2০৫ 2 টি 


৫9 9১৮ ০55০ (4) ১৫ ৬০৫ 2৮ ৩০০ মি di ৮০৪ 


৫৮ বুখারী (৭৯-কিতাবৃত তিব্র, ৩৭-বাব রুকইয়াতিন নাবিয়্য) ৫/২১৬৮ (ভারতীয় ২/৮৫৫); মুসলিম (৩৯- 
কিতাবুস সালাম, ১৯-বাব ইসতিহবাবি রুকইয়াতিল মারীদ) ৪/১৭২১-১৭২২ (ভারতীয় ২/২২২)। 

৫» বুখারী (৭৯-কিতাবৃত তিব্ম, ৩৭-বাব রুকইয়াতিন নাবিয়্য) ৫/২১৬৭ (ভারতীয় ২/৮৫৫)। 

১০ মুসলিম €৩৯-কিতাবুস সালাম, ১৬-বাবুত তিব্ব) ৪/১৭১৮ (ভারতীয় ২/২১৯); ইবন মাজাহ (৩১- 
কিতাবুত তিব্ব, ৩৬- বাব মা উওয়িযা বিহী...) ২/১১৬৪ (ভারতীয় ২/১৮৪)। 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফ্ঠুক ৫৯৯ 


উচ্চারণ: বিসমিল্লা-হ। তুরবাতু আরঘিনা, বিরীক্কাতি বাঁঅদ্বিনা, ইউশফা 
(বিহী) সাক্বীমুনা, বিইযনি রাব্বিনা-। 
অর্থ: আল্লাহর নামে । আমাদের যমিনের মাটি, আমাদের কারো লালার 
সাথে, যেন আমাদের অসুস্থ ব্যক্তি সুস্থতা লাভ করে, আমাদের রবের অনুমতিতে । 
আয়েশা (রা) বলেন, কারো দেহের কোথাও অসুস্থতা, ব্যাথ্যা বা ক্ষত 
হলে রাসূলুল্লাহ & তার (শাহাদাত) আঙুল মাটিতে রেখে তা উঠিয়ে এ দুআটি 
পাঠ করতেন। অন্য বর্ণনায় তিনি আঙুলে নিজের মুখের সামান্য লালা লাগিয়ে 
আঙুলটি মাটিতে রাখতেন এরপর তা ব্যাথ্যার স্থানে রেখে এ দুআটি বলতেন ।১, 
যিক্র নং ২৩১: নিজের ব্যাথ্যার জন্য দুআ 
5১৩০9 bof 6 2 3 405 বে ৪) Bl ১১৮ dl ola 
উচ্চারণ: বিসমিল্লা-হ (৩ বার)। আিযু বিল্লা-হি (দ্বিতীয় বর্ণনায়: আউযু 
বিইয্যাতিল্লা-হি) ওয়া ক্লুদরাতিহী মিন শার্রি মা- আজিদু ওয়া উহা-যিরু (৭ বার) 
অর্থ: আল্লাহর নামে (তিন বার) আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর 
(দ্বিতীয় বর্ণনায়: আল্লাহর মর্যাদার) ও তার ক্ষমতার, যা আমি অনুভব করছি এবং 
ভয় পাচ্ছি তা থেকে। 
উসমান ইবন আবিল আস (রা) বলেন, তার শরীরের ব্যাথ্যার কথা তিনি 
রাসূলুল্লাহ &- কে জানান । তিনি বলেন: তোমার শরীরের যে স্থানে ব্যাথা সেখানে 
তোমার হাত রাখ এবং তিন বার বিসমিল্লাহ এবং সাত বার এ দুআটি বল ।** 
যিকর নং ২৩২: নিজের ও অন্যের রোগমুক্তির দুআ 
আল-সমু'আওয়িবাত: সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 
আয়েশা (রা) বলেন: 
০59 ০১০০৩ এপ এত ES SENOS BE 4) 55০ এ 
LE) SELL ০০১৮৬ এড EY Bf 4০0৮5191544 2 
is - তিব্ব, কট রুকইয়াতিন নাবিয়্য ভারতীয় ; | 
৬১ রুকইয়া..) বা হাক বি 


৯ মুসলিম (৩৯-কিতাবুস সালাম, ২৪-বাব ইসতিহবাব ওয়াদ ইয়াদিহী...) ৪/১৭২৮ (ভারতীয় ২/২২৪); 
আবূ দাউদ (কিতাবুত তিব্ব, বাব কাইফার রুকা) ৪/১১ (ভারতীয় ৫৪৩)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিকর ওযীফা ৬০০ 


“রাসূলুল্লাহ £ অসুস্থ হলে তিনি মুআওয়িযাত সূরাগুলো (ইখলাস, 
ফালাক ও নাস) পাঠ করে নিজের দেহে ফুঁক দিতেন এবং নিজের হাত নিজ দেহে 
বুলাতেন। দ্বিতীয় বর্ণনায়: তার পরিবারের কেউ অসুস্থ হলে তিনি এ সূরাগুলো 
পাঠ করে তাকে ফুঁক দিতেন এবং নিজ হাত তার দেহে বুলাতেন। তিনি তার 
ওফাতের পূর্বে যখন অসুস্থ হলেন তখন আমি নিজে সূরাগুলো পড়ে তাকে ফুঁ 
দিতাম এবং তার নিজের হাত দিয়ে তার দেহ “মাসহ' করতাম (বুলাতাম)।”৬০ 
এভাবে সূরাগুলো পাঠ করার কথা জেনেছি। 

যিক্র নং ২৩৩: বিষাক্ত দংশন-এর দুআ 

সাপ, বিচ্ছু ইত্যাদির বিষাক্ত দংশনের জন্য দ্রুত ওষধ ও চিকিৎসা 
গ্রহণের চেষ্টা করতে হবে। পাশাপাশি দুআ পাঠ করতে হবে । আমরা দেখেছি যে, 
একজন সাহাবী সূরা ফাতিহা পাঠ করে সাপে কামড়ানো ব্যক্তির চিকিৎসা করেন। 

অন্য হাদীসে আলী (রা) বলেন: 

2500 ০৮১৫ SB 24 ০৮% da ধু 5 BH »। 05 ও 
কেহ 4 54 IG Lah ৩ GEG এএ Ye &। 050 49 এ 
এ ৩40০৯ LG পেল 50০59 595 রথ? lt HY 
27108 ৬১৭) উন) ও এ ভি এপ এ বন oe 
rll ০০০ ১৪৭ ০৩ 5908) ৮৮ ১১৭ 5 395৩0 ও ৪০ 

“এক রাতে রাসূলুল্লাহ 3% সালাত আদায় করছিলেন। সালতের মধ্যে 
তিনি মাটিতে হাত রাখেন। তখন একটি বিচ্ছু তাকে দংশন করে । তিনি বিচ্ছুটিকে 
তার পাদুকা দিয়ে ধরে মেরে ফেলেন। সালাত শেষ করে তিনি বলেন: অভিশপ্ত 
বিচ্ছু! মুসাল্লী ও অ-সুসাল্লী বা নবী ও অন্যান্য কাউকেই সে ছাড়ে না! এরপর তিনি 
পানি ও লবণ নিয়ে আসতে বলেন। তিনি একটি পাত্রে পানি ও লবণ মিশ্রিত করে 
তার দংশিত আঙুলের উপর ঢালেন, তাতে হাত বুলান এবং সূরা ফালাক ও সূরা 
নাস পাঠ করে দুআ করেন। দ্বিতীয় বর্ণনায়: তিনি সূরা কাফিরন, সূরা ফালাক ও 
সূরা নাস পাঠ করেন।” হাদীসটি সহীহ ।৬০ 
৬০ বুখারী (৬৭-কিতাবুল মাগাধী, ৭৮-বাব মারাদিন্নাবিষ্ন..) ই ২/৬৩৯); মুসলিম, (৩৯- 


সালাম, ২০- বাব রুকইয়াতুল মারীয...) ৪/১৭২৩ (ভার ২২২) ৷ 
৭; 


lie অন আল-মু'জামুল আউসাত ৬/৯১; আল-মু'জামুস সাগীর ২/৮ , আল- 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুক ৬০১ 


যিক্র নং ২৩৪: বদ-নযর ও রোগব্যাধি থেকে হিফাষতের দুআ 
2০2 ২০৩ 2 ০৬৫ 0 ১৮ Lh এ) ০০৫৫ 39 ০1০2৩ 


২১ ০৮০95 
উচ্চারণ : উ“ঈযুকুম (নিজের জন্য পড়লে: আপ্উযু) বিকালিমা-তিল্লা- 
হিত তা-ম্মাতি মিন কুল্লি শাইতানিওঁ ওয়া হা-ম্মাহ, ওয়া মিন কুল্লি 'আইনিল 
লা-ম্মাহ। 
অর্থ: আমি তোমাদেরকে আশ্রয়ে রাখছি (অথবা, আমি আশ্রয় গ্রহণ 
করছি) আল্লাহর পরিপূর্ণ কথাসমূহের, সকল শয়তান থেকে, সকল ক্ষতিকারক 
পোকামাকড় ও প্রাণি থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে । 


রাসূলুল্লাহ ৪ এ বাক্যগুলো দ্বারা হাসান (রা) ও হুসাইন (রা)- কে 
হেফাজত করাতেন। তিনি বলতেন, ইবরাহীম (আ) এ বাক্যদ্বারা তার দু সন্তান 
ইসমাঈল ও ইসহাককে (আ) হেফাজত করাতেন।৬৫ 

সকল মুমিন পিতা ও মাতার উচিত সকাল ও সন্ধ্যায় এ বাক্যগুলো 
পাঠ করে সন্তানদের ফুঁক দেওয়া ও দু'আ করা। এছাড়া প্রত্যেকে নিজের 
হিফাযতের জন্য সকাল সন্ধ্যায় দুআটি পাঠ করবেন। 

যিক্র নং ২৩৫: বদ-নযর থেকে হিফাযত 

সূরা ফালাক ও সূরা নাস পাঠ। আবূ সাঈদ খুদরী (রা) বলেন: 
“রাসুলুল্লাহ & মানুষের এবং জিনের নযর থেকে হিফাযতের বিভিন্ন দুআ পাঠ 
করতেন। যখন সূরা ফালাক ও সূরা নাস নাযিল হলো তখন তিনি অন্যান্য 
সকল দুআ বাদ দিলেন।” হাদীসটি সহীহ ।** 

যিক্র নং ২৩৬: জবর ও ব্যাথার দুআ 


৩০১ ১০ Se JS 25 ১৮ ৮৯০ di ১১০ ০৫ & ৮২৪ 
)। ৮৮ ০৬ 


উচ্চারণ: “বিসমি্লা-হিল কাবীর, আ*উয়ু বিল্লা-হিল ‘আযীমি মিন শার্রি 
কুল্লি ‘ইরক্কিন না“আ্'আরিন ওয়া মিন শার্রি ‘হার্রিন না-র ৷” 


5 


মুসান্নাফ ৭/৩৯৮; হাইসামী, মাজমাউয যাওয়ায়িদ ৫/১৯১; আলবানী, সাহীহাহ ২/৪৭। 

৬ বুখারী (৬৪-কিতাবুল আবিয়া, ১২-বাব ইয়াযিফ্‌ফুন) ৩/১২৩৩। 

৬, ইবন মাজাহ (৩১-কিতাবুত তিব্, ৩২-বাবুল আইন) ২/১১৬১ (ভারতীয় ২/২৫১); আলবানী, সহীহ 
ইবন মাজাহ ২/২৬৬। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিক্র ওযীফা ৬০২ 


অর্থ: সুমহান আল্লাহর নামে । আমি মহান আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, 
সকল রক্তবাহী শিরা-উপশিরার ক্ষতি থেকে এবং আগুনের উত্তাপের ক্ষতি থেকে। 

“আব্দুল্লাহ ইবন আব্বাস (রো) বলেন, রাসূলুল্লাহ 3% জ্বর এবং সকল 
রোগব্যাধি-ব্যাথাবেদনার জন্য এ দুআটি শিক্ষা দিতেন ।” হাদীসটি যয়ীফ ।*' 

যিক্র নং ২৩৭: পেট ব্যাথার জন্য সালাত আদায় 

আবু হুরাইরা রো) বলেন, 

9 && রিং না 
eal GYAN GIL 0s Elst 
“রাসূলুল্লাহ 3% ছিপ্রহরের প্রথমেই বেরিয়ে (মসজিদে) আসেন। আমিও 

এ সময়েই আসি । আমি (তাহিয়্যাতুল মাসজিদ) সালাত আদায় করে বসি। তখন 

তিনি আমার দিকে তাকিয়ে বলেন, তুমি কি পেটের ব্যাথায় কষ্ট পাচ্ছ? আমি 

বললাম: হ্যা। তিনি বলেন: তুমি উঠে দাড়িয়ে সালাত আদায় কর; কারণ 

সালাতের মধ্যেই রোগমুক্তি বিদ্যমান।” হাদীসটির সনদ দুর্বল ।৬৮ 
যিক্র নং ২৩৮: রোগীর জন্য দুঁআ-১ 

Hic ১54০ ০৭ 
উচ্চারণ : লা- বাজ্সা, ত্াহ্রুন ইন শা- আল্লা-হ। 
অর্থ : “কোনো অসুবিধা নেই, আল্লাহর মর্ষিতে এ অসুস্থতা পবিত্রতা । 

(এর কারণে আল্লাহ আপনার পাপরাশি ক্ষমা করে আপনাকে পবিত্র করবেন)। 
রাসূলুল্লাহ (%%) কোনো অসুস্থকে দেখতে গেলে এ দু'আ বলতেন ।১ 
যিক্র নং ২৩৯: রোগীর জন্য দু“আ-২ € বার) 

০০৬৫ 99৮০ ৮) (০0 9৬০ Br এ 
উচ্চারণ: আসআলুল্লা-হাল “আধীম, রাব্বাল “আরশিল ‘আযীম আই 
ইয়াশফিইয়াকা। 
অর্থ: আমি প্রার্থনা করছি মহামর্ধাদাময় আল্লাহর নিকট, যিনি 
মহামর্যাদাময় আরশের প্রভু, তিনি যেন তোমাকে সুস্থতা প্রদান করেন। 
কপ পপ ২/২৪৭); 


আলবানী, যায়ীফাহ ৫/৪৬৮, ৯/৬২। 
৯ বুখারী (৭৮-কিতাবুল মারদা, ১০-বাব ইয়াদালিল আ'রাব) ৫/২১৪১-২১৪৩ (ভারতীয় ২/৮৪৪) । 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুক ৬০৩ 


ইবনু আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ ক বলেছেন, “যদি কোনো মুসলিম 
কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেয়ে এ কথাগুলো ৭ বার বলেন তাহলে তার মৃত্যু 
উপস্থিত না হলে সে সুস্থতা লাভ করবেই ।” হাদীসটি হাসান ।** 
সান্ত্বনা প্রদান ও সেবা করার অফুরন্ত সাওয়াবের কথা জেনেছি। এ বিষয়ে অনেক 
সহীহ হাদীস বর্ণিত হয়েছে। এক হাদীসে রাসূলুল্লাহ 3% বলেন: “যদি কোনো 
মুসলিম তার কোনো অসুস্থ ভাইকে দেখার জন্য পথ চলে তাহলে যতক্ষণ সে পথ 
চলে ততক্ষণ সে জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করতে থাকে। যখন সে উক্ত 
অসুস্থ মানুষের পাশে বসে তখন সে আল্লাহর রহমতের মধ্যে ডুবে যায়। যদি সে 
সকালে অসুস্থকে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭০ হাজার ফিরিশতা তার জন্য 
দু'আ করতে থাকেন। আর যদি সে সন্ধ্যায় বের হয় তাহলে সকাল পর্যন্ত ৭০ 
হাজার ফিরিশতা তার জন্য দু'আ করতে থাকে ।” হাদীসটি সহীহ।?, 


৬. ১১. মৃত্যু, দাফন ও যিয়ারত 


রোগব্যাধি প্রসঙ্গের সাথে মৃত্যুর প্রসঙ্গ অবিচ্ছেদ্যভাবে জড়িত। মৃত্যু 
নিজেই বড় যিকর ৷ রাসূলুল্লাহ 3% বলেন: “তোমরা জীবনের স্বাদ বিনষ্টকারী মৃত্যুর 
কথা বেশি বেশি যিকর (স্মরণ) করবে ।”*২ এছাড়া মৃত্যু, দাফন ও যিয়ারত 
বিষয়ক অনেক মাসনূন যিকর রয়েছে। এখানে কিছু যিকর উল্লেখ করছি। 


৬. ১১. ১. মৃত্যু, দাফন ও যিয়ারত বিষয়ক যিকর 
যিকর নং ২৪০: মৃতব্যক্তির চক্ষু বন্ধ করার দুআ 


te 4৪৮ ৬ 2457 ০9০৬০ ৬ 4৮95 I গে ৮৪ 4 

4১ 4695 ০০৫ ২5 4 ERE SB SE ONS 

উচ্চারণ: “আন্লা-হুম্মাগফির লাহু (ব্যক্তির নাম), ওয়ার্ফাঅ 

দারাজাতাহু ফিল মাহদিইয়ীন, ওয়া'খলুফহু ফী ‘আক্কিবিহী ফিল গা-বিরীন, 
ওয়া'গফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল ‘আ-লামীন, ওয়াফসা‘হ্‌ লাহু ফী 
ক্কাব্রিহী, ওয়া নাওয়ির্‌ লাহু ফীহি।” 

« তিরমিযী (২৯ বি ৩২-বাব) ৪/৩৭৫, নং ২০৮৩ (ভারতীয় ২/২৮)। 

* তিরমিযী (৮-কিতাবুল জানাইয, ২-ইয়াদাতিল মারীদ) ৩/৩০০ (ভারতীয় ১/১৯১); ইবন মাজাহ (৬- 


কিতাবুল জানাইয, দান ১/৪৬৩ (ভারতীয় ২/১৫১); মুসতাদরাক হাকিম ১/৫০১। 
* হাদীসটি হাসান । তিরমিযী (৩৭-কিতাবুয যুহদ, ৪-বাব ..যিকরিল মাওত) ৪/৪৭৯ (ভা ২/৫৭)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিক্র ওযীফা ৬০৪ 


অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমা করুন এ ব্যক্তিকে এবং হেদায়াতপ্রাপ্তদের 
মধ্যে তার মর্যাদা বৃদ্ধি করুন, তার কবরকে তার জন্য প্রশস্ত করুন, তার জন্য তা 
থাকুন, আমাদেরকে এবং তাকে ক্ষমা করুন, হে বিশ্বজগতের প্রতিপালক ৷” 
উম্মু সালামা (রা) বলেন, (আমার স্বামী) আবূ সালামার মৃত্যুর পর 
রাসূলুল্লাহ 3% বাড়িতে আসেন তিনি মৃতের চক্ষুদ্বয় বন্ধ করেন, এরপর এ দুআটি 
তিনি বলেন।” 
যিকর নং ২৪১: মৃতের আত্মীয়-স্বজনদের সান্তনা 
০৫ ১৮ 2০4৫9 এ By 3০5৭৬ 
উচ্চারণ: ইন্না লিল্পা-হি মা- আীযা, ওয়া লাহ্‌ সা- আতা ওয়া কুলুম 
“ইন্দাহ্‌ বিআজালিম মুসাম্মা-। 
অর্থ: আল্লাহ যা গ্রহণ করেছেন তা তারই, আর তিনি যা প্রদান করেছেন 
তাও তারই, সবকিছুই তার কাছে নির্ধারিত সময়ের জন্য ।” 
উসামা ইবনু যাইদ (রা) বলেন, রাসূলুল্লাহ (38)-এর একজন কন্যা 
তাকে খবর পাঠান যে, আমার একটি পুত্র মৃত্যুপথযাত্রী, আপনি একটু আমার 
বাড়িতে আসুন। তখন তিনি এ কথাগুলো বলে তাকে ধৈর্য ধরতে এবং আল্লাহর 
কাছে সাওয়াব লাভের আকাঙ্খা রাখতে নসীহত করেন।* 
আমরা বলেছি যে, যিকর, দুআ, ইসতিগফার, দরুদ, সালাম, অভিনন্দন, 
সান্ত্বনা ইত্যাদি বিষয়ে মুমিন যে কোনোভাষায় ও বাক্যে নিজের মনের আবেগ 
প্রকাশ করতে পারেন । তবে সাওয়াব ও বরকতের জন্য সুন্নাত বাক্য উত্তম। 
যিকর নং ২৪২: মৃতকে কবরস্থ করার দুআ-১ 
ই $। 4১০7 Le I 81 ০১০০ Le ০৭5) &| টি 
উচ্চারণ: বিসমিল্লা-হি ওয়া “আলা- সুন্নাতি রাসূলিল্লাহ 3% । দ্বিতীয় 
বর্ননায়: / বিসমিল্লা-হি ওয়া “আলা- মিল্লাতি রাসূলিল্লাহ 48 । 
অর্থ: আল্লাহর নামে এবং রাসূলুল্লাহ %-এর সুন্নাত/ ধর্মের উপর ৷ 
ইবন উমার (রো) বলেন, “রাসূলুল্লাহ 3% যখন মৃতদেহকে কবরে 
ঢুকাতেন তখন এ কথা বলতেন ৷” হাদীসটি সহীহ ।** 
হর (বা আনাই, ও বাই) ১) চলি (১, 


কিতাবুল জানাইয, ৬-বাবুল বুকা) ২/৬৩৫ (ভা ১/৩০১)। 
* আবূ দাউদ (কিতাবুল জানাইয, দুআ লিলমাইয়িত) ৩/২১১ (ভা ২/৪৫৮); ইবন মাজাহ (৬-কিতাবুল 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুঁক ৬০৫ 


যিকর নং ২৪৩: মৃতকে কবরস্থ করার দুআ-২ 

সহীহ হাদীসে বর্ণিত যে, মৃতকে কবরস্থ করার পরে উপস্থিত ব্যক্তিদের 
জন্য সুন্নাত তিন বার দু হাত ভরে মাটি কবরে ফেলা । আবু হরাইরা (রা) বলেন: 
৬১৫4 ১৩ ০ 4 SABA (৪০৩ ৩ ০৯ 4) 95০ ৩) 

“রাসূলুল্লাহ % একটি জানাযার সালাত আদায় করলেন। এরপর মৃতের 
কবের গিয়ে তার মাথার দিক থেকে তার উপর তিনবার মাটি ফেললেন।”৭৬ 

মাটি ফেলার সময় কোনো দুআ পাঠ করার কথা এ হাদীসে নেই। তবে 
আবু উমামা (রা) থেকে অত্যন্ত দুর্বল সনদে বর্ণিত একটি হাদীসের বলা হয়েছে: 
১ % এ) 0১০0 06 A ও জে এ 080 BAS ৫০০ এ 
1৮5 If SAUL IG ৭৪৮৩ ০৫৬ ০4৫০ ১5:০৫ ৮) ১১৫ 

(749১৮ EN 

“যখন রাসূলুল্লাহ $%-এর কন্যা উম্মু কুলসূম রো)-কে কবরে রাখা হলো 
তখন তিনি বলেন: ‘মিনহা খালাক্কনা-কুম ওয়া ফীহা নূ'য়ীদুকুম ও মিনহা- 
নুখরিজুকুম তা-রাতান উখরা-’ (মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, মাটিতেই 
তোমাদের ফিরিয়ে আনব এবং মাটি থেকেই পুনর্বার তোমাদের বের করব: সূরা 
ত্বাহা ৫৫ আয়াত)। তিনি এরপর বিসমিল্লাহি ওয়া আলা সাবীলিল্লাহ ও আলা 
মিল্লাতি রাসূলিল্লাহ (&) বলেছিলেন কিনা তা জানি না।” 

মুহান্দিসগণ একমত যে, হাদীসটি অত্যন্ত দুর্বল। কোনো কোনো মুহাদ্দিস 
হাদীসটি জাল বলে গণ্য করেছেন। কারণ, হাদীসটির বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবন 
যাহর এবং তার উত্তাদ আলী ইবন ইয়াধীদ আলহানী উভয়েই অত্যন্ত দুর্বল রাবী 
এবং জাল হাদীস বর্ণনা করতেন বলে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এজন্য বাইহাকী, 
নববী, যাহাবী, ইবন হাজার আসকালানী, হাইসামী ও অন্যান্য সকল প্রাচীন ও 
সমকালীন মুহাদ্দিস হাদীসটিকে অত্যন্ত দুর্বল বা জাল বলে গণ্য করেছেন।*৭ 

উল্লেখ্য যে, এ দুর্বল হাদীসে বলা হয়েছে যে, এ আয়াতটি পূর্বের 
দুআটির (বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি..) পূর্বে পড়তে হবে। এ আয়াতটি মাটি 


জানাইয, ৩৮-ইদখালিল মাইয়িত) ১/৪৯৪ (ভারতীয় ১/১১১); আলবানী, আহকামুল জানায়িয, পৃ ১৫১। 
৭৬ হাদীসটি সহীহ। ইবন মাজাহ (৬-কিতাবুল জানাইয, 8৪-বাব . রিনার ) ১/৪৯৯ (ভারতীয় 
৭ ২১১২), বৃসীরী, মিসবাহুয যুজাজাহ ২/৪১; আলবানী, ইরওয়াউল গালীল ৩/২০০। 

আহমদ, আল মুসনাদ ৫/২৫৪; হাকিম, আল-মুসতাদরাক ২/৪১১; বাইহাকী, আস-সুনানুল কুবরা 

৩/৪০৯; ইবনু হাজার, তালখীসুল হাবীর ২/৩০১; হাইসামী, মাজমাউফ যাওয়ায়িদ ৩/১৬০; আলবানী, 

আহকামুল জানাই, পৃষ্ঠা ১৫৩। | 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিক্র ওষীফা ৬০৬ 


তিনভাগ করে পড়তে হবে বলে এ হাদীসের কোনোরূপ নির্দেশনা নেই । 

যিকর নং ২৪৩: কবরস্থ করার পরের দুআ 
ইবনুল আস (রা) মৃত্যুর সময় আমাদেরকে বলেন, আমাকে কবরস্থ করা হয়ে গেল 
একটি উট জবাই করে গোশত বন্টন করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় 
তোমরা আমার কবরের পাশে অবস্থান করবে; যেন আমি তোমাদের উপস্থিতি দ্বারা 
আমার নিঃসঙ্গতা দূর করতে পারি এবং আমি আমার রবের দৃতদের প্রশ্নের কি 
উত্তর দিব তা ভেবে দেখতে পারি।"৮ 

এ থেকে জানা যায় যে, দাফনের পরে কিছু সময় কবরের পাশে অবস্থান 
করা ভাল; যেন মৃতব্যক্তি ফিরিশতাদের প্রশ্নের উত্তর দানে মনের জোর পাঁন। অন্য 
হাদীসে উসমান ইবন আফ্ফান (রা) বলেন, রাসূলুল্লাহ 3 যখন মৃতব্যক্তিকে 
কবরস্থ করা শেষ করতেন তখন তিনি কবরের উপর দীড়াতেন এবং বলতেন: 
“তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও এবং তার ঈমানী দৃঢ়তা স্থিরতার 
জন্য দুআ কর।” হাদীসটি সহীহ ।** 

এ হাদীসের নির্দেশনা অনুসারে মুমিন যে কোনো ভাষায় ও বাক্যে কবরস্থ 
ব্যক্তির মাগফিরাত ও ফিরিশতাদের প্রশ্নের উত্তর প্রদানে তার স্থিরতার জন্য দুআ 
দিন... ইত্যাদি। যেহেতু এখানে কোনো বাক্য রাসূলুল্লাহ £&& নিজ মুখে শিখিয়ে 
দেন নি সেহেতু এখানে কোনো বাক্য নির্ধারণ করার সুযোগ নেই। 
ইত্যাদি বিষয় স্মরণ করানোর বিষয়ে একটি হাদীস বর্ণিত। এ হাদীসটি অত্যন্ত 
দুর্বল সনদে বর্ণিত। ইমাম নববী, ইবনুল কাইয়িম, ইমাম ইরাকী, হাইসামী, ইবন 
হাজার আসকালানী, সাখাবী ও অন্যান্য মুহাদ্দিস সকলেই হাদীসটিকে দুর্বল বা 
অত্যন্ত দুর্বল বলে উল্লেখ করেছেন ।”” মুমিনের উচিত এরূপ দুর্বল হাদীসের উপর 
ভিত্তি করে কোনো কর্ম সমাজে প্রচলন না করা, বরং উপরের সহীহ হাদীস 
নির্দেশিত দুআর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত । 
যুধি নল ই যা ১ শই, 

আলবানী, আহকামুল জানাইয, পৃষ্ঠা ১৫৫ ৷ | 
** ইরাকী, তাখরীজু আহাদীসিল ইহইয়া ৯/৪০৮; হাইসামী, মাজমাউয যাওয়ায়িদ ৩/১৬৩; সাখাবী, আল- 
মাকাসিদুল হাসানা, পৃষ্টা ২৬৫ । 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুক ৬০৭ 
যিকর নং ২৪৪: কবর যিয়ারতের দুআ-১ 
SE 01 ৩ ০০409 ০৮০ ৩ 559 ff SSG ৯০ 
AGE ST এ HW ICH ০১৯৭ ০ ঞ। 
উচ্চারণ: “আস-সালামু ‘আলাইকুম আহ্লাদ দিয়া-রি মিনাল মুমিনীন 
ওয়াল মুসলিমীন, ইন্না ইনশা- আল্লাহু বিকৃম লা-হিকুন, আস্আলুল্লাহা লানা- 
ওয়া লাকুমুল 'আ-ফিয়্যাহ।” 
অর্থ: তোমাদের উপর সালাম, হে মুমিন ও মুসলিম গৃহের বাসিন্দাগণ। 
আল্লাহর ইচ্ছায় আমরা তোমাদের সাথে মিলিত হব। আমরা আল্লাহর কাছে 
আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি। 
বুরাইদা ইবনুল হুসাইব আসলামী (রা) বলেন, যা 
I el 94৫ 90420 9110৮ Beale He 40 ০১০০ ৩৬ 
রাসূলুল্লাহ $% তাদেরকে (সাহাবীগণকে) শিক্ষা দিতেন, তাদের কেউ 
কবরস্থানে গেল এ কথাগুলো বলবে ।*১ 
যিকর নং ২৪৫: কবর যিয়ারতের দুআ-২ 
প:55155:58195 2১818 নি: SAAD GF রি A 32116 
di ৮52 ০০৭০০ সেটি ০5৩৩ A এত সৈ 
UN LS &। 25 2 43 ০৮৮80 ৩০585 
উচ্চারণ: ৪০০ ৯৬৯৩8 
ইন ইনশা- আল্লাহু বিকুম লা-হিকুন। 
অর্থ: মুমিন ও মুসলিম গৃহের বাসিন্দাগণের উপর সালাম । আমাদের 
মধ্যে যারা আগে গিয়েছেন এবং যারা পরে যাবেন সকলকেই আল্লাহ রহমত 
করুন। আল্লাহর ইচ্ছায় আমরা তোমাদের সাথে মিলিত হব। 
আয়েশা (রা) বলেন, এক রাতে রাসূলুল্লাহ 3% বিছানা থেকে সন্তর্পণে 
উঠে বেরিয়ে যান। আমিও চুপে চুপে তার অনুসরণ করি । তিনি বাকী গোরস্থানে 
গিয়ে দীর্ঘ সময় দাড়িয়ে থাকলেন। এরপর তিন বার হস্তদ্বয় উত্তোলন করলেন। 
এরপর তিনি বাড়ির দিকে ফিরলেন। আমি দ্রুত আগে ফিরে এলাম । আমার 


*১ মুসলিম (১১-কিতাবুল জানাইয, ৩৫-মা ইকালু ইনদা দুখুলিল কুবূর) ২/৬৭১ (ভারতীয় ১/৩১৪)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিক্র ওষীফা ৬০৮ 


(আ) আমাকে বলেন, আপনার রব আপনাকে নির্দেশ দিয়েছেন, বাকী গোরস্থানের 
বাসিন্দাদের কাছে গিয়ে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে । আয়েশা (রা) বলেন, 
আমি তখন বললাম, হে আল্লাহর রাসূল, আমি (যদি কবর যিয়ারত করি তবে) 
তাদের জন্য কি বলব? তিনি তখন উপরের বাক্যগুলো বলতে শিখিয়ে দেন ।”২ 
যিকর নং ২৪৬: কবর যিয়ারতের দু'আ-৩ 
০১৯৭ ৩ dl 505 01019 ০০24৮ & 95 SSE LAL) 
উচ্চারণ: “আস-সালামু “আলাইকুম দারা কাওমিন মুমিনীন, ওয়া ইন্না- 
ইনশা- আল্লাহু বিকুম লা-হিকৃন 
bn লা হিরা [আল্লাহর হায় 
07৮41 EEE TEE I 
কথাগুলো বলেন।”৩ 
na 7755 
Lf PS এআ 2 Al 0৮ UG সিএ 
bl ০৯৭ 
লানা- ওয়া লাকুম্‌, আন্তুম সালাফুনা- ওয়া না'হ্নু বিল আসার। 
অর্থ: তোমাদের উপর সালাম, হে কবরবাসিগণ, আল্লাহ আমাদের এবং 
তোমাদের ক্ষমা করুন। তোমরা আমাদের পূর্বসূরী আর আমরা তোমাদের পিছনে । 
আব্দুল্লাহ ইবন আব্বাস রো) বলেন, রাসূলুল্লাহ %& মদীনার কিছু কবরের 
পার্শ্ব দিয়ে গমন করেন। তখন তিনি কবরগুলোর দিকে মুখ ফিরিয়ে উপরের 
কথাগুলো বলেন।” ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান গরীব বলেছেন।”ঃ 
যিকর নং ২৪৮: কবর যিয়ারতের দুআ-৫ 
BE ০১১25 ০ টি ছি CB 95 তি 945 
১৪50 wif JPY abl ral 5 ১৯৮৩ ০৪৫ dels LU Oe 
ক তত 55881 


»* মুসলিম (২-কিতাবুত তাহারাহ, ১২-ইসতিহবাৰ ইতালাতিল গুর্রাতি) ১/২১৮ (ভারতীয় ১/২০৩)। 
৮৪ তিরমিযী (৮ কিতাবুল জানাইয, ৫৯-বাব..ইযা দাখালাল মাকাবির) ৩/৩৬৯ (ভারতীয় ১/৩১৩)। 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুক ৬০৯ 


উচ্চারণ: “আস-সালামু “আলাইকুম দারা কাওমিন মুমিনীন, ওয়া আতা- 
কুম মা- তুও'আদুন “গাদান মুআজ্জালুন, ওয়া ইন্না- ইনশা- আল্লাহু বিকুম লা- 
হ্হিকুন। আল্লা-হুম্মা'গফির লিআহ্লি বাকীয়িল গারক্কাদ। 

অর্থ: তোমাদের উপর সালাম, হে মুমিন গৃহবাসিগণ । তোমাদেরকে যা 
প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা তোমাদের কছে এসেছে, আগামী দিনের জন্য 
তোমাদের অপেক্ষায় রাখা হয়েছে। আর আল্লাহর ইচ্ছায় আমরা তোমাদের সাথে 
মিলিত হব। হে আল্লাহ আপনি বাকীর গোরস্থানের বাসিন্দাদেরকে ক্ষমা করুন। 

আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ & যখন আমার গৃহে অবস্থান করতেন 
তখন শেষ রাতে বাকী গোরস্থানে গিয়ে এ কথাগুলো বলতেন ।৮€ 

মুমিন যখন অন্য কোনো গোরস্থান যিয়ারত করবেন তখন সে 
গোরস্থানের নাম উল্লেখ করে ক্ষমা চাইবেন অথবা বলবেন: আল্লা-হম্মাগৃফির 
লিআহলি হাযিহিল মাক্কবারাহ: আল্লাহ এ গোরস্থানের বাসিন্দাদের ক্ষমা করুন। 

৬. ১১. ৩. বিয়ারতে সূরা-দুআ পাঠ ও “বখশে দেওয়া’ 

উপরের হাদীসগুলো থেকে আমরা দেখছি যে, কবর যিয়ারতের সময় 
এরূপ সংক্ষিপ্ত সালাম ও দুআ পাঠ করাই সুন্নাত । কবর যিয়ারতের সময় কুরআন 
তিলাওয়াত, বা কুরআনের কিছু সুরা পাঠ করে “বখশে দেওয়া” বা সাওয়াব 
পাঠানোর কোনো ঘটনা কোনো সহীহ বা হাসান হাদীসে বর্ণিত হয় নি। অপ্রচলিত 
দু-একটি গ্রন্থে কিছু জাল বা অত্যন্ত দুর্বল হাদীস এ বিষয়ে সংকলিত । ইসলামের 
প্রথম বরকতয় তিন প্রজন্ম ও প্রথম 8৪/৫ শতাব্দীর পরে কিছু আলিম এ জাতীয় 
কিছু জাল বা অতি দুর্বল হাদীস একত্রে সংকলন করেন এবং ক্রমান্বয়ে এগুলোই 
মুসলিম উম্মাহর রীতিতে পরিণত হয় । 

বর্তমানে কবর যিয়ারতের যে রূপ আমরা দেখি প্রসিদ্ধ হাদীসগ্রন্থগুলিতে 
সংকলিত সহীহ বা হাসান হাদীসে বর্ণিত রাসূলুল্লাহ £& ও সাহাবীগণের কবর 
যিয়ারতের সাথে এ যিয়ারতের কোনো মিল নেই। যদি আমাদের যিয়ারতগুলো 
পূর্ণাঙ্গ ও সঠিক যিয়ারত বলে গণ্য হয় তাহলে রাসূলুল্লাহ £ ও সাহীগণের 
যিয়ারত অপূর্ণ ও বেঠিক বলে গণ্য হবে । আর যদি তাদের যিয়ারতকেই সঠিক ও 
পূর্ণাঙ্গ বলে গণ্য করা হয় তাহলে আমাদের যিয়ারত সংযোজন বলে গণ্য হবে। 
আর যদি তার যিয়ারত সাওয়াব, বরকত ও মাইয়েতের ক্ষমার জন্য যথেষ্ট বলে 
আমরা বিশ্বাস করি তবে সংযোজনের প্রয়োজন কী? 


*« মুসলিম (১১-কিতাবুল জানাইয, ৩৫-মা ইকালু ইনদা দুখুলিল কুবূর) ২/৬৬৯ (ভারতীয় ১/৩১৩)। 
৩৯-_ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($)-এর যিকর ওষীফা ৬১০ 


৬. ১১. ৪. কবর যিয়ারতের দু'আয় হস্তঘ্বয় উত্তোলন 

উপরের হাদীসগুলো থেকে আমরা দেখলাম যে, মহান আল্লাহর বিশেষ 
নির্দেশে রাসূলুল্লাহ $ একদিন বাকী গোরস্থানে গিয়ে দীর্ঘ সময় দীড়িয়ে থেকেছেন 
এবং তিনবার হস্তদ্বয় উত্তোলন করেছেন। বাহ্যত তিনি হস্তদ্ব় উত্তোলন করে 
তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছিলেন। এ ঘটনাটি ছাড়া সর্বদা তিনি হস্তদ্বয় না 
তুলেই কথোপকথনের ভঙ্গিতে উপরের ছোট ছোট বাক্য দিয়ে যিয়ারত ও দুআ 
শেষ করেছেন এবং এরূপ করতে শিক্ষা দিয়েছেন। 


৬. ১১. ৫. কবর যিয়ারতের দুআয় কিবলামুখি হওয়া 

উপরের হাদীসটির উপর নির্ভর করে আবেগ বা আগ্রহ থাকলে মুমিন হস্ত 
বয় উঠিয়ে মৃতব্যভি, বা ব্যক্তিবর্গের জন্য দুআ করতে গারেন। তবে দুআর সময় 
অবশ্যই কিবলামুখি হওয়া উচিত। বিশেষত কবর সামনে রেখে দুআ করা থেকে 
বিরত থাক উচিত। কারণ রাসূলুল্লাহ £& কবরের দিকে মুখ করে সালাত আদায় 
করতে নিষেধ করেছেন। তিনি বলেন: | 

GE LS YG 28 11843 

“তোমরা কবরের দিকে ফিরে সালাত আদায় করবে না এবং কবরের 
উপর বসবে না।””৬ 

কবরের উপর বসা বা কবর পদদলিত করার মাধ্যমে কবরকে অপমান 
করা হয়। আর কবরের দিকে সালাত আদায় করে কবরের অতিভক্তি করা হয়। 
রাসূলুল্লাহ 3% কবরের অবমাননা ও অতিভক্তি নিষিদ্ধ করলেন। এজন্য কবরকে 
ভক্তির উদ্দেশ্য না থকালেও কবর সামনে রেখে সালাত আদায় নিষিদ্ধ । আর যদি 
কবর বা কবরস্থ ব্যক্তিকে সম্মান করার উদ্দেশ্যে কবর সামনে রেখে সালাত আদায় 
করা হয় তবে তা শিরক । এ প্রসঙ্গে আল্লামা আলী কারী হানাফী (রাহ) বলেন: 


Un ৩০ এখ SUN hdl ০ এ UU Mi ভা 19 NY) 
4 5০ ৮৮৬ AS) এত 34) i> mahal is ON 53 ০১১৯ 
0০2 ২৯55 ON 0 ৬5১ ১১০৩ 
“কবরকে কিবলার দিকে রেখে সালাত আদায় করবে না; কারণ এতে 
কবরের প্রতি সর্বোচ্চ ভক্তি প্রকাশ পায়। এভক্তি শুধু মা'বুদের জন্য প্রাপ্য যদি 


*৬ মুসলিম (১১-কিতাবুল জানাইয, ৩৩-নাহউ আনিল জুলুসি আলাল কাবর) ২/৬৬৮ (ভা ১/৩১২)। 


www.pathagar.com 


ষষ্ঠ অধ্যায় : রোগব্যাধি ও ঝাড়ফুক ৬১১ 


কেউ প্রকৃতপক্ষেই কবর বা কবরস্থ ব্যক্তির তাষীম বা ভক্তির জন্য এভাবে 
এরূপ ভক্তির উদ্দেশ্য না থাকলে কাফিরদের অনুকরণ-মূলক কর্ম হওয়ার কারণে 
তা মাকরূহ হবে, এবং বাহ্যত মাকরূহ তাহরীম হবে।””* 

আমরা দেখেছি যে, রাসূলুল্লাহ $ বলেছেন, “দুআই ইবাদত” ৷ কাজেই 
দুআর মধ্যে আল্লাহ ছাড়া কাউকে কিবলা বানানোও একইভাবে নিষিদ্ধ । আমরা 
দেখেছি যে, রাসূলুল্লাহ 3% কিবলামুখি হয়ে দুআ করতে পছন্দ করতেন এবং 
উৎসাহ দিয়েছেন। কিবলামুখি হয়ে দুআ করায় অতিরিক্ত সাওয়াব ও 
কবুলিয়্যাতের নিশ্চয়তা থাকে। যে কোনো দিকে মুখ করে দুআ করা বৈধ হলেও 
দুআর মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে কিবলা বানানো যায় না। মহান মা'বৃদ 
ছাড়া অন্য কাউকে তাষীম বা ভক্তির জন্য দুআর মধ্যে কিবলা বানানো, ইচ্ছাপূর্বক 
তার দিকে ফিরে দুআ করা শিরক এবং এরূপ কোনো উদ্দেশ্য ছাড়াই কবরকে 
সামনে রেখে দুআ করা হারাম বা মাকরূহ তাহরীম বলে গণ্য হওয়া উচিত। 


কিন্ত কোনো কোনো ফকীহ কবরের দিকে মুখ করে দুআ করা জায়েয 
বলেছেন। তারা বলেন, যেহেতু যে কোনো দিকে ফিরে দুআ করা জায়েয সেহেতু 
কিবলাকে পিছনে বা ডানে-বামে রেখে কবরের দিকে মুখ করে দুআ করাও 
জায়েয । তাদের এ যুক্তির মধ্যে কয়েকটি দুর্বলতা বিদ্যমান: 

প্রথম, কিবলামুখি হওয়ার উদ্দেশ্য মহান আল্লাহর নির্দেশ ও রাসূলুল্লাহ 
£&-এর সুন্নাত পালন । শুধু দুআই নয়, মুসাফিরের জন্য নফল সালাত এবং ওযর 
বা অসুবিধার কারণে ফরয সালাতও যে কোনো দিকে মুখ করে আদায় করা যায়। 
আল্লাহ বলেছেন: “পূর্ব ও পশ্চিম আল্লাহরই; এবং যেদিকেই তোমরা মুখ ফিরাও 
না কেন, সেদিকই আল্লাহর দিক ।””৮ তবে সকল ক্ষেত্রেই উদ্দেশ্য আল্লাহর দিকে 
মুখ করা এবং তাকে সম্মান করা। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে ইচ্ছাকৃতভাবে 
‘কিবলা’ বানানো যায় না। এজন্য কিবলা ছাড়া অন্য দিকে মুখ করে সালাত বা 
দুআ করা আর অন্য কাউকে সালাত বা দুআর কিবলা বানানো এক বিষয় নয়। 
কোনো ব্যক্তি যদি পূর্ব, পশ্চিম কোনো এক দিকে মুখ করে বসে থাকা অবস্থায় 
দুআর ইচ্ছা হলে সেদিকে মুখ করেই দুআ করেন তাহলে “কিবলামুখি* হওয়ার 
মুসতাহাৰ সুন্নাত নষ্ট হলেও কোনো গোনাহ হবে না। কিন্তু যে ব্যক্তি দুআর জন্য 


** মোল্লা আলী কারী, মি্নকাতুল মাফাতীহ শারহু মিশকাতুল মাসাবীহ ৫/88১ । 
** সূরা (২) বাকারা: আয়াত ১১৫। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%)-এর যিক্র ওযীফা ৬১২ 


ঘুরে একটি বিশেষ বস্তু বা ব্যক্তির দিকে মুখ করেন তিনি মূলত দুআ বা সালাতের 

জন্য উক্ত ব্যক্তি বা বস্তুকে কিবলা বানালেন। এটি বাহ্যত শিরক। 
দ্বিতীয়: যিয়ারত একটি ইবাদত। এ ইবাদত পালনেও আমাদেরকে 
রাসূলুল্লাহ & ও সাহাবীগণের সুন্নাত দেখতে হবে। আমরা দেখেছি যে, তারা 
যিয়ারতের সময় শুধু সালাম দিতেন ও কবরস্থের সাথে কথোপকথনের ভঙ্গিতে 
সামান্য দুএকটি বাক্য বলতেন। সালাম ও কথোপকথনের সময় কবরের দিকে মুখ 
পরিত্যাগ করে কবরের দিকে মুখ করতেন বলে কোনো হাদীস বর্ণিত হয়নি। 
এজন্য আমাদের দুআর জন্য কিবলামুখি হওয়ার সাধারণ আদব রক্ষা করতে হবে। 
: কবরের দিকে মুখ করে আল্লাহর কাছে মৃতের জন্য দুআ করলে 

কবর র অনুকরণ করা হয়। এজন্য তা বর্জন করা উচিত। 


চতুর্থ: আমরা কেন দুআর মাসনূন আদব কিবলামুখি হওয়া পরিত্যাগ 
করে কবরের দিকে মুখ করব? কুরআন, হাদীস বা সাহাবীগণের জীবন থেকে কি 
আমরা একটি নমুনা পাচ্ছি? কোনো হাদীসে কি বলা হয়েছে যে, কবরের দিকে মুখ 
করে দুআ করলে কবুলিয়্যাতের আশা বাড়ে? 

পঞ্চম: কবর যিয়ারত-এর উদ্দেশ্য মৃতকে সালাম দেওয়া ও তার জন্য 
পাশে দুআ করা বা এ উদ্দেশ্যে কবর যিয়ারত করতে যাওয়া শিরক বা শিরকের 
ওসীলা। ইবাদত শিক্ষা করতে উত্তাদ বা উপকরণের প্রয়োজন, কিন্তু ইবাদতের 
ক্ষেত্রে আল্লাহ ও বান্দার মধ্যে কোনো মধ্যস্থৃতাকারী নেই। আল্লাহর ইবাদতে 
কাউকে মধ্যস্থ কল্পনা করাই সকল শিরকের মূল। এ শিরক থেকে বাচানোর জন্যই 
রাসূলুল্লাহ (8) কবরে মসজিদ বানাতে, কিবলা বানাতে এবং কবরকে ইবাদতের 
স্থান বানাতে কঠিনভাবে নিষেধ করেছেন। ইহুদী-খৃস্টানগণ কবরকে মসজিদ বা 
ইবাদতগাহ বানাতো বলে তাদেরকে অভিশাপ দিয়েছেন। কারণ কবরের কাছে 
আল্লাহর ইবাদত করলে বান্দার মনে হবে যে, কবরস্থ ব্যক্তির বরকত বা প্রভাবেই 
তার ইবাদত কবুল হচ্ছে। এতে মহান আল্লাহর প্রতি কু-ধারণা পোষণ করা হয়, 
যে তিনি তার বান্দার ইবাদত অন্য কারো মধ্যস্থতা ছাড়া কবুল করেন না। এগুলি 
সবই শিরক বা শিরকের রাজপথ ।”৯ 


»* বিস্তারিত জানতে দেখুন: কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, পৃষ্ঠা ৪৬৭-৪৮৪। 


www.pathagar.com 


সপ্তম অধ্যায় 


আজলিসে যিকর ও যিক্রের মাজলিস 
“মাজলিস' অর্থ বৈঠক, বসা বা বসার স্থান। এক ব্যক্তি একাকী কোথাও 
সামান্য সময়ের জন্য বসলেও তাকে আরবীতে “মাজলিস' বলা হবে। অনুরূপভাবে 
দুই বা ততোধিক মানুষ একত্রে কিছুক্ষণের জন্য বসলে তাকেও মাজলিস বলা 
হবে। ব্যবহারিকভাবে মাজলিস বলতে সাধারণত একাধিক ব্যক্তির একত্র বৈঠক, 

মিটিং সমাবেশ, পরিষদ (meeting, gathering, assembly, council) ইত্যাদি বুঝায় । 


৭. ১. মাজলিসে আল্লাহর যিক্র 

মাজলিসে আল্লাহর বিক্র দু প্রকারে হতে পারে (ক) নাজলিস বা 
বৈঠকটি জাগতিক কোনো বিষয় কেন্দ্রিক, তবে মাজলিসের মধ্যে মুমিন মাঝে 
মধ্যে আল্লাহর স্মরণ করবেন এবং (খ) মাজলিসটি মূলতই আল্লাহর যিক্র- 
কেন্দ্রিক। প্রথম প্রকারের মাজলিসে মুমিন দুভাবে আল্লাহর যিক্র করতে পারেন: 
(ক) একাকী নিজের মনে বা সশব্দে যিকর করা এবং (খ) অন্যদেরকে যিক্রের 
কথা স্মরণ করানো । মুমিনের উচিত কোনো অবস্থায় আল্লাহর যিকর থেকে মনকে 
'বিরত না রাখা । বিশেষত যখন কয়েকজন বন্ধুবান্ধব বা কিছু মানুষের সাথে বসে 
কথাবার্তা বলবেন তখন মাঝে মাঝে আল্লাহর যিক্র করা খুবই প্রয়োজনীয় । 

মানুষ সামাজিক জীব । কর্মস্থলে, চায়ের দোকানে, বাজারে, বাড়িতে বা 
অন্য কোথাও আমরা দু বা ততোধিক মানুষ একত্রিত হলে কখনোই চুপ থাকতে 
পারি না। টক অব দা কান্ট্রি’, টক অব দা ডে’ বা এ জাতীয় অপ্রয়োজনীয় 
সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, পারিবারিক বা ব্যক্তিগত বিভিন্ন কথাবার্তায় 
আমারা মেতে উঠি। এ সকল কথাবার্তা অধিকাংশ ক্ষেত্রে আমাদের জন্য খুবই 
ক্ষতিকারক এবং আখিরাত ধ্বংসকারী হয়ে যায়; কারণ আমাদের কথাবার্তা ' 
অধিকাংশ সময় পরচর্চা, হিংসা, ঘৃণা বা বেদনা উদ্রেককারী হয়ে থাকে । যদি 
আমরা এসকল ক্ষতিকারক বিষয় পরিহার করে শুধু জাগতিক ‘নির্দোষ’ বিষয়; 
বিষয়ে আলাপ করি তাহলেও তা আমাদের জন্য নিম্নরূপ ক্ষতি বয়ে আনে: 

প্রথমত: এ ধরনের ‘নির্দোষ’ কথাবার্তা সর্বদাই “দোষযুক্ত' পরচর্চা বা 
বিদ্বেষ উদ্রেককারী আলোচনায় পর্যবসিত হয়। অনুপস্থিত বিভিন্ন ব্যক্তির কথা 
আলোচনায় চলে আসে এবং কোনো না কোনোভাবে আমরা গীবতে লিপ্ত হই। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%)-এর যিক্র ওযীফা ৬১৪ 


দ্বিতীয়ত: এ সকল “নিদোর্ষ আলোচনার মধ্যে যদি আমরা আল্লাহর 
যিক্র-মূলক কোনো বাক্য না বলি তবে কিয়ামতের দিন আমাদের. আফসোস 
করতে হবে । আমরা দেখেছি যে, যদি একাধিক মুসলিম কোথাও একত্রে কিছু 
সময়ের জন্যও বসেন এবং কিছু কথাবার্তা বলে উঠে যান, কিন্তু তাদের কথার 
মধ্যে আল্লাহর যিক্র ও রাসূলুল্লাহ (৯) এর উপর সালাত (দরুদ) জ্ঞাপক 
কোনো কথা না থাকে, তবে কিয়ামতের দিন এ বৈঠকটি তাদের জন্য 
আফসোস ও ক্ষতির কারণ হবে । অন্য হাদীসে আমরা দেখেছি যে, কোনো 
ব্যক্তি যদি একাকী বা সমাবেশে কোথাও কিছু সময়ের জন্য দাড়ায়, বসে, হাটে 
বা শয়ন করে, কিন্তু বসা, দাড়ানো, হাটা বা শোয়া অবস্থায় সে আল্লাহর যিক্র 
না করে, তবে তা তার জন্য আফসোস ও ক্ষতির বিষয়ে পরিণত হবে। 

অন্য হাদীসে আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (%%) বলেছেন: 


Jo ১5193 Yd BOIS 3১০ ILA By 


৪৮ (% ০৫০ ০৩০ ২৬৯ 
“যদি কিছু মানুষ এমন কোনো বৈঠক শেষ করে উঠে, যে বৈঠকে 
তারা আল্লাহর যিক্র করেনি, তবে তারা যেন একটি গাধার মৃতদেহ (ভক্ষণ 
করে বা ঘাটাঘাটি করে) রেখে উঠে গেল। আর এ বৈঠক তাদের জন্য 
আফসোসে পরিণত হবে ।” হাদীসটি সহীহ ৷” 
আব্দুল্লাহ ইবনু মুগাফফাল (রা) বলেন, রাসূলুল্লাহ (৪) বলেছেন: 
8 Yi dn SY ত 1১82 ১৮০ ডি yt 
DUD (০৫6 ৮৮০৮ ০৭৯ ৩০১ 
“কিছু মানুষ যদি একটি বৈঠকে বসে এবং এরপর বৈঠক ভেঙ্গে চলে 
“যায়, কিন্তু উক্ত সময়ের মধ্যে তারা আল্লাহর যিক্র না করে তাহলে কিয়ামতের 
দিন এ বৈঠক তাদের জন্য আফসোসের বিষয় হবে ।” হাদীসটি সহীহ ।২ 
তৃতীয়ত, এ প্রকারের নির্দোষ গল্পগুজব বা আলোচনার “মাজলিস' 
আমাদের অন্তরগুলোকে শক্ত করে দেয়। দীর্ঘসময় এরূপ আলোচনা আমাদের 
মনকে কঠিন করে । আব্দুল্লাহ ইবনু উমর (রো) বলেন, রাসূলুল্লাহ £ বলেছেন : 
* আবূ দাউদ (৪২-কিতাবুল আদাব, ৩১-বাব কারাহিয়াতি আন ইয়াকৃমা..) ৪/২৬৫-২৬৬ (ভারতীয় 


২/৬৬৬); হাকিম, আল-মুসতাদরাক ১/৬৬৮, ৬৬৯। 
২ তাবারানী, আল-মু'জামুল আউসাত ৪/১১২, আত-তারগীব ২/৩৮৫, মাজমাউয যাওয়াইদ ১০/৮০। 


www.pathagar.com 


৬১৫ 


4 পাকি A টড বব এ তুর 2৫ এ টা 4০ 29৭ A পা 
25 401 75 ১ OSI EIS ০৮ এ| তু তিঠা 1) ১ 
০৪) তা এ ০৭১০৩ | ৩1) ০488 


“তোমরা আল্লাহর যিক্র ছাড়া বেশি কথা বলবে না; কারণ আল্লাহর 
যিক্র ছাড়া বেশি কথা হৃদয়কে কঠিন করে তোলে । আর আল্লাহর নিকট থেকে 
সবচেয়ে দূরবর্তী মানুষ কঠিন হৃদয়ের মানুষ ।” হাদীসটি হাসান ।* 

মুমিনের দায়িত্ব; যে কোনো বৈঠক, গল্পগুজব বা কথাবার্তার ফাকে ফাকে 
তার মহান প্রভুর যিকর করবেন। মাজলিসের অন্য কেউ যদি আল্লাহর যিক্র না 
করে বা গরম গরম আবেগী কথায় মেতে থাকে তাহলেও মুমিন নিজের মনে মাঝে 
মুমিনের এ প্রকার একাকী ধিক্রের ফধীলতে অনেক হাদীস বর্ণিত। এক হাদীসে 
আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ বলেত আল্লাহ বলেন: 

4০ ঞঠ 5 ১৬ 559 El 222 ৬ ৬০৩ 6 se Hs 


52555504585 
“আমার বান্দা আমার বিষয়ে যেরূপ ধারণা করে আমি তার সে 
ধারণার কাছেই। আমার বান্দা যখন আমাকে স্মরণ করে তখন আমি তার 
সাথে থাকি। যদি সে আমাকে তার নিজের মধ্যে স্মরণ করে, তবে আমিও 
তাকে আমার নিজের মধ্যে স্মরণ করি। আর যদি সে আমাকে কোনো 
সমাবেশে বা মানুষের মধ্যে স্মরণ করে, আমিও তাকে স্মরণ করি তার 
সমাবেশের চেয়ে উত্তম সমাবেশে- উত্তম ব্যক্তিবর্গের মধ্যে ।”* 
পারেন: (১) সমাবেশে বা অন্যান্য বিষয়ে আলোচনারত মানুষের মধ্যে বসে বান্দা 
নিজের মনে আল্লাহর যিক্রে রত থাকবেন (২) সমাবেশে অন্যদের সাথে তিনি 
আল্লাহর যিক্র করবেন । দ্বিতীয়টিই “আল্লাহর যিক্রের মাজলিস” । 


৭. ২. আল্লাহর যিক্রের মাজলিস হু 


দ্বিতীয় অধ্যায়ে আমরা আল্লাহর জন্য ভালবাসা, নি EE 
আলোচনা করেছি। আমরা দেখেছি যে, ঈমানী পরিবেশে নেককার মানুষদের সাথে 


দি SE -বাব মিনহু../হিফযিল লিসান) ৪/৫২৫ (ভারতীয় ২/৬৭) । 
রী €১০০-কিতাবুত তাওহীদ, ১৫-বাব.. ইউহায্যিরুকুমল্লাহু নাফসাহু) ৬/২৬৯৪ (ভা ২/১১০১); 
মুসলিম (৪৮-কিতাবুয যিকরি.., ১-বাবুল হাসসি আলা যিকল্লাহ..., ) ৪/২০৬১ (ভা ২/৩১৪)। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&৪)-এর যিকর ওযীফা ৬১৬ 


কিছু সময় দীনী আলোচনায় কাটানো গুরুত্বপূর্ণ ইবাদত ও আল্লাহর বেলায়াত 
অর্জনের জন্য অত্যন্ত সহায়ক। ঈমান উদ্দীপক এ সকল মাজলিসকেই যিকরের 
মাজলিস বলা হয়। আমরা এ অধ্যায়ে যিকরের মাজলিসের ফযীলত ও যিক্রের 
মাজলিসের মাসনূন পদ্ধতি আমরা জানতে চেষ্টা করব। যেন আমরা যথাসম্ভব 
সুন্নাত পদ্ধতিতে সুন্নাত যিকরের মাজলিস পালন করে সর্বোচ্চ পুরস্কার ও 
বেলায়াত লাভ করতে পারি। সাথে সাথে যিক্রের মাজলিসের নামে খেলাফে 
সুন্নাত কর্মে নিপতিত হওয়া থেকে আত্মরক্ষা করতে পারি। 


৭. ৩. যিক্রের মাজলিসের ফযীলত 


প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে আমরা যিকরের মাজলিসের ফযীলত বিষয়ক 
কয়েকটি হাদীস জেনেছি। এ বিষয়ক অন্য একটি হাদীসে রাসূলুল্লাহ %& বলেন: 
22৮) ০62৯5) ০১০৪০ ১ Ys এ) ০১৪ 4 BLY 

ie ০০৪ de AES ES ele LY 

“যখনই কোনো সম্প্রদায় (কিছু মানুষ) বসে মহিমান্বিত আল্লাহর 
স্মরণ (যিক্র) করে, তখনই ফিরিশতাগণ তাদেরকে বেষ্টন করে নেন, রহমত 
তাদেরকে আবৃত করে, তাদের উপর প্রশান্তি নাযিল হয় এবং আল্লাহ তাদের 
স্মরণ (যিক্র) করেন তার (আল্লাহর) কাছে যারা আছেন তাদের মধ্যে ।”৫ 
ৃ আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ ৪) বলেছেন: J 
SY [৮০ 9 ৫৬ ০১৪৪ ৭] ০৯০ 5 ০3৮9৮ চৈ ৮৪ 

০৩০৩ SHEL উস 3৪ 24109451০০০ 0৮ ৯৫০98 

“যখনই কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহর যিক্রে রত হয়, এদ্বারা 
তারা আল্লাহর অস্তষ্টি ছাড়া কিছুই চায় না, তখনই আসমান থেকে একজন 
আহবানকারী তাদেরকে ডেকে বলেন, তোমরা পরিপূর্ণ ক্ষমাপ্রাপ্ত-গোনাহমুক্ত 
হয়ে উঠে যাও, তোমাদের পাপগুলোকে পুণ্যে রূপান্তরিত করা হয়েছে ।”৬ 

আবু সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ 3% বলেন, আল্লাহ কিয়ামতের 
দিন বলবেন, আজ জমায়েতের দিনে সবাই জানবে কারা সম্মানের অধিকারী । 
সাহাবীগণ বলেন; হে আল্লাহর রাসুল, সম্মানের অধিকারী করা? তিনি বলেন, 


১ মুসলিম (৪৮- কিতাবুষ যিকরি, ১১-বাব ফাদলিল ইজতিমা...) ৪/২০৭৪ (ভারতীয় ২/৩৪৫)। 
১ ইবনু আবী শাইবা, আল-সুসান্নাফ ৭/২৪৪, মুসনাদ আহমদ ৩/১৪২, হাইসামী, মাজমাউয যাওয়াইদ 
১০/৭৬; মাকদিসী, আল-আহাদীসুল মুখতারাহ ৭/২৩৪-২৩৫। হাদীসটির সনদ হাসান। 


www.pathagar.com 


৬১৭ 
28 
“মসজিদের ভিতরের ধিক্রের মাজলিসগুলো |” হাদীসটি হাসান ৷" 
অন্য হাদীসে আব্দুল্লাহ ইবনু আমর (রা) বলেন, আমি বললাম, হে 
আল্লাহর রাসূল, যিক্রের মাজলিসের গনীমত (লাভ) কী ? তিনি বলেন : 
Ed 5830 ১৮১০০ ২ 
“যিক্রের মাজলিসসমূহের গনীমত জান্নাত ৷” হাদীসটি হাসান ৷" 
৭. 8. যিক্রের মাজলিসের যিক্র 
বিভিন্ন হাদীস থেকে রাসূলুল্লাহ & ও সাহাবীগণের যিকরের মাজলিসের 
৭. ৪. ১. কুরআন তিলাওয়াত, শিক্ষা ও আলোচনা 
কুরআন পাঠ, শিক্ষা ও অর্থালোচনা যিকরের মাজলিসের অন্যতম যিকর। 
উপরের হাদীসে আমরা দেখেছি যে, কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহর যিকর 
করলে আল্লাহর ফিরিশতাগণ তাদেরকে বেষ্টন করে নেন, রহমত তাদেরকে আবৃত 
করে, তাদের উপর প্রশান্তি নাযিল হয় এবং আল্লাহ তাদের স্মরণ করেন... ৷ 
কুরআনী যিক্রের আলোচনায় আমরা দেখছি, রাসূলুল্লাহ &%& এরূপ যিকর-এর 
বিষয় ব্যাখ্যা করে বলেছেন: “যখনই কিছু মানুষ আল্লাহর কোনো একটি ঘরে 
থাকে, তখনই তাদের উপর প্রশান্তি নাযিল হয়.....।” 
সাহাবীগণ আল্লাহর যিকর বলতে কুরআন তিলাওয়াত ও পারস্পরিক 
আলোচনা-ই বুঝতেন। তাবিয়ী আনতারা ইবন আব্দুর রাহমান বলেন, আমি 
আব্দুল্লাহ ইবন আব্বাস (রা)-কে বললাম: সর্বশ্রেষ্ঠ আমল কী? তিনি বলেন: 
টি ER ১৮১ -১৮% ৬৯৩ ARS 
২১০৭ হি মা ১9559 res LS BONS ও ৩9০৩৫ &ে। 


2৪ ১০৩ কত EMR GING LE ০০9৮ 


“আল্লাহর যিকরই সর্বশ্রেষ্ঠ! আল্লাহর যিকরই সর্বশ্রেষ্ঠ! আল্লাহর যিকরই 
সর্বশ্রেষ্ঠ!! যখনই কিছু মানুষ একটি ঘরে (আল্লাহর ঘরগুলোর একটি ঘরে) বসে 


৭ হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/৭৬। 
৮ মুসনাদ আহমদ ২/১৭৭, ১৯০, মুনযিরী, আত-তারগীব ২/৩৮১, হাইসামী মাজমাউয যাওয়াইদ ১০/৭৮। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিক্র ওযীফা ৬১৮ 


নিজেদের মধ্যে আল্লাহর কিতাব আলোচনা ও পারস্পরিক অধ্যয়ন করেন তখনই 
ফিরিশতাগণ তাদের পাখা দ্বারা তাদেরকে আবৃত করেন এবং তারা আল্লাহর 
মেহমান হিসেবে গণ্য হন। যতক্ষণ না তারা অন্য আলোচনায় রত হন ততক্ষণ 
তাদের এ মর্যাদা অব্যাহত থাকে ।”* 

৭. ৪. ২. ওয়ায ও ইল্ম 


কয়েকটি হাদীসে যিক্রের মাজলিসকে জান্নাতের বাগান বলে অভিহিত 

করা হয়েছে। এক হাদীসে আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ £ বলেছেন: 
৮20 Gl IE hl ০৮৫) UD UE ADL hl ১০৫৮ 7৫৮19 

“যখন তোমরা জান্নাতের বাগানে গমন করবে তখন ভক্ষণ-উপভোগ 
করবে। সাহাবীশণ অমু করেন : জান্নাতের ঝাগাণ কি ? তিনি বলেন : যিক্রের 
বৃত্তসমূহ (মাজলিসসমূহ)।” তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন ।১০ 

বিভিন্ন হাদীসে জান্নাতের বাগানে আল্লাহর যিক্র বলতে মসজিদে বা 
অন্যত্র বসে তাসবীহ, তাহলীল, তাহমীদ, তাকবীর ও ওয়াজ বা ইল্মী 
আলোচনা বুঝানো হয়েছে৷” 

ইবনু আব্বাস (রা) বলেন , রাসূলুল্লাহ &%) বলেছেন: 

এ ৮১৬০ IG এ ০৮৬০ ৩3191015403 LG ১০১০ A সু 

“তোমরা যখন জান্নাতের বাগানে গমন করবে, তখন বিচরণ ও ভক্ষণ 
করবে। সাহাবীগণ প্রশ্ন করেন: জান্নাতের বাগান কী? তিনি বলেন: ইলমের 
মাজলিসসমূহ।” হাদীসটির সনদে দুর্বলতা আছে” 

সাহাবীগণ এ ধরনের ঈমান বৃদ্ধিকারক ইল্ম ও ওয়াজের মাজলিস খুবই 
পছন্দ করতেন। আনাস (রা) বলেন: আব্দুল্লাহ ইবনু রাওয়াহা (রা) কোনো 
সাহাবীর সাথে সাক্ষাৎ হলে বলতেন: আসুন কিছুক্ষণের জন্য আমরা আমাদের 
প্রভুর উপর ঈমান আনি । একদিন তিনি এ কথা বলাতে একব্যক্তি রেগে যান। 
তিনি রাসূলুল্লাহ (&)-এর কাছে এসে বলেন: “হে আল্লাহর রাসূল, আপনি কি 
আব্দুল্লাহ ইবনু রাওয়াহার আচরণ দেখছেন না! তিনি আপনার ঈমান ফেলে রেখে 
কিছু সময়ের ঈমান তালাশ করছেন । তখন রাসূলুল্লাহ (8) বললেন : 
৬১০ জি দহ নং 2 | 
৯ মুল্লা আলী কারী, আল-মিরকাত ৫/৫৬-৫৭। 


১২ তাবারানী, আল-মু'জামুল কাবীর ১১/৯৫; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১/১২৬; মুনযিরী, আত- 
তারগীব ১/৮৮; আলবানী, যায়ীফুল জামি, পৃ. ১০০, নং ৭০০। 


www.pathagar.com 


৬১৯ 


২১৩] ৬ এ জা ০৬০ ৮৯ এ 2770 GUE 
“ইবনু রাওয়াহাকে আল্লাহ রহমত করুন! সে তো এসব মাজলিস পছন্দ 
করে যে মাজলিস নিয়ে ফিরিশতাগণ গৌরব করেন।” হাদীসটি হাসান ।১৩ 
এ সকল মাজলিসে ইবনু রাওয়াহা (রা) ঈমান বৃদ্ধিকারক ওয়ায করতেন 
বলে বর্ণিত হয়েছে। দুর্বল সনদে বর্ণিত হাদীসে ইবনু আব্বাস (রা) বলেন, ইবনু 
রাওয়াহা রো) তার সঙ্গীগণকে ওয়ায করছিলেন, এমতাবস্থায় রাসুলুল্লাহ (88) 
তাদের কাছে গমন করেন। তিনি বলেন, হত 
ধৈর্য ধরে থাকতে আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছেন ... 
ইল্ম, যাইও আলো ই হত 28 
মাজলিসের মূল বিষয । মু'আয ইবন জাবাল (রা) ইস্তিকালের পূর্বে বলেন যে, 
DSA ৯ ১৪০ AS দুখ] 2০১০9 ৮] ০৪ of শ ক ales এ call 
“হে আল্লাহ আপনি জানেন যে, আমি পার্থিব কোনো কারণে দুনিয়ার 
পিপাসার্ত থাকা, রাত জেগে তাহাজ্জুদের সালাত আর যিক্রের হালাকায় 
(মোজলিসে) আলিমদের সাথে হাটু গেড়ে বসে আলোচনা করা ।* 
প্রখ্যাত তাবেয়ী আতা ইবনু আবী মুসলিম খুরাসানী (৫০-১৩৫ হি) বলেন: 
পপ ৪9 ভর GF gD JHE ০4৬5 তা FI es 
4৯ ০৯টি ভে Gl ST to 
“যিক্রের মাজলিস হালাল হারাম আলোচনার মাজলিস। কিভাবে 
করবে, কিভাবে বিবাহ করবে, তালাক দিবে, কিভাবে হজ্ব পালন করবে এবং 
অনুরূপ সকল বিষয় আলোচনার মাজলিসই যিক্রের মাজলিস।”১৬ 
৭. ৪. ৩. আল্লাহর নিয়ামত আলোচনা ও হামদ-সানা 
সাহাবীগণের যিক্রের মাজলিসের একটি বিশেষ দিক ছিল আল্লাহর 
নিয়ামত আলোচনা ও কৃতজ্ঞতা প্রকাশ করা । মু'আবিয়া রো) বলেন : 


১ মুসনাদ আহমদ ১/২৩০, ২/১৩২, ৩/২৬৫; হাইসামী, ০ ১০/৭৬-৭৭। 
৯ হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/৭৬-৭৭। হাদীসটির সনদ যয়ীফ 
2% ne হিলইয়াতুল আউলিয়া ১/২৩৯ ৷ 
আবু নুআইম, হিলউয়াতুল আউলিয়া ৫/১৯৫, নাবাবী, আল-আযকার, পৃ. ৩০, যাহাবী, সিয়ারু 
আ'লামিন নুবালা ৬/১৪২ ৷ 


www.pathagar.com 


{ 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%)-এর যিক্র ওযীফা ৬২০ 
IE SLE LU JE এপ ip HS EF ঞ্ ৭ 0১০০ 5] 
UAT 0916 4220 ১০১০ 0 ৩ ELT MSN Cl 
১5০০০ ৬ এড এও এ] এ dir 16 এও YS 
AID শে AL ১৯9 ০ 4৪ Gb ১০ জার এবি) SLY 
“রাসূলুল্লাহ £% ঘর থেকে বেরিয়ে সাহাবীগণের একটি বৃত্তে 
(কয়েকজন সাহাবী বৃত্তাকারে বসে ছিলেন সেখানে) উপস্থিত হন। তিনি বলেন, 
তোমরা কিজন্য বসেছ? তাঁরা বললেন: আমারা বসে বসে আল্লাহর যিকর করছি 
এৱং তার হামদ বা প্রশংসা করছি, কারণ তিনি আমাদেরকে ইসলামের দিকে 
পথ প্রদর্শন করেছেন এবং ইসলামের মাধ্যমে আমাদের উপর তিনি করুণা 
করেছেন। তিনি বললেন: আল্লাহর নামে প্রশ্ন করছি, সত্যিই কি তোমরা 
শুধুমাত্র এ উদ্দেশ্যে বসেছ? তারা বললেন, আল্লাহর কসম, আমরা একমাত্র এ 
উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণে বসিনি। তিনি বলেন: আমি তোমাদের প্রতি 
সন্দেহবশত তোমাদেরকে শপথ করাইনি। বরং জিবরীল (আ) এসে আমাকে 
সংবাদ দিয়েছেন যে, আল্লাহ ফিরিশতাগণের কাছে তোমাদের জন্য গৌরব 
প্রকাশ করছেন। (এ সুসংবাদ প্রদানের জন্যই শপথ করিয়েছি)।”১৭ 
সুবহানাল্লাহ! কত বড় মর্যাদা । আল্লাহ তার বান্দাদেরকে নিয়ে গৌরব 
প্রকাশ করেন। কারণ তারা জাগতিক বিষয়াদি আলোচনার জন্য নয়, বরং 
আল্লাহর নিয়ামত আলোচনা, তার প্রশংসা করা ও তারই কাছে কৃতজ্ঞতা 
প্রকাশের জন্য সমবেত হয়েছে । জাগতিক ব্যস্ততা, প্রয়োজন, লোভ, মোহ বা 
অন্য কোনো কিছুই তীদেরকে প্রভুর স্মরণ ও তীর প্রশংসা ও গুণকীর্তন থেকে 
বিরত রাখতে পারেনি । এভাবে তারা ফিরিশতাগণের উর্ধ্বে উঠেছেন। 
এ হাদীস থেকে আমরা সাহাবীগণ কিভাবে যিক্রের মাজলিস করতেন 


তা বুঝতে পারি। তারা একত্রে বসে আল্লাহর নিয়ামতের কথা আলোচনা করতেন 
এবং আলোচনার সাথে সাথে তার হামদ, সানা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। 


৭. ৪. ৪. তাসবীহ-তাহীলল ও দুআ-ইসতিগফার 
অন্যান্য হাদীস থেকে আমরা মাজলিসের যিক্রের আরো বিস্তারিত 
বিবরণ জানতে পারি । আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (3%) বলেছেন : 


৯৭ মুসলিম (৪৮-কিতাবুষ যিকরি, ১১-বাব ফাদলিল ইজতিমা...) ৪/২০৭৫, নং ২৭০১ (ভা ২/৩৪৬) 


www.pathagar.com 


৬২১ 
ও 5৩ ০1৬০ ০১৪৩ ১৬০১ 2) ২৩১০ SE BG 4) ০! 


৬ নি এন নি Ung 05 ৪১ ও ০৬5 9৬১ 


JG Ly sl 1১7০০ নি রি 1১ i ul 23912 ৩19 
পে প 55152 
SE EEC HE HSU 


১৩ ৩০০ ক ২১4) 555৫4) ৩০৮ 5 2 ৩৫ 
৩৩ ₹) ৮315 জগ 81427 
4১৫ ৮4193 IES লিও 3825) 1১৬ ৮৮190 SG 
RE ৪০ 19 9 ৮ ৩৪ ১ 190 ০৩ 9 ছি চিত 

49 UE ৩ 820 Hl EOE ও 358 ১৩ ৬১০৪৪ 


fc তে 


0৩৮৫০ ০ Ll les 2 ৩১৬ শি ০ SR EE ES Sf EE 


PEE HE এটি ও টে ০ ১:০০ 29 ৯2 

“আল্লাহর কিছু অতিরিক্ত পরিভ্রমণকারী ফিরিশতা আছেন (যারা বিশ্বে 

ঘুরে) যিক্রের মাজলিসগুলোর খোজ করেন। যদি কোনো যিক্রের মাজলিস 
পেয়ে যান, তারা সেখানে তাদের সাথে বসে পড়েন এবং তাদের একে 
অপরকে পাখা দিয়ে ঘিরে ধরেন। এভাবে তারা প্রথম আসমান পর্যন্ত পূর্ণ 
করেন। যখন মাজলিসের মানুষেরা বিচ্ছিন হয়ে যান (মাজলিস শেষে চলে 
যান) তখন তারা উধ্র্বে উঠেন। মহান আল্লাহ ধিনি সবই জানেন, তিনি 
তাদেরকে জিজ্ঞাসা করেন: তোমরা কোথা থেকে আসছ? তারা বলেন: আমরা 
দুনিয়ায় আপনার কিছু বান্দার নিকট থেকে এসেছি যারা আপনার “তাসবীহ' 
(সুর্বহানাল্লাহ) বলেছে, ‘তাকবীর’ (আল্লাহু আকবার) বলেছে, “তাহলীল' (লা- 
ইলাহা ইল্লাল্লাহ) বলেছে, “তাহমীদ” (আল '“হামদু লিল্লাহ) বলেছে এবং 
আপনার কাছে প্রার্থনা করেছে। মহান আল্লাহ জিজ্ঞাসা করেন: তারা কী প্রার্থনা 
করেছে? তারা বলেন: তারা আপনার জান্নাত (বেহেশত) প্রার্থনা করেছে। 
আল্লাহ সুবহানাহু ওয়া তা'লা বলেন: তারা কি জান্নাত দেখেছে? তারা বলেন: 
হে প্রভু, না, তারা জান্নাত দেখেনি । তিনি বলেন: যদি তারা জান্নাত দেখত 
তাহলে কী হতো! ফেরেশতারা বলেন: তারা আপনার কাছে আশ্রয় প্রার্থনা 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($%)-এর যিকর ওযীফা ৬২২ 


করছে। তিনি বলেন: তারা আমার কাছে কী থেকে আশ্রয় চেয়েছে? 
তারা বলেন: হে প্রভু, তারা আপনার জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় 
চেয়েছে। তিনি বলেন: তারা কি আমার জাহান্নাম দেখেছে? তারা উত্তরে 
বলবেন: না, হে প্রভু । তিনি বলেন: যদি তারা আমার জাহান্নাম দেখত তাহলে 
কী অবস্থা হতো! তারা বলেন: এছাড়া তারা আপনার কাছে ক্ষমা প্রার্থনা 
করছে। তিনি বলেন: আমি তাদের ক্ষমা করলাম, তাদের প্রার্থনা কবুল 
করলাম, তারা যা থেকে আশ্রয় চায় তা থেকে তাদেরকে আশ্রয় প্রদান 
করলাম । ফিরিশতাগণ বলেন: হে প্রভু, তাদের মধ্যে একজন পাপাচারী বান্দা 
আছে যে, মাজলিস অতিক্রম করে যাচ্ছিল তাই একটু বসেছে। আল্লাহ 
তাআলা বলেন : আমি তাকেও ক্ষমা করলাম, তারা এমন মানুষ (জনগোষ্ঠী) 
যাদের সাখে কেউ বসলে সে আপ অপমানিত-দুর্ভগা হবে না।”১৮ 


৭, ৪. ৫. তিলাওয়াত, দরুদ, দু'আ ও নিয়ামত আলোচনা 


উপরের হাদীসে যিক্রের মাজলিসের সাতটি কর্মের উল্লেখ করা হয়েছে: 
(১). তাসবীহ, (২). তাকবীর, (৩). তাহলীল, (8). তাহমীদ, (৫). দু'আ বা 
জান্নাত প্রার্থনা, (৬). জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা, এবং (৭). ইসতিগফার। 
কোনো কোনো অপ্রসিদ্ধ বর্ণনায় ৮ম কাজ হিসাবে সালাত (দরুদ) পাঠের কথা 
বাহিত রা রাতে রাসূলুল্লাহ (%) বলেন : 
:০০০০ ৫ JG Rl ses লি 3) IL ও ৬ রা 4 ্ 


50০ ই পট এ চি মাঃ দিতি এ (55) ০১1১8 19 


SU SiN 4১৮ AD MEAS ১ OFA ৩৮ 

“আল্লাহর কিছু পরিভ্রমণকারী ফিরিশতা আছেন যারা যিক্রের 
মাজলিস দেখলে একে অপরকে বলেন: বসে পড়। যখন মাজলিসের মানুষেরা 
দু'আ করে তখন তারা তাদের দু“আর সাথে ‘আমীন’ বলেন। আর যখন তারা 
রাসূলুল্লাহর ৪) উপর সালাত বলে তখন তারাও তাদের সাথে সালাত পাঠ 
করেন। শেষে যখন মজলিস ভেঙ্গে সবাই চলে যায় তখন তারা একে অপরকে 
বলেন: এ মানুষগুলোর জন্য কত বড় সুসংবাদ! কত বড় সৌভাগ্য !! তারা 
ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে যাচ্ছে।” হাদীসটির সনদে কিছু দুর্বলতা আছে।১* 


৯ মুসলিম (8৮ বহনে ৮-বাব ফাদলি মাজালিসিয যিকর) ৪/২০৬৯-২০৭০ (ভা ২/৩৪৪)। 
ইবনুল কাইয়েম, জালাউল আউহাম, পৃ. ২২, ২২৩ । 


www.pathagar.com 


৬২৩ 


অন্য একটি হাদীসে সালাত (দরুদ) পাঠ ছাড়া আরো ৩ টি আমলের 
কথা বলা হয়েছে: (১). কুরআন তিলাওয়াত, (২). আল্লাহর নিয়ামতের মহত্ব 
বর্ণনা ও (৩). দুনিয়া-আখিরাতের কল্যাণ প্রার্থনা করা ; - যে বিষয়ে অন্যান্য 
হাদীস আমরা আলোচনা করেছি। আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ £% বলেছেন: 
১৩ গর ওঁ ও. FM Gh 9৮ SY ৩৮ 8): & ৩) 
০0 এ 4০০ 4৩৫ এড 0954) এ 58) খা ০৮৮4 এসএ 
৩] 4০ 6:০9 ৪০০ ৮১৮০৩ এ 9৩ ০৯ ৭3১০ ১৮7 
1৮০৯০ REE আঁ BIG 0৯৫ GES টিন এ এ 9930 
বলেন: হে প্রভু, আমরা আপনার এমন কিছু বান্দার কাছে থেকে এসেছি যারা 
আপনার নিয়ামতসমূহের মহত্ব বর্ণনা করেছে, আপনার গ্রন্থ কুরআন করীম 
তিলাওয়াত করেছে, আপনার নবী মুহাম্মাদ (%%)-এর উপর সালাত পাঠ করেছে 
এবং তাদের দুনিয়া ও আখিরাতের জন্য আপনার কাছে প্রার্থনা করেছে। আল্লাহ 
বলেন : তাদেরকে আমার রহমত দিয়ে আবৃত করে দাও। তারা বলবেন : ইয়া 
রাব, তাদের মধ্যে একজন পাপী মানুষ আছে, যে হঠাৎ করে তাদের মাঝে এসে 
বসেছে। আল্লাহ বলবেন : তাদেরকে আমার রহমত দিয়ে ঢেকে দাও, কারণ তারা 
এমন সাথী, তাদের সাথে যে বসবে সে আর দুর্ভাগা থাকবে না (সেও রহমত 
পাবে, যদিও সে অনিচ্ছাকৃতভাবে তাদের সাথে বসেছে)।”২০ 
৭. ৫. যিক্রের মাজলিসের যিক্র-পদ্ধতি 

উপরের হাদীসগুলোর আলোকে আমরা মাজলিসের যিকর তিনভাগে ভাগ 
করতে পারি: (১) কুরআন তিলাওয়াত, শিক্ষা ও অধ্যয়ন বিষয়ক যিকর, (২) 
ওয়ায-নসিহত ও ইলম চর্চার যিকর এবং (৩) তাসবীহ-তাহলীল, দরুদ-সালাম, 
দুআ-ইসতিগফার জাতীয় যিকর । হাদীস শরীফে এ সকল যিকর পালনে রাসুলুল্লাহ 
£ ও সাহাবীগণের সুন্নাত সম্পর্কে নিম্নরূপ তথ্যাবলি জানা যায়: 


২» সুনযিরী, আত-তারগীব ২/৩২২, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/৭৭; আলবানী, যায়ীফুত তারগীব 
১/২৩০। হাইসামী হাদীসকে হাসান বলেছেন, কিন্তু আলবানী হাদীসটিকে দুর্বল বলে গণ্য করেছেন। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%)-এর যিকর ওযীফা ৬২৪ 


৭. ৫. ১. কুরআনী ধিক্রের মাজলিস পদ্ধতি 

কুরআন কেন্দ্রিক যিকরের মাজলিস নিম্নরূপ হতে পারে: 

(ক) কুরআন শিক্ষার মাজলিস। আমরা দেখেছি, হাদীসের আলোকে 
কুরআন শিক্ষার মাজলিসকে সর্বশ্রেষ্ঠ মাজলিস হিসেবে গণ্য করা হতো। সুপ্রসিদ্ধ 
তাবিয়ী ইমাম আব্দুল্লাহ ইবন হাবীব আবু আব্দুর রাহমান সুলামী (৭২ হি) চল্লিশ 
বৎসর যাবৎ কুফার জামি মাসজিদে কুরআন শিক্ষার মাজলিস প্রতিষ্ঠা করেন। 
SUA ওঠ SPS ০০০ ৩ ০১ ৯ oT 2 Hd 35 

00970 05515 9205 পেশ ১০৩ 

“রাসূলুল্লাহ &-এর সাহাবীগণ যারা আমাদেরকে কুরআন পড়াতেন তারা 
বলেন, তারা রাসূলুল্লাহ %& থেকে দশটি আয়াত পড়া শিখতেন। এ দশটি 
আয়াতের মধ্যে কি ইলম ও আমল বিদ্যমান তা না শিখে তারা পরবর্তী দশ 
আয়াত শুরু করতেন না। তারা বলেন: এভাবে আমরা ইলম ও আমল শিখি ।”২১ 

তাহলে আমরা দেখছি যে, তিলাওয়াত শিক্ষা, হিফয শিক্ষা, অর্থ শিক্ষা, 
তাফসীর শিক্ষা, কুরআনী ভাষা শিক্ষা বা কুরআন সংশ্লিষ্ট যে কোনো বিষয় শিক্ষার 
ইলম ও আমল শিক্ষা করার পর নতুন দশ আয়াত শুরু করাই সুন্নাত পদ্ধতি । 

(২) পারস্পরিক তিলাওয়াত ও অধ্যয়ন। কুরআনী যিকরের অন্য দিক 
“তাদারুস' বা পরস্পর অধ্যয়ন। রাসূলুল্লাহ (8) অন্যের মুখে কুরআন তিলাওয়াত 
শ্রবণ ও অর্থচিন্তা করে হৃদয় নাড়াতে ভালবাসতেন । আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) 
বলেন, রাসূলুল্লাহ 3 আমাকে বলেন: তুমি আমাকে কুরআন পড়ে শোনাও ৷ আমি 
বললাম: হে আল্লাহর রাসূল, আমি কিভাবে আপনাকে কুরআন পড়ে শোনাব? 
অথচ আপনার উপরেই তো কুরআন নাযিল হয়েছে! তিনি বলেন: আমি অন্যের 
মুখে শুনতে ভালবাসি । তখন আমি সূরা নিসা পাঠ করে তাকে শোনাতে লাগলাম । 
আমি যখন সূরা নিসার ৪১ আয়াত পর্যন্ত পৌছালাম তখন তিনি আমাকে বললেন: 
থাম। তখন আমি দেখি যে, তার চক্ষুদ্বয় থেকে অঝোরে অশ্রু ঝরছে।”২২ 


২১ আহমদ ইবন হাম্বাল, আল-মুসনাদ ৫/৪১০। হাদীসটি হাসান। 
২২ বুখারী (৬৮-কিতাবুত তাফসীর, ৮৮- বাব: কাইফা ইযা...) ৪/১৬৭৩, নং ৪৩০৬; মুসলিম (৬- 


www.pathagar.com 


৬২৫ 


সাহাবী-তাবিয়ীগণও সালাতুল ফাজরের পরে বা অন্যান্য সময়ে 
মসজিদে বা অন্যত্র পরস্পর কুরআন তিলাওয়াত, শ্রবণ, অধ্যয়ন, কুরআন ও 
হাদীস থেকে ফিকহ ও মাসাইল শিক্ষার মাজলিস করতেন ।২০ 

বিভিন্নভাবে কুরআন অধ্যয়ন বা “তাদারুস'-এর মাজলিস করা যায়। 
একজন তিলাওয়াত করবেন এবং অন্যরা শুনবেন। প্রত্যেকে কিছু আয়াত 
তিলাওয়াত করবেন এবং অন্যরা শুনবেন। পঠিত আয়াতগুলের অর্থ আলোচনা 
করবেন অথবা তিলাওয়াত ও শ্রবণের মাঝে আয়াতের মধ্যে বিদ্যমান অর্থ, ফিকহ, 
তাফসীর ইত্যাদি বিষয় আলোচনা বা প্রশ্নোত্তর করবেন। এভাবে কুরআন কেন্দ্রিক 
ওয়ায, তাফসীর, দরস, তাযকিয়া, ফিকহ সবই এ প্রকারের তাদারুসের অন্তর্ভুক্ত 

কুরআনী মাজলিস বিষয়ে রাসূলুল্লাহ (88) বলেছেন: 

151১258 এজ BY ০৫496 খু 5 OV 1৮9 

“তোমরা কুরআন পাঠ কর যতক্ষণ তোমাদের অন্তরগুলো মিল- 
মহব্বতে থাকবে । যখন তোমরা মতভেদ করবে তখন উঠে যাবে ।”২৪ 

কুরআন শিক্ষার, তিলাওয়াতের, তাদারুসের বা পারস্পরিক অধ্যয়নের 
মাজলিসে এ বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে। অধ্যয়নের সময় ও পরিমাণ 
সীমিত রাখার চেষ্টা করতে হবে । আলোচনা পদ্ধতি যেন উপস্থিত মুমিনদের মধ্যে 
বিতর্ক বা বিদ্বেষ সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ক্লান্তি, বিরক্তি বা 
বিতর্ক সৃষ্টি হলে কুরআনী মাজলিস শেষ করতে হবে। 

(৩) সমস্বরে তিলাওয়াত। কুরআনী মাজলিসের একটি খেলাফে সুন্নাত 
পদ্ধতি মাজলিসের সকলেই একত্রে বা সমস্বরে তিলাওয়াত করা । তাবিয়ী-তাবি- 
তাবিয়ীগণের যুগের শেষ দিক থেকে এরূপ পদ্ধতির উদ্ভব ঘটে । ইমাম আহমদ 
(২৮০ হি) বলেন: তিনি দেখেছেন যে, দামিশক, হিমস, মক্কা ও বসরার 
অধিবাসীরা ফজরের সালাতের পরে মসজিদে বসে কুরআনের মাজলিস করতেন। 
বসরা ও মক্কার অধিবাসীদের নিয়ম ছিল একজন দশটি আয়াত পড়তেন এবং 
অন্যরা নীরবে মনোযোগ দিয়ে শুনতেন। এরপর অন্য আরেকজন দশটি আয়াত 
পড়তেন। এভাবেই মাজলিস চলত। কিন্তু সিরিয়ার (দোমিশক ও হিমস-এর) 

সালাতুল যুসাফিরীন, ৪০-বাব ফাদল ইসতিমায়িল কুরআন.) (ভারতীয় ১/২৭০) 
২ ইবন রজাব হাধালী' জামিউল উলূম ওয়াল হিকাম শোষিটা) ১/৩৪৪; আতিয়্যা মুহাম্মাদ সালিম, 


শারহুল 
২৪ বুখারী (৬৯-কিতাব ফাষয়িলিল কুরআন, ৩৭- ইকরাউল কুরআন..) ৪/১৯২৯ (ভারতীয় ২/৭৫৭), 
মুসলিম (৪৭-কিতাবুল ইলম, ১. বাহু নাহয়ি আন ইত্িবারিই -) ৪/২০৫৩ (ভারতীয় ২/৩৩৯)। 


8o— 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিকর ওযীফা ৬২৬ 


অধিবাসীরা সকলে একত্রে উচ্চৈঃস্বরে একই সূরা পাঠ করতেন। ইমাম মালিক 
সিরিয়াবাসীদের এরূপ সমস্বরে তিলাওয়াতে ঘোর আপত্তি করেন। তিনি বলেন: 
মুহাজির ও আনসার সাহাবীগণ আমাদের এখানে ছিলেন। কিন্তু তারা কখনো 
এরূপ করেছেন বলে আমরা জানতে পরি নি।...এরূপ করা বিদআত ।”২৫ 

৭. ৫. ২. ওয়ায-ইলমের হালাকায়ে যিকর পদ্ধতি 


ঈমান, আমল ও ইলম বৃদ্ধিকর ওয়ায, নসীহত ও ফিকহ আলোচনা । ওয়ায- 
মাহফিল, তাফসীর মাহফিল, সেমিনার, গ্রন্থভিত্তিক ইলমী দরস, হালাকা যে নামেই 
করা হোক্‌ না কেন সবই এ প্রকারের যিকরের মাজলিস হিসেবে গণ্য । যে নামেই 
এরূপ মাজলিস প্রতিষ্ঠা করা হোক্‌ সাধারণ মাজলিসের মাসনূন আদবগুলো রক্ষা 
করতে হবে। যেমন হামদ ও তাশাহ্হদ দিয়ে শুরু করা, কুরআন ও সহীহ সুন্নাত 
নির্ভর আলোচনা করা, গীবত, হিংসা ও দলাদলির থেকে মুক্ত থেকে আখিরাত 
মুখিতা, ঈমান, তাকওয়া, ইলম, তাওবা ও ক্রন্দন বৃদ্ধিকারী আলোচনা করা। 
রাসূলুল্লাহ (8) ও সাহাবীগণ সকল আলোচনা, দরস, খুতবা বা বক্তব্য 
হামদ-সানা এবং তাশাহ্হুদ বলে শুরু করতেন। আবু মূসা আশআরী (রা) বলেন, 
77579 


27 cA 


(১১৮৮ ৮০ 40৬ ৯4০ 15845 হি 9] 4০29 2০০৭ 4) ২০৭ 9 
87175556152 0০০ ১৩ 10) ০4৫251009০০ 0 
0৮09 202০০ এ এও 4 05 3 255 এ) ২49০ 
“নিশ্চয় প্রশংসা আল্লাহর জন্য, আমরা তার প্রশংসা করছি, তার সাহায্য 
চাচ্ছি এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা আমাদের নফসের অকল্যাণ 
থেকে এবং আমাদের খারাপ কর্মগুলি থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। আল্লাহ 
যাকে হিদায়াত করেন তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না। আর আল্লাহ যাকে 
বিভ্রান্ত করেন তাকে কেউ হিদায়াত করতে পারে না। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, 
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, এবং 
আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তার বান্দা (দাস) ও তার রাসূল।” 
ত সংযুক্ত করতে চাও তাহলে বলবে: (সূরা আল ইমরানের ১০২ আয়াত, 


২৫ ইবন রাজাব হাম্বালী, জামিউল উলূম ওয়াল হিকাম (শামিলা) ১/৩৪৪; আতিয়্যা মুহাম্মাদ সালিম, 
শারহুল আরবাঈন নাবাবিয়্যা (শামিলা ৩.৫) ৭৮/৯। 


www.pathagar.com 


৬২৭ 


সূরা নিসার ১ আয়াত ও সূরা আহ্যাবের ৭০-৭১ আয়াত)। এরপর তুমি 
বলবে, “আম্মা বা"দু”: অতঃপর, এরপর তুমি তোমার প্রয়োজন বলবে ।”২৬ 
ইবনু মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ $% আমাদেরকে সালাতের খুতবা ও 
হাজতের খুতবা শিক্ষা দেন। সালাতের খুতবা: আত্তাহিয়্যাতু লিল্লাহি ....। আর 
হাজতের খুতবা (উপরের বাক্যগুলো)।২৭ এ অর্থে আরো অনেক হাদীস বর্ণিত। 
এজন্য সকল প্রকার বক্তব্য, খুতবা বা ওয়াযের শুরুতে এ কথাগুলি বলা 
রাসূলুল্লাহ %%-এর একটি গুরুতৃপূর্ণ সুন্নাত। আমাদের সকলেরই উচিত সাধ্যমত 
সকল বক্তব্যের শুরতে এগুলি বলা। তাশাহ্হুদের শেষে রাসুলুল্লাহ %&-এর 
উল্লেখের সময় দরুদ ও সালাম পাঠ করতে হবে। অন্তত হামদ, তাশাহ্হুদ ও 
দরুদ-সালামের মাধ্যমে সকল মাজলিস বা বক্তব্য শুরু করার মাধ্যমে সুন্নাত 
পালণ ছ1ঙাও বরকত ও কুলি4)ত লাভ করা খায়। গাপূলুল্লাহ & বলেন: 
রি 
“যে বক্তব্যের শুরুতে তাশাহ্হুদ নেই তা কর্তিত হস্তের ন্যায় ।”২৮ 
৭. ৫. ৩. মাজলিসে ‘তাসবীহ’ জাতীয় যিকর পালনের পদ্ধতি 


একাকী পালনীয় যিকরও রয়েছে। মাজলিসে দুভাবে এগুলো পালন করা যায়: 

(ক) কুরআন, ইলম বা ওয়াষের জন্য মাজলিস করে আলোচনার মধ্যে 
আবেগ অনুসারে প্রত্যেকে নিজের মত এগুলো বলা। যেমন আলোচনার মধ্যে 
আবেগভরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা 
নিজে বলবে অথবা একজন বললে অন্যরা ‘আমীন’ বলবে। 

(খ) শুধু এগুলো জপ করার.জন্য মাজলিস করা এবং সকলে সমস্বরে 
এগুলো জপ করা। অর্থাৎ সুবহানাল্লাহ, আসতাগফিরুল্পলাহ, আল্লাহুম্মা স্থাল্লি 
আলা... রাব্বিগফির ইত্যাদি বাক্য সকলে একত্রে সমস্বরে পড়তে থাকা । 

প্রথম পদ্ধতিটিই সুন্নাত পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ সমবেতভাবে বা 
সমস্বরে জপ করা খেলাফে সুন্নাত। তাবিয়ীগণের যুগ থেকে কোনো কোনো 
আবেগী মুসলিম এরূপ সমবেত যিকর করতে শুরু করেন। সাহাবীগণ, তাবিয়ীগণ 
২ আবু ইয়ালা, আল-মুসনাদ ১৩/১৮৫-১৮৭ । হাদীসটির সনদ সহীহ । 


৭৭ ইবনু মাজাহ, আস-সুনান ১/৬০৯ । আলবান, সহীহ সুনানি ইবন মাজাহ ২/১৩৪ । হাদীসটি সহীহ । 
২৮ তিরমিযী, আস-সুনান ৩/৪১৪ ৷ হাদীসটি সহীহ। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($%)-এর যিক্র ওযীফা ৬২৮ 


ও পরবর্তী আলিমগণ কঠোরভাবে এ পদ্ধতির আপত্তি করেছেন। উপরে আমরা 
সমস্বরে তিলাওয়াত বিষয়ক আপত্তি জেনেছি। সমবেত যিকর সম্পর্কে আব্দুল্লাহ 
ইবন মাসউদ (রো) ও অন্যান্য সাহাবীর আপত্তি বিষয়ক হাদীস আমরা “এহইয়াউস 
সুনান’ গ্রন্থে আলোচনা করেছি। যারা এভাবে যিকর শুরু করেন তাদের দলীল 
ছিল: আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসনূন যিকর করছি। মাজলিসে বসে এ সকল 
যিকর করতে হাদীসে উৎসাহ দেওয়া হয়েছে। কাজেই মাজলিসে সকলে সশব্দে 
সমবেতভাবে বা সমস্বরে তা পালন করা কোনোভাবেই অন্যায় হতে পারে না। 
সাহাবী-তাবিয়ীগণ যারা নিষেধ করতেন তাদের দলীল ছিল: এ সকল যিকর 
মাসনূন। রাসূলুল্লাহ (48) ও সাহাবীগণ মাজলিসেও এগুলো পালন করেছেন। 
কখনো তারা সশব্দে সমবেতভাবে বা সমস্বরে তা পালন করেন নি। যদি 
তোমাদের পঞ্থাতি উত্তম হয় তবে সাহাবীদেরকে অনুওুম বলতে হবে । আর যদি 
সাহাবীগণ পূর্ণতার আদর্শ হন তবে তোমার বিভ্রান্তির দরজা উন্মুক্ত করেছ।** 

ফজরের সালাত বা অন্য সময়ে সাহাবীগণ একত্রে বসে তিলাওয়াত বা 
জপমূলক যিকর করলে প্রত্যেকে নিজের মত তা করতেন; সমস্বরে করতেন না। 
ইমাম মালিক বলেন: “সাহাবীগণ ও পরবর্তী আলিমগণ এরূপ সমবেত বা সমস্বরে 
যিকর করতেন না। তারা সালাত আদায়ের পর প্রত্যেকে নিজের মত তিলাওয়াত 
ও যিকরে ব্যস্ত থাকতেন। প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থেকেই যিকর শেষ 
করতেন। সমবেত বা সমস্বরে যিকর-তিলাওয়াত নব-উদ্ভাবিত বিদআত ৩ 

৭. ৫. ৪. সাহাবীগণের ধিক্রের মাজলিস 

সামগ্রিকভাবে আমরা দেখছি যে, সাহাবীগণের যিকরের মাজলিস ছিল 
মূলত কুরআন, ইলম ও ঈমান বৃদ্ধিকর ওয়ায-আলোচনা। আবেগানুসারে এর 
মধ্যে তারা তাসবীহ, তাহলীল, ইসতিগফার ইত্যাদি বলতেন । 

এক হাদীসে তাবিয়ী আবু সাঈদ মাওলা আবী উসাইদ বলেন, উমর 
(রা) রাতে মসজিদে নববীর মধ্যে ঘুরে ফিরে দেখতেন । সালাতরত ব্যক্তিগণকে 
ছাড়া সবাইকে মসজিদ থেকে বের করে দিতেন। তিনি একদিন এভাবে মসজিদ 
ঘুরে দেখার সময় কয়েকজন সাহাবীকে একত্রে বসা অবস্থায় দেখতে পান, 
যাদের মধ্যে উবাই ইবনু কা'ব (রা) ছিলেন। উমর (রা) বলেন: এরা কারা? 
উবাই রো) বলেন: হে আমীরুল মুমিনীন, এরা আপনারই পরিবারের কয়েকজন । 
তিনি বলেন: আপনারা সালাতের পরে বসে আছেন কী জন্য? উবাই বলেন: 


* দেখুন: এহইয়াউস সুনান, পৃ. ৭৬-৮০। 
৩ ইকন রাজাব, জামিউল উলূম ওয়াল হিকাম ১/৩৪৪-৩৪৫। 


www.pathagar.com 


৬২৯ 


আমরা আল্লাহর যিকর করতে বসেছি। তখন উমর (রা) তাদের সাথে বসলেন। 
এরপর তার সবচেয়ে কাছের ব্যক্তিকে বললেন : শুরু কর। তখন সে ব্যক্তি দু'আ 
করলেন। এরপর উমর (রা) একে একে প্রত্যেককে দিয়ে দু'আ করালেন এবং 
শেষে আমার পালা এসে গেল । আমি তার পাশেই ছিলাম ৷ তিনি বললেন: শুরু 
কর। কিন্তু (উমরের উপস্থিতিতে) আমি একদম আটকে গেলাম ও কাপতে 
লাগলাম। আমার মুখ দিয়ে একটি কথাও বের হলো না। তিনি আমার কাপুনি 
অনুভব করতে লাগলেন । তখন বললেন: কিছু অন্তত বল, নাহলে অন্তত বল: 
০০০০0 ৫89 lt 

রহমত করুন।” আবু সাঈদ বলেন: এরপর উমর (রা) শুরু করলেন, তখন 
সমবেত মানুষদের মধ্যে তার চেয়ে বেশি আর কেউ কাদল না। সবার চেয়ে 
বেশি ক্রন্দন করলেন এবং বেশি অশ্রপাত করলেন তিনি নিজে । এরপর তিনি 
সবাইকে বললেন: মাজলিস শেষ । তখন সবাই যার যার পথে চলে গেলেন ।”* 

অন্য হাদীসে তাবিয়ী আৰু সালামা ও আবূ নাদ্রা বলেন: 
(১১০০৮ jl ৯৯১) LB UD USS 1০৯ bl 5 2055 4৯৮০ 9৬ 

“উমার ইবনুল খাত্তাব (রা) আবূ মূসা আশআরী (রা)- কে বলতেন: হে 
আবু মূসা, আপনি আমারেদকে আমাদের রবের যিকর করান। তখন তিনি 
কুরআন তিলাওয়াত করতেন এবং উমার রো) ও সাহাবীগণ বসে শুনতেন ।”৩২ 

প্রসিদ্ধ তাবিয়ী আবূ নাদরা বলেন: 

2,১1১) FNS 1১৯1 BBE এ) ০১৮০ ৮৬ ৩৬ 

“রাসূলুল্লাহ &%-এর সাহাবীগণ সমবেত হলে ইলমের যিকর করতেন 
এবং কুরআনের সূরা তিলাওয়াত করতেন ।”5 

এভাবে আমরা দেখছি, সাহাবীগণ মাজলিসে সমস্বরে “আস্তাগ- 
ফিরুল্লাহ' অথবা অন্য কোনো যিকর আদায় করতেন না বা সমস্বরে তিলাওয়াত 
করতেন না। বরং তারা ইলমের আলোচনা করতেন, একজন তিলাওয়াত 
করতেন এবং অন্যরা শুনতেন অথবা তারা প্রত্যেকে পালা করে আলোচনা 
করতেন এর মধ্যে সকলেই নিজের মত ইসতিগফার, দুআ ও যিকর করতেন। 
* ইবনু সা'দ, আত-তাবাকাতুল কুবরা ৩/২৯৪। 
৩২ ইবন সা'দ, আত-তাবাকাতুল কুবরা ৪/১০৯; আব্দুর রায্যাক, আল-মুসান্নাফ ২/৪৮৬;; দারিমী, আস- 


সুনান ২/৫৬৪; উর আস-সহীহ ১৬/১৬৯। 
৩ খতীব বাগদাদী, আল-জামি লিআখলাকির রাবী ২/৮৬) আল-ফকীহ ওয়াল মুতাফকিহ ৩/৫৮। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3)-এর যিক্র ওযীফা ৬৩০ 


সম্মানিত পাঠক, ইমাম আবূ হামিদ গাযালী (৫০৫ হি) রচিত 
“এহইয়াউ উলুমিদ্দীন' গ্রন্থ পাঠ করলে আপনি সন্দেহাতীতভাবে নিশ্চিত হবেন 
যে, ৫ম-৬ষ্ঠ হিজরী শতক পর্যন্ত যিকরের মাজলিস ও হালকায়ে যিকর বলতে 
ইলম ও ওয়াষের মাজলিসই বুঝানো হতো । তিনি এ গ্রন্থে ইসলামী পরিভাষার 
অর্থবিকৃতি প্রসঙ্গে যিকর ও তাযকীর পরিভাষা উল্লেখ করে বলেন, তার সময়ে 
(৫ম হিজরী শতকে) যিকরের মাজলিস বলতে গল্পকারদের ওয়ায বুঝানো 
হতো । কিন্ত পূর্ববর্তী যুগগুলোতে যিকরের মাজলিস বলতে ঈমান, আখিরাত 
ইত্যাদি আলোচনা ও কুরআনের অর্থ অনুধাবন বুঝানো হতো । এ গ্রন্থের সর্বত্র 
তিনি যিকরের মাজলিস বলতে ঈমান বৃদ্ধিকারক ও আখিরাতমুখী ওয়ায, 
কুরআন অধ্যয়ন ও আমলমুখী ফিকহ-চর্চা বুঝিয়েছেন ।০৪ 

৭. ৫. ৫. মাজলিসের আখেরি মুনাজাত 
অবিচ্ছেদ্য অংশ। উপরের কোনো কোনো হাদীসে আমরা দেখেছি যে, যিকরের 
মাজলিসের অন্যতম বিষয় দুনিয়া ও আখিরাতের প্রয়োজনীয় বিষয়গুলো আল্লাহর 
কাছে চাওয়া। তারপরও 'যিকরের মাজলিসের' শেষে দুআ-মুনাজাত করা 
আমাদের অভ্যাস। মুমিনের হৃদয়ের চাহিদাও তাই। কিছু সময় মহান 
বেদনা ও চাওয়া-পাওয়া মহান মালিকের মহান দরবারে পেশ করতে চান মুমিন। 
এবং দুআর পরিবেশ তৈরি হয়। সর্বোপরি সুন্নাতের আলোকে আমরা জানি যে, 
বিভিন্ন নেক আমলের পরে দুআ কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এভাবে আমরা 
দুআ বা আখিরি মুনাজাতের যৌক্তিকতা বুঝতে পারছি। কিন্তু প্রশ্ন হলো, আমরা 
কি এ সকল “দলীল” ও “যুক্তি”-র ভিত্তিতে আমাদের ইচ্ছামত “আখিরি 
মুনাজাত” নামক ইবাদতটি পালন করব, না “ইবাদতের গুরুত্ব” বিষয়ে “দলীল” 
খুঁজার পাশাপাশি “ইবাদতের পদ্ধতি” বিষয়েও দলীল ও সুন্নাত অনুসন্ধান করব? 

সুন্নাত অনুসন্ধান করে আমরা দেখি যে, রাসূলুল্লাহ 3% মাজলিসের শেষে 
দু প্রকারের দুআ করতে শিক্ষা দিয়েছেন । প্রথম প্রকার মাজলিসের কাফ্ফারা যা 
মাজলিসে উপস্থিত প্রত্যেক ব্যক্তি মাজলিসের শেষে নিজে নিজে বলবেন। 


৩ আবূ হামিদ গাযালী, এহইয়াউ উলুমিদ্দীন ১/৩১-৩৫; ১/৩৪৯; ৩/৩২৯; ৪০৯, 8৪/৫৭ ৷ 


www.pathagar.com 


৬৩১ 


যিকর নং ২৪৯: আথিরী দুআ ও মাজলিসের কাফ্ফারা 

4222, তা ও] | ও of ১৮ 5০০৪০ 280 WEL 
এ Ls 

উচ্চারণ: সুর্বৃহা-নাকাল্‌ লা-হুম্মা ওয়া বিহামদিকা, আশ্হাদু আল্লা- 
ইলা-হা ইল্লা- আন্তা, আস্তাগৃফিরুকা ওয়া আতুবু ইলাইকা” 

অর্থ: “মহাপবিব্রতা আপনার, হে আল্লাহ, এবং আপনারই প্রশংসা, আমি 
সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া কোনো মা'বুদ নেই, আমি আপনার কাছে ক্ষমা 
চাচ্ছি এবং তাওবা করছি।” 

আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস (রা), আবু বারযা আসলামী (রা), 
আবু হুরাইরা (রা) প্রমুখ সাহাবী থেকে পৃথক সহীহ সনদে বর্ণিত যে, রাসূলুল্লাহ 
£& মাজলিসের শেষে মাজলিস থেকে উঠার আগে এ কথাগুলি বলতেন। তিনি 
বলেছেন, কোনো মাজলিস বা বৈঠক থেকে উঠার সময় যদি কেউ এ কথাগুলো 
বলে তবে তা মাজলিসের কাফ্ফারা হবে, এর কারণে মহান আল্লাহ তার 
মাজলিসের অন্যায় কথাবার্তা ও পাপগুলো ক্ষমা করবেন । হাদীসটি সহীহ। 

দ্বিতীয় প্রকার দুআ মাজলিসের শেষে সকলের সাথে একত্রে দুআ: 

যিকর নং ২৫০: মাজলিসের আখিরী দুআ 
১9 ০০৮০5 Ly EF ৩৬৭ LEDS ৬ Sh 2৪ 
1240) 24 (ডি 4 SE ০ ৩ 9০ এ a CLF ০০৬৬ 
027 be ৬0% 22৯9 ০৮5 GH Lay 09০6 এ 


পা রা 


(৩১ ০ ০ এ সি) USE 2০ এত ৩৮০) ৩০ ০০ ৬০ 6০8 
৮৮ ৪১০৫০ HLS Cle পর এ এ পা ডিএ এ YG 

উচ্চারণ: আল্লা-হুম্মাক্কসিম্‌ লানা- মিন্‌ “খাশৃইয়াতিকা মা- ইয়াহুলু 
বাইনানা- ওয়া বাইনা মা'আ-স্বীকা, ওয়া মিন্‌ ত্বা-‘আতিকা মা- তুবাল্লি'গুনা- বিহী 
জান্নাতাকা, ওয়া মিনাল ইয়াক্কীনি মা- তুহাওয়িনু বিহী “আলাইনা মুস্বীবা-তিদ্‌ 
দুন্ইয়া। ওয়ামাতৃতি‘অনা বিআস্মা-ম্মিনা- ওয়াআবৃস্বারিনা- ওয়াকুওয়াতিনা- মা- 


+ আবু দাউদ (কিতাবুল আদাব, বাব ফী কাফ্ফারাতিল মাজলিস) ৪/২৬৬ (ভারতীয় ২/৬৬৭); হাকিম, 
আল-মুসতাদরাক ১/৭২০-৭২১; আলবানী, সহীহুত তারগীৰ ২/১০১-১০২। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&8)-এর যিকর ওযীফা ৬৩২ 


“আলা- মান্‌ যোয়ালামানা- ওয়ান্ন্ুুর্না- “আলা- মান্‌ “আ-দা-না-, ওয়ালা- 
ওয়ালা- মাব্লা'গা “ইলমিনা ওয়ালা- তুসাল্লিত্ব “আলাইনা- মান্‌ লা ইয়ার্হামুনা-। 
অর্থ: হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার ভয় করার তাওফীক দিন 
যে ভয় আমাদেরকে আপনার অবাধ্যতা থেকে রক্ষা করবে এবং আপনি 
আমাদেরকে আপনার আনুগত্য করার তাওফীক প্রদান করুন, যে আনুগত্যের দ্বারা 
আপনি আমাদেরকে আপনার জান্নাতে পৌছাবেন। এবং আপনি আমাদেরকে 
দৃঢ়বিশ্বাস প্রদান করুন, যে বিশ্বাস আমাদের জন্য দুনিয়ার বিপদ-আপদকে সহজ 
করে দেবে। আপনি আমাদের শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও দেহের শক্তিকে আমাদের 
জন্য মরণ পর্যন্ত অক্ষুণ্ন রাখুন এবং এগুলোকে বহাল রেখে আমাদের মৃত্যু দান 
করুন। যারা আমাদের জুলুম করেছে তাদের উপর আমাদের প্রতিশোধ অর্পণ 
করুন এবং যারা আমাদের শক্রতা করেছে তাদের বিরুদ্ধে আমাদের সাহায্য 
করুন। আমাদের দীনকে বিপদযুক্ত করবেন না, দুনিয়াকে আমাদের চিন্তাভাবনা 
মূল বিষয় বানাবেন না এবং আমাদের জ্ঞানকে দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখবেন 
না। আমাদের প্রতি মমতাবিহীন কাউকে আমাদের উপর ক্ষমতাবান করবেন না। 
আব্দুল্লাহ ইবন উমার (রা) বলেন, 


4৩৮০৪ ০ lye % ৮ ১৯৮১০ & 4) 9১০০ OF ০৪ 
“রাসূলুল্লাহ 3% মাজলিস থেকে উঠার আগে এ কথা বলে তার সাথীদের 


জন্য দুআ না করে খুব কমই মাজলিস ত্যাগ করতেন ৷” হাদীসটি হাসান | 


এজ ০৫ ৮ ৬৯ 4 এক পা 9] be ৮৮ ৩% ON 

“আব্দুল্লাহ ইবন উমার (রা) কোনো মাজলিসে বসলে মাসলিসে বসা 
মানুষদের জন্য এ কথাগুলো বলে দুআ না করে দীড়াতেন না ।** 

লক্ষণীয় যে, এ দুআ করার সময় রাসূলুল্লাহ 3, তার মাজলিসের 
সাহাবীগণ, আব্দুল্লাহ ইবন উমার (রা) বা তার মাজলিসের মানুষেরা তাদের হাত 
উঠিয়ে দুআ করতেন বলে বর্ণিত হয় নি। আমরা দেখেছি যে, সাহাবীগণ রাসূলুল্লাহ 
%%-এর সুন্নাত বর্ণনায় অত্যন্ত আগ্রহী ও সচেষ্ট থাকতেন। কখনো দুআর সময় 


৩ তিরমিযী (৪৯-কিতাবুদ দাআওয়াত, ৮০- bk ৫/৪৯২-৪৯৩ (ভারতীয় ২/১৮৮)। 
৩৭ নাসায়ী, আস-সুনানুল কুবরা ৬/১০৬; ইবনুল আসীর, জামিউল উসূল ৪/২৭৯। 


www.pathagar.com 


৬৩৩ 


হাত উঠালে তারা তা বর্ণনা করেছেন। এজন্য যেখানে হাত উঠানোর কথা নেই 
সেখানে উঠান নি বলেই প্রমাণিত হয়। পাশাপাশি আমরা দেখেছি যে, দুআর সময় 
হাত উঠানো দুআর একটি আদব। রাসূলুল্লাহ 3% কখনো কখনো একাকী এবং 
কখনো কখনো সাহাবীদের সাথে হাত তুলে দুআ করেছেন। হাদীসের আলোকে 
বুঝা যায় যে, মাজলিসের শেষে আলোচক মুখে দুআর বাক্যগুলো বলবেন এবং 
উপস্থিত মানুষেরা আমীন বলবেন। কখনো যদি সকলে হাত তুলে এ কথাগুলো 
বলে দুআ করেন তবে তা অবৈধ বা বিদআত বলে গণ্য করার সুযোগ নেই । তবে 
সাধারণ ফযীলতের হাদীসের উপর নির্ভর করে এরূপ দুআর ক্ষেত্রে হাত উঠানো 
জরুরী বলে গণ্য করা বা হাত না উঠানোকে দুষণীয় বলে মনে করা বিদআত। 
হাদীসে যেহেতু বিষয়টি উনুক্ত সেহেতু বিষয়টিকে উন্মুক্ত রাখতে হবে। 

উল্লেখ্য যে, সর্বদা সকল মাজলিসের শেষে দুআ করার প্রচলন 
সাহাবী-তাবিয়ীগণের যুগে ছিল না। তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস, 
ইমাম বুখারী ও মুসলিমের উত্তাদ, ইমাম যুহাইর ইবন হারব আবু খাইসামা 
নাসায়ী (১৬০-২৩৪ হি) তার কিতাবুল ইলম এবং পঞ্চম হিজরী শতকের 
প্রসিদ্ধ মুহাদ্দিস আবূ নুআইম ইসপাহানী (৩৩৬-৪৩০ হি) কৃফার প্রসিদ্ধ 
তাবিয়ী ইবরাহীম নাখয়ী (৯৬ হি) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: 
৮৫ is 3355286509৮. 9355 953 Ops 19৬ 

ও ৫১ ০১৬ ৬ ০১৬ 3১ ০০৬) 

“তারা (সাহাবী-তাবিয়ীগণ) মাজলিসে বসে ইলম চর্চা করতেন এবং 
নেক বিষয়গুলো যিকর করতেন, এরপর তারা মাজলিস ভেঙ্গে উঠে যেতেন, 
একে অপরের জন্য দুআ-ইসতিগফার করতেন না এবং “হে অমুক আমার জন্য 
দুআ করুন”- পরস্পরে এ কথাও বলতেন না।” হাদীসটি সহীহ ।৩৮ 
৭. ৬. যিক্রের মাজলিস: আমাদের করণীয় 

দ্বিতীয় অধ্যায়ে আল্লাহর জন্য ভালবাসা ও সাহচর্য প্রসঙ্গে আমরা 
সাহচর্য ও মাজলিসের গুরুত্ব আলোচনা করেছি। আমরা দেখেছি যে, এরূপ 
সাহচর্য ও মাজলিস মূলত নফল পর্যায়ের হলেও ফরয তাকওয়া অর্জনে ও 
বেলায়াতের পথে তা অত্যন্ত উপকারী । আমাদের দৈনন্দিন সাংসারিক ও 


* আবূ খাইসামা নাসায়ী, আল-ইলম, পৃ ৩৬; আবু নুআইম ইসপাহানী, হিলইয়াতুল আউলিয়া ৪/২২৫। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%)-এর যিকর ওযীফা ৬৩৪ 


ও কথাবার্তা আমাদের হৃদয় কঠিন করে তোলে। মৃত্যুর চিন্তা, আখিরাতের চিন্তা, 
তাওবার চিন্তা ইত্যাদি কল্যাণময় অনুভূতি মন থেকে দূরে সরে যায়। নিয়মিত ও 
আমাদের হৃদয়গুলোকে পবিত্র ও আখিরাতমুখী করার জন্য খুবই উপকারী । 

ও তার মহান রাসূল &-এর মহব্বত দিয়ে হৃদয়কে পূর্ণ করতে, আল্লাহর স্মরণে 
ও তার ভয়ে চোখের পানি দিয়ে হৃদয়কে পবিত্র ও পরিচ্ছন্ন করতে যিক্রের 
মাজলিস অতীব প্রয়োজনীয়। যিক্রের মাজলিসে একজন শাইখ, পরিচালক বা 
আলোচক থাকতে পারেন। আবার মাজলিসের প্রত্যেকেই কিছু কিছু আলোচনা 
করতে পারেন। “যিক্রের মাজলিসের' ক্ষেত্রে নিম্নের বিষয়গুলো লক্ষণীয়: 

৭. ৬. ১. পারবার দিয়ে শুরু করুন | 


আমরা দেখেছি, যিকরের মাজলিস পরিবার থেকে শুরু করা জরুরী । 
পরিবারের সদস্যগণ আপনার জাগতিক আনন্দ ও বেদনার সাথী। পাশাপাশি 
তাদেরকে রূহানী আনন্দ ও বেদনার সাহী বানিয়ে নিন। এতে আপনার পারিবারিক 
জীবন অনেক বেশি বরকতময় হবে । অনেক সময় পরিবারের দু-একজন সদস্য 
আল্লাহর পথে চলতে চান কিন্তু অন্যরা বাধা দেন অথবা চলতে চান না। এটি 
মুমিনের জন্য কষ্টকর। এতে হতাশ না হয়ে পারিবারিক আনন্দ ও গল্প-আভ্ডার 
যাত্রার সহযাত্রী হয়ে যাবেন। এক্ষেত্রে দায়িত্ব পরিবারের কর্তার, তবে পরিবারের 
যে সদস্য আল্লাহর পথে যাত্রা শুরু করেছেন তাকেই এ বিষয়ে অগ্রণী হতে হবে। 

পরিবারের সকল সদস্য একত্রে বসে অন্তত ১০/২০ মিনিট কুরআনের 
কয়েকটি আয়াত তিলাওয়াত, অর্থ পাঠ ও আলোচনা করুন। সম্ভব হলে এর সাথে 
'রিয়াদুস্সালিহীন' জাতীয় গ্রন্থ থেকে একটি হাদীস অর্থসহ পাঠ করুন। শিশু- 
কিশোরদের অবশ্যই এতে শরীক করবেন । শিশু-কিশোররা যখন অনুভব করে যে, 
মাত্র ১০/১৫ মিনিটে মাজলিস শেষ হবে তখন তারা তাদের খেলাধুলা বা কার্টুন 
রেখে মাজলিসে বসতে আপত্তি বোধ করে না। পাশাপাশি প্রতি সপ্তাহে বা অন্তত 
প্রতি মাসে একবার বাড়িতে কোনো আলিমকে এনে ধিকরের মাজলিস প্রতিষ্ঠা 
করবেন। মহল্লা, শহর বা দেশের যে কোনো পর্যায়ের যিকরের মাজলিসে 
পরিবারের সদস্যদের নিয়ে একত্রে অংশগ্রহণের চেষ্টা করবেন। এছাড়া সুযোগ 
থাকলে রেডিও, টেলিভিশন, ক্যাসেট, ভিডিও ইত্যাদিতে ইসলামী অনুষ্ঠানগুলো 
পরিবারের সকলকে নিয়ে একত্রে উপভোগের অভ্যাস করুন। 


www.pathagar.com 


৬৩৫ 


সম্মানিত পাঠক, পরিবারের সদস্যদের নিয়ে এরূপ মাজলিস প্রথম 
দৃষ্টিতে অসম্ভব বা কষ্টকর মনে হতে পারে । কেউ হয়ত কথা শুনবে না বলে 
মনে হতে পারে। এগুলো সবই শয়তানী ওয়াসওয়াসা । সকল দ্বিধা এড়িয়ে শুরু 
করুন! দেখবেন তা খুবই সহজ ও আনন্দময় হয়ে উঠবে। অন্যান্য সামাজিক, 
রাজনৈতিক, অর্থনৈতিক, ইলমী বা দাওয়াতী ব্যস্ততা থেকে সময় কাটছাট করে 
পরিবারের সাথে এরূপ মাজলিসের জন্য অধিক পরিমাণ সময় নির্ধারণ করুন। 

৭. ৬. ২. যিক্রের মাজলিসের সাথী 

(ক). পারিবারিক মাজলিসের ক্ষেত্রে সাথী বাছাইয়ের সুযোগ নেই। 
অন্যান্য সকল পর্যায়ে সাথী বাছাই করতে হবে । যাদের মধ্যে ইল্‌ম ও আমলের 
আল্লাহর রাসূল &্-এর পথে চলার এবং তার সুন্নাত অনুসরণের প্রেরণা পাওয়া 
যায় তাদেরকে সাথী হিসেবে গ্রহণ করুন। 

(খ). সাথী নির্বাচনে সুন্নাতের দিকে লক্ষ্য দেওয়া প্রয়োজন । পূর্ববর্তী 
সকল বুজুর্গই “আহলুস সুন্নাত ওয়াল জামা'আত’ বা সুন্নাত প্রেমিক মানুষদের 
সাহচর্য গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। বর্তমানে সকলেই “আহলুস সুন্নাত' বা 
‘সুন্নী’ বলে দাবি করেন। কিন্তু রাসূলুল্লাহ £% এদের পরিচয় দিয়ে বলেছেন, “আমি 
ও আমার সাহাবীগণ যার উপরে রয়েছি, তার উপরে যারা থাকবে তারাই' মুক্তিপ্রাপ্ত 
দল। কাজেই যারা প্রতিটি কর্মেই সুন্নাতে নববী ও সুন্নাতে সাহাবা অনুসরণের 
চেষ্টা করেন এবং যারা নিজেদের পছন্দ অপছন্দকে রাসূলুল্লাহ $%-এর সুন্নাতের 
অধীন করে দিয়েছেন তাদেরকে শাইখ বা সাথী হিসাবে নির্বাচিত করুন। 

(গ) অসতর্কতা, ইজতিহাদ, আলসেমি বা না জানার কারণে সুন্নাতের 
খেলাফ কর্ম করা খুবই স্বাভাবিক। অতীত থেকে বর্তমান পর্যন্ত সকল নেককার 
মানুষের মধ্যেই খেলাফে সুন্নাত কিছু বিষয় বিদ্যমান। তবে সুন্নাতকে অপছন্দ 
করা বা খেলাফে সুন্নাতকে সুন্নাতের চেয়ে অধিক মহব্বত করা কঠিন বিষয়। 
যারা বিভিন্ন অজুহাতে ও যুক্তিতে সুন্নাতে রাসূল (৯) ও সুন্নাতে সাহাবার 
ব্যতিক্রম কর্ম করতে পছন্দ করেন, বিদআতকে বহাল রাখতে আগ্রহী বা 
‘আহলুস সুন্নাত’ বলে দাবি করলেও তাদের কর্ম তাদের দাবি মিথ্যা বলে প্রমাণ 
করে। রাসূলুল্লাহ £্ ভবিষ্যদ্বাণী করেছেন যে, তার উম্মাতের মধ্যে এরূপ মানুষ 
আসবে, যারা মুখে যা দাবি করবে কর্মে তা করবে না, আর এমন কর্ম করবে যে 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিক্র ওযীফা ৬৩৬ 


কর্ম করতে তাদের নির্দেশ দেওয়া হয় নি। এদের বিরোধিতা করতে ও বিচ্ছিন্ন 
থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।* এরূপ বিদআত-প্রেমিক মুমিনের কর্ম সুস্পষ্ট 
শিরক বা কুফর না হলে তাকে ঈমানের জন্য ভালবাসুন এবং তার হেদায়াত ও 
নাজাতের জন্য প্রাণখুলে দুআ করুন। তবে তার সাহচর্য বর্জন করুন। 

€ঘ). সাথী নির্বাচনে আর্থ বা সামাজিক মর্যাদার কোনোরূপ বিবেচনা 
করবেন না। বিশেষত আপনার মসজিদে, মহল্লায় বা শহরে যে সকল দরিদ্ব, 
শ্রমিক বা সামাজিকভাবে অবহেলিত মানুষ নিয়মিত জামাতে সালাত আদায় করেন 
ও তাকওয়ার পথে চলেন ইচ্ছাকৃতভাবে তাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলুন, সাক্ষাৎ 
করুন, হাদিয়া প্রদান করুন এবং তাদেরকে যিকরের মাজলিসের সাথী বানান। 

(ঙ) সাথীদের সকলের বা ,কয়েকজনের সাথে মসজিদে অথবা অন্য 
কোথাও প্রতিদিন কিছু সময়, তা নাহলে অন্তত সপ্তাহে কিছু সময় ধিকরের 
মাজলিসে বসুন। এছাড়া প্রতি মাসে বা অনিয়মিতভাবে কোনো সুন্নাত-অনুসারী 
আলিম বা বুজুর্গের মাজলিসে কিছু সময় কাটান। 

৭. ৬. ৩. দলাদলির চোরাবালিতে যিক্রের মাজলিস 

ধার্মিক মুসলিমগণ সাধারণভাবে কোনো না কোনো ব্যক্তি বা দলের 
মাধ্যমেই ধার্মিকতার দিক নির্দেশনা পেয়েছেন। এজন্য কোনো ব্যক্তি বা দলের 
প্রতি অধিক মহব্বত থাকা স্বাভাবিক । তবে ব্যক্তি বা দলকে দীন বানাবেন না। 

শিরকে লিপ্ত ব্যক্তি আল্লাহর বেলায়াত চান; তবে শিরকের চোরাবালিতে 
আটকে আল্লাহ পর্যন্ত পৌছাতে পারেন না। তার হৃদয় ‘গাইরুল্লাহ’, অর্থাৎ যাকে 
আল্লাহর ‘মাধ্যম’ বা কারামতের মালিক মনে করেন তার কাছেই আবর্তিত হয়। 
তার নেক-নযর অনুভব করেন, বিপদে তাকেই ডাকেন, নিয়ামত পেলে তার প্রতি 
কৃতজ্ঞতা অনুভব করেন। বিদআতে লিপ্ত ব্যক্তি রাসূলুল্লাহ 3%-এর অনুসরণ করতে 
চান; কিন্তু বিদআতের চোরাবালিতে পড়ে তার কাছে যেতে পারেন না। সকল 
ইবাদতে তার মনে পড়ে “গাইরুন্নবী' অর্থাৎ যাকে বা যাদেরকে তিনি মুরশিদ বা 
ইবাদতের পূর্ণাজ্ঞ ও নির্ভুল আদর্শ মনে করেন- তার বা তাদেরই কথা। তারা যে 
সকল সুন্নাত গ্রহণ করেছেন সেগুলোই তিনি গ্রহণ করেন; এর বাইরের সুন্নাতগুলো 
গ্রহণ করতে তার অন্তর সায় দেয় না। মুরশিদের কারণে বিভিন্ন অজুহাতে বিশুদ্ধ 
সুন্নাতে নববী বা সুন্নাতে সাহাবী পরিত্যাগ তার জন্য সহজ; কিন্তু সুন্নাতের 
অজুহাতে মুরশিদ বা মুরব্বীগণের তরিকা তিনি পরিত্যাগ করতে পারেন না। 


*» মুসলিম (১- কিতাবুল ঈমান, ২০-নাহয়ি আনিল মুনকারি মিনাল ঈমান) ১/৬৯-৭০, নং ৫০ (ভা ১/৫২)। 


www.pathagar.com 


৬৩৭ 


সম্মানিত পাঠক, একইভাবে দলাদলিতে লিপ্ত ব্যক্তি আল্লাহর জন্য 
ভালবাসতে ও যিকরের মাজলিস করতে চান। তবে দলাদলির চোরাবালিতে 
পড়ে যান। তিনি ব্যক্তি বা দলকে ভালবাসা ও সাহচর্যের মাপকাঠি বানান । ফলে 
আল্লাহ ও তার রাসূল & আর তার হৃদয়ের সর্বোচ্চ স্থানে থাকেন না। ব্যক্তি বা 
দলের প্রভাবে বিভিন্ন অজুহাতে তিনি ছোট পাপ বা পুণ্যকে বড়, বড় পাপ বা 
পুণ্যকে ছোট এবং অপ্রয়োজনীয় বিষয়কে জরুরী বলে দাবি করেন। 

এজন্য আপনার দল, ফিকহী মত বা পীরের প্রতি মহব্বত-সহ অন্য দল 
ও মতের অনুসারী কুরআন ও সুন্নাহর মাপকাঠিতে বাহ্যিকভাবে মুত্তাকী মানুষদের 
ইচ্ছাকৃতভাবে বাছাই করে তাদের সাথে বন্ধুত্ব করুন, সাক্ষাৎ করুন এবং মাঝে 
মাঝে তাদের সাথে যিকরের মাজলিসে উপস্থিত হোন। না হলে নিজের অজান্তেই 
'দীনকে দলেদলে বিভঞ্ত করার’ মহাপাপে নিপতিত হয়ে যাবেন। 

৭. ৬. 8. কুরআনী মাজলিসে করণীয় 

ধিকরের মাজলিসের অন্যতম মাসনূন যিকর কুরআন। অনেকে অর্ধ 
শতাব্দী যিকরের মাহফিল করছেন, কিন্তু বিশুদ্ধভাবে কুরআন পড়তে পারেন না 
এবং কুরআনের অর্থও বুঝেন না। এ বিষয়ে সচেতন হওয়া খুবই জরুরী । সকল 
যিকরের মাজলিসে কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও অর্থ শিক্ষার জন্য কিছু সময় 
নির্ধারণ করতে হবে। শুধু কুরআন শিক্ষার জন্য কিছু মাজলিস করা যায়। প্রতিদিন 
ফজর, ইশা বা অন্য কোনো সালাতের পরে মসজিদে অথবা অন্য কোনো স্থানে 
এরূপ মাজলিস করুন। কিছু সময় বিশুদ্ধ তিলাওয়াতের অনুশীলন করুন। এরপর 
অর্থ অধ্যয়ন করুন। ইমাম বা অন্য কেউ কুরআনের কোনো নির্ভরযোগ্য অনুবাদ 
বা তাফসীর পাঠ করে “তাদারুস'-এর সুন্নাত আদায় করা যায়। এছাড়া 
মাজলিসের প্রত্যেকে কিছু তিলাওয়াত, তরজমা ও আলোচনা করতে পারেন। 

৭. ৬. ৫. ওয়ায ও ইলমী মাজলিসে করণীয় 


আমরা দেখেছি যে, যিকরের মাজলিস মূলত ঈমান, ইলম ও তাকওয়া 
বৃদ্ধিকারক ওয়ায ও আলোচনার মাজলিস। ওয়ায-আলোচনা করা ও শোনাই 
মাজলিসের মুল যিকর। এর সাথে সাথে মুমিনগণ তাসবীহ, তাহলীল, 
দরকার যে, এ সকল মাজলিসের আলোচনা যেন মহান আল্লাহর দিকে 
প্রেরণাদায়ক, আখিরাতমুখী, নিজেদের গোনাহ ও অপরাধের স্মারক ও ক্রন্দন 
উদ্দীপক হয়। বিতর্ক, উপস্থিত বা অনুপস্থিত ব্যক্তি বা গোষ্ঠীর সমালোচনা, 
অহঙ্কার, বিদ্বেষ ইত্যাদি কেন্দ্রিক সকল আলোচনা পরিহার করা প্রয়োজন। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিক্র ওযীফা ৬৩৮ 


সকল আলোচনা কুরআন কারীম ও শুধুমাত্র সহীহ হাদীস কেন্দ্রিক 
হতে হবে। মিথ্যা, বানোয়াট, অনির্ভরযোগ্য বর্ণনা, গল্প, কাহিনী ইত্যাদি 
সতর্কতার সাথে পরিহার করতে হবে। এছাড়া আলোচনা রাসূলুল্লাহ ক্লু ও তার 
সাহাবীগণ কেন্দ্রিক হওয়া নিতান্ত প্রয়োজন। পরবর্তী যুগের বুজুর্গগণের জীবনী 
আলোচনা না করে নির্ভরযোগ্য সনদে বর্ণিত নির্ভরযোগ্য গ্রন্থ থেকে সংগৃহীত 
ইত্যাদি আলোচনা করা উচিত। এতে দুটি উপকার হয়। 

প্রথমত: আমাদের অন্তরগুলো রাসূলুল্লাহ % ও সাহাবীগণের মহব্বত 
বেশি বেশি অর্জন করতে থাকে । আর তাদের মহব্বতই ঈমান ও কামালাত। 

দ্বিতীয়ত: রাসূলুল্লাহ &-এর পরে তার সাহাবীগণ আমাদের অনুকরণীয় 
আদশ। পরবর্তী যুগের বুজুর্গগণের কাহিনী আলোচনা করলে অনেক সময় ভুল 
বুঝার অবকাশ থাকে । এ সব যুগের অনেক বুজুর্গ তাদের বুজুর্গী সত্তেও বিভিন্ন 
সুন্নাত বিরোধী কর্ম করেছেন। কেউ সামা কাওয়ালী করেছেন, কেউ খেলাফে 
সুন্নাতভাবে নির্জনবাস করেছেন । কেউ খেলাফে সুন্নাত বিভিন্ন আবেগী কথা বিভিন্ন 
হালতে বলেছেন। এ সব কথা সাধারণ শ্রোতা বুঝতে নাও পারেন। এছাড়া 
সাহাবীগণ সম্পর্কিত বর্ণণাগুলোর সহীহ, যয়ীফ বা জাল সনদ বিদ্যমান এবং 
সনদের কারণে যাচাই-বাছাই সম্ভব। পক্ষান্তরে পরবর্তী বুজুর্গগণ বিষয়ক 
বর্ণনাগুলোর সাধারণত কোনো সনদ নেই। এজন্য বুজুর্গদের নামে প্রচারিত 
কাহিনীগুলোর মধ্যে জালিয়াতি ব্যাপক, কিন্তু যাচাইয়ের সুযোগ নেই। 


৭. ৬. ৬. রাসূলুল্লাহর (8) জীবন কেন্দ্রিক যিক্র 

যিক্রের মাজলিসের অন্যতম একটি বিষয় রাসূলুল্লাহ %%-এর সীরাত, 
শামায়েল ও তার জীবন ও কর্ম সংক্রান্ত সকল বিষয়। আমরা দেখেছি, 
সাহাবীগণের মাজলিসের অন্যতম যিকর ছিল ঈমান বৃদ্ধিকারক ও আল্লাহর 
নিয়ামত সংক্রান্ত আলোচনা । রাসূলুল্লাহ ক কেন্দ্রিক যে কোনো আলোচনা তার 
প্রতি আমাদের মহব্বত বৃদ্ধি করবে, যা আমাদের ঈমানের অন্যতম অংশ। 
এছাড়া আমাদের জীবনে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত তার মহান নবীর উম্মত 
হওয়ার সৌভাগ্য । এগুলো সর্বদা আলোচনা করা আমাদের একান্ত প্রয়োজন। 

সাহাবী-তাবেয়ীগণের জীবনের অধিকাংশ মাজলিসই ছিল রাসূলুল্লাহ 
কট কেন্দ্রিক । বিভিন্ন কাজে তীর সুন্নাত, তার রীতি, তীর কর্ম, তার জীবনী, 
তার বাণী, তার শিক্ষা, তার মুবারাক আকৃতি, তার উঠা-বসা, শোওয়া, তার 


www.pathagar.com 


৬৩৯ 


তীদের সকল মাজলিসের অন্যতম বিষয় ছিল । এগুলো আলোচনা করতে তারা 
চোখের পানিতে বুক ভাসিয়েছেন, আবেগ ও মহব্বতে হৃদয়কে পূর্ণ করেছেন। 
আমাদের যিক্রের মাহফিলের অন্যতম আলোচ্য বিষয় হবে এগুলো । এ সকল 
আলোচনার সময় স্বভাবতই বারবার তার উপর প্রত্যেক যাকির নিজের মত 
মহব্বত ও আবেগসহ সালাত ও সালাম পাঠ করবেন। আমরা ইতোপূর্বে 
দেখেছি যে, সালাত-সালাম যিক্রের মাহফিলের অন্যতম যিক্র। 

এখানে উল্লেখ্য যে, আমাদের দেশে এ ধরনের যিক্রের মাহফিল 
সাধারণভাবে মীলাদ মাহফিল নামে পরিচিত। মীলাদ মাহফিলের উদ্ভাবন ও 
ক্রমবিকাশ সম্পর্কে আমি “এহ্ইয়াউস সুনান” গ্রন্থে বিস্তারিত লেখার চেষ্টা 
করেছি। আমরা দেখেছি, মীলাদ অনুষ্ঠানে অনেকগুলি মাসনূন ইবাদত পালন 
করা হয়, যেমন: রাসূলুল্লাহ &-এর বেলাদাত, ওফাত, জীবনী, কর্ম ইত্যাদি 
আলোচনা, সালাত, সালাম, তার প্রতি মহব্বত বৃদ্ধি ইত্যাদি। অপরদিকে 
এগুলি পালনের ক্ষেত্রে পদ্ধতিগতভাবে আমরা কিছু খেলাফে সুন্নাত কাজ করি: 

প্রথমত: রাসূলুল্লাহ £ নিজে এবং পরবর্তী যুগে সাহাবী-তাবেয়ীগণ 
মাহাফিল বা অনুষ্ঠান উদযাপন তাদের মধ্যে ছিল না। নাম বা পরিভাষার চেয়ে 
বিষয় বেশি গুরুত্বপূর্ণ । তবুও নাম ও পরিভাষার ক্ষেত্রে রাসূলুল্লাহ '£ ও 
সাহাবীগণের মধ্যে প্রচলিত নাম ও পরিভাষা ব্যবহার উত্তম। বাধ্য না হলে 
কেন আমরা তাদের রীতি, নীতি বা সুন্নাতের বাইরে যাব? 

দ্বিতীয়ত: শুধু মীলাদ বা রাসূলুল্লাহ £্ট-এর জন্ম আলোচনা ও 
উদ্যাপনের জন্য মাজলিস করা, সালাত বা সালাম পাঠের জন্য উঠে দাড়ানো, 
সমস্বরে এক্যতানে সালাত বা সালাম পাঠ করা ইত্যাদি সুন্নাতে রাসূলুল্লাহ 4% 
ও সুন্নাতে সাহাবার খেলাফ। এ প্রকারের ঘিক্রের মাজলিসে আলোচক সহীহ 
হাদীসের উপর নির্ভর করে আদব ও মহব্বতের সাথে রাসূলুল্লাহ &-এর 
মুবারক আকৃতি, কর্ম ও জীবনীর বিভিন্ন দিক, তার প্রেরণের মাধ্যমে আল্লাহর 
মহান নিয়ামতের আলোচনা করবেন। আলোচনার মধ্যে তিনি এবং যাকিরগণ 
যিক্রের সকল আদবসহ পরিপূর্ণ মহব্বত, ভয়, ভক্তি ও বিনয়ের সাথে 
অনুচ্চস্বরে প্রত্যেকে নিজের মতো করে সালাত ও সালাম পাঠ করতে হবে। 
আর এ-ই মীলাদ'-এর সুন্নাত সম্মত রূপ । 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($%)-এর যিক্র ওষীফা ৬৪০ 


তৃতীয়ত: খেলাফে-সুন্নাত পদ্ধতির সবচেয়ে মারাত্মক দিক দলাদলি ও 
হানাহানি। বস্তুত মুসলিম উম্মাহর সকল দলাদলি-হানাহানির অন্যতম কারণ 
মাসনূন ইবাদতের জন্য “খেলাফে সুন্নাত' পদ্ধতির উদ্ভাবন। সাহাবীগণের যুগ 
থেকে প্রায় ৬০০ বছর মুসলিম উম্মাহ রাসূলুল্লাহ £-এর জন্ম, জীবনী, শিক্ষা, 
মহব্বত ইত্যাদি আলোচনা করেছেন এবং সালাত-সালাম পাঠ করেছেন। কখনোই 
এ বিষয়ে মতভেদ ঘটেনি। কারণ বিষয়টি উন্মুক্ত ছিল, প্রত্যেকেই তার সুবিধামত 
তা পালন করেছেন। যখনই এ সকল ইবাদত পালনের জন্য ‘মীলাদ’ নামক 
পদ্ধতির উদ্ভাবন ঘটল তখনই মতভেদ শুরু হলো। এরপর প্রায় ৪০০ বছর পরে 
যখন “কিয়াম'-এর উদ্ভাবন ঘটল তখন আবার “মীলাদ'-এর পক্ষের মানুষদের 
মধ্যে নতুন করে মতভেদ ও বিচ্ছিন্নতা শুরু হলো । ক্রমান্বয়ে 'পদ্ধতিই ইবাদতে 
পরিণত হলো । এখন যদি কেউ সারাদিন রাসূলুল্লাহ &-এর জন্য, জীবনী, মুজিযা, 
মহব্বত ইত্যাদি আলোচনা করেন এবং সালাত-সালাম পাঠ করেন, কিন্তু মীলাদের 
করবেন না। এ পর্যায় থেকে আমাদের অবশ্যই আত্মরক্ষা করতে হবে। 

৭. ৬. ৭. যিক্রের মাজলিসের বিদ'আত ও পাপ 
মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। সুন্নাতের ব্যতিক্রম সকল কর্ম সযত্বে বর্জন করতে 
হবে। আমাদের দেশে 'যিক্রের মাহফিল’ বা 'হালকায়ে যিকর’ নামের অনুষ্ঠানের 
মধ্যে বিদ্যমান খেলাফে সুন্নাত কর্মের মধ্যে রয়েছে: সমবেতভাবে এঁক্যতানে 
‘ইল্লাল্লাহ’ বা 'আল্লাহ-আল্লাহ' যিক্র, ইয়া রাহমাতুল্লিল আলামীন’ ইত্যাদি বাক্যের 
লাফালাফি বা নাচানাচি করে যিকর ইত্যাদি অগণিত খেলাফে সুন্নাত, বিদ'আত বা 
শিরকমূলক শব্দ, বাক্য ও পদ্ধতি আমাদের দেশে “যিক্র” নামে পরিচিত। 

আমারা যিক্র বলতে এসকল খেলাফে সুন্নাত বা বিদ'আত কর্মগুলোই 
বুঝি । যে যত বেশি খেলাফে সুন্নাত বা বিদ“আতভাবে যিক্র করছে সে ততবড় 
যাকির ও তত বেশি মারেফাতের অধিকারী । আর যে সুন্নাত অনুসারে 
সাহাবীগণের মতো যিকর করছে সে “ওহাবী” অথবা নীরস আলিম; কোনো 
মারেফাত তার নেই । যত মারেফাতের উৎস মনে হয় বিদ'আত । তাদের দাবি 
অনুসারে মনে হয় রাসূলুল্লাহ (সু) ও তার সাহাবীগণের কোনো মারেফাতই 


www.pathagar.com 


৬৪১ 


ছিল না! বিদ'আত উদ্ভাবনের পরেই মারেফাতের শুভ সূচনা এবং বিদ'আতেই 
সকল মারিফাত! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন !! 

মুহতারাম পাঠক, এ সকল বড় বড় ফাকা বুলিতে ধোকাগ্রস্ত হবেন 
না। আমরা দেখেছি যে, ইত্তেবায়ে সুন্নাত’ বা সুন্নাতের অনুসরণ ছাড়া কোনো 
ইবাদত, বেলায়েত বা মারিফাত হয় না। সুন্নাতের বাইরে ক্ষতি ছাড়া আর 
কিছুই নেই, তা যতই চকচক করুক বা চমকদার হোক। 

যিক্র সংক্রান্ত খেলাফে সুন্নাত কর্ম দু প্রকারের: যিক্রের শব্দের 
মধ্যে উদ্ভাবন ও যিক্রের পদ্ধতিতে উদ্ভাবন। পদ্ধতিগত খেলাফে সুন্নাত কর্মের 
মধ্যে রয়েছে - বিশেষ পদ্ধতিতে বসে, মাথা বা শরীর ঝাঁকিয়ে, শরীরের বিভিন্ন 
স্থানে যিক্রের শব্দ দ্বারা ধাক্কা বা আঘাতের কল্পনা করে, বিশেষ পদ্ধতিতে 
উচ্চারণ করে, গান বা গজলের তালে তালে, সমস্বরে এক্যতানে, উচ্চৈঃস্বরে, 
চিৎকার করে, লাফালাফি করে বা নেচে নেচে যিকর করা । 

এগুলো সবই খেলাফে সুন্নাত। কেউ কোনোভাবে একটি হাদীসও 
খুঁজে পাবেন না যে, রাসূলুল্লাহ (88) বা তার সাহাবীগণ এভাবে যিক্র 
করেছেন। বিভিন্ন সাধারণ যুক্তি ও বিশেষভাবে মনোযোগ সৃষ্টির যুক্তিতে 
এগুলো করা হয়। আমরা ইতোপূর্বে এ সকল বিষয়ে কিছু আলোচনা করেছি। 
আমরা দেখেছি যে, শিক্ষা, অনুশীলন বা মনোযোগের জন্য কোনো জায়েয 
পদ্ধতি ব্যক্তিগতভাবে কিছু সময়, প্রয়োজনমতো বা মাঝে মাঝে ব্যবহার করা 
যায়। কিন্তু এগুলোকে নিয়মিত রীতিতে পরিণত করলে বা ইবাদতের অংশ 
হিসেবে গ্রহণ করলে তা সুন্নাতের বিপরীতে বিদ“আতে পরিণত হয় এবং এর 
ফলে মূল সুন্নাত পদ্ধতি মৃত্যুবরণ করে’ বা সমাজ থেকে উঠে যায়। 

পদ্ধতিগত খেলাফে সুন্নাতের চেয়েও মারাত্মক শব্দগত খেলাফে সুন্নাত 
যিক্র। একজন যাকির মাসনূন শব্দে যিক্র করতে করতে আবেগে হয়ত মাথা 
নাড়াতে পারে বা যিক্রের আবেগ তার নড়াচড়ায় প্রকাশ পেতে পারে। 
ব্যক্তিগত ও সাময়িকভাবে তা অনেক সময় জায়েয, যদিও সুন্নাত নয়। কিন্তু 
একজন মুমিন কেন এমন শব্দ ব্যবহার করে যিক্র করবেন যা রাসূলুল্লাহ £& 
ব্যবহার করেননি? এ ক্ষেত্রে ওযর খুঁজে বের করা আরো কষ্টকর । কী প্রয়োজন 
আমার বিভিন্ন যুক্তি ও ‘অকাট্য দলিল’ দিয়ে কষ্ট করে এমন একটি যিক্র 
পালন করা এবং প্রচলন করা যা রাসূলুল্লাহ এ ও তার সাহাবীগণ করেননি 
এবং যা করলে কী পরিমাণ সাওয়াব হবে তা আমাদের মোটেও জানা নেই ? 
৪১ _ 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ &)-এর যিক্র ওযীফা ৬৪২ 


৭. ৭. কারামত, হালাত ও ওলীগণ 


পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে, আপনি যে সকল কাজকে বিদআত বা 
খেলাফে সুন্নাত বলছেন যুগযুগ ধরে আল্লাহর ওলীগণ তো সে কাজই করে 
আসছেন! এ সকল কাজের মাধ্যমেই তারা বেলায়াত, কারামত, হালাত ও 
ফয়েযের উচ্চমার্গে আরোহণ করেছেন। এখনো দেশে দেশে এ সকল কর্মের 
মাধ্যমে অগণিত মানুষ বেলায়াত, কারামত, হালাত, ফয়েয ইত্যাদি লাভ করছেন। 
আপনার কথা ঠিক হলে তা কিভাবে সম্ভব হলো? এগুলো কি প্রমাণ করে না যে, 
আপনার কথা ভুল? নিম্নের বিষয়গুলো এ প্রশ্রের উত্তর জানতে সাহায্য করবে: 

৭. ৭. ১. সুন্নাতের পক্ষে সকল বুজুর্গ একমত 

যুগ যুগ ধরে আল্লাহর ওলীগণ কখনোই এ সকল সুন্নাত বিরোধী কাজ 
করেন নি। সাহাবী, তাবেয়ী ও তাবে-তাবেয়ীগণের যুগের আবিদ, যাকির ও 
সৃফী-দরবেশগণের জীবনের কর্ম, যিক্র ও যিক্রের মাজলিসের পর্যালোচনা 
করলে আমরা দেখি যে, বেলায়াত ও তাযকিয়ার পথে তাদের কর্মগুলি ছিল 
একান্তই মাসনূন কর্ম। এ গ্রন্থে যা কিছু লিখা হয়েছে তা তাদের জীবনী ও 
কর্মের আলোকেই লিখা হয়েছে। ৫ম হিজরী শতাব্দীর প্রখ্যাত মুহাদ্দিস ও সূফী 
আল্লামা আবু নু'আইম ইসপাহানী (৪৩০ হি) “হিলয়্যাতুল আউলিয়া” গ্রন্থে 
সাহাবীগণের যুগ থেকে তার যুগ পর্যন্ত সূফী, দরবেশ, বুজুর্গ ও যাহিদগণের 
জীবনী বিস্তারিত আলোচনা করেছেন। তাদের যিক্র ও যিক্রের মাজলিসের 
আলোচনা করেছেন। এ সকল আলোচনায় আমরা দেখছি যে, তাদের যিক্রের 
মাজলিস ছিল ঈমান বৃদ্ধিকারক, দুনিয়ার মোহ, লোভ, লালসা, হিংসা, অহংকার 
ইত্যাদি থেকে হৃদয়কে মুক্ত-করা বিষয়ক ও হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়, 
তাওবা ও ইস্তিগফারের প্রেরণা-দানকারী আলোচনা ও আলোচনার সাথে 
ইসতিগফার, ক্রন্দন ইত্যাদি। পাঠককে অনুরোধ করছি “হিলয়্যাতুল 
আউলিয়া”, “সিফাতুস সাফওয়া”, “সিয়ারু আ'লামিন নুবালা” ইত্যাদি প্রথম 
যুগের ও নির্ভরযোগ্য জীবনী গ্রন্থে তাদের জীবনী পাঠ করতে। 

বস্তুত, আল্লাহর ওলীগণের নামে অগণিত মিথ্যা কথা সমাজে 
প্রচলিত ৷ মুহাদ্দিসগণের অতন্দ্র প্রহরা ও রাষ্ট্রের পক্ষ থেকে মৃত্যুদণ্ডের ন্যায় 
কঠিন শাস্তি সত্বেও হাদীসের নামে অগণিত মিথ্যা ও জাল কথা প্রচার করেছে 
জালিয়াতগণ ৷ ওলীদের নামে জাল কথা প্রচারের ক্ষেত্রে কোনো প্রহরা বা শাস্তির 
ব্যবস্থাই ছিল না। একারণে জালিয়াতগণ এ ক্ষেত্রে বেশি সফল হয়েছে । আমি 


www.pathagar.com 


৬৪৩ 


দেখেছি যে, শাইখ আব্দুল কাদির জীলানী, মুঈনুদ্দীন চিশতী, নিযামুদ্দীন 
আউলিয়া (রাহ) প্রমুখ বুজুর্গের নামে লিখিত গ্রন্থাদির মধ্যে এমন সব তথ্য 
বিদ্যমান যা নিশ্চিত করে যে, তাদের যুগের পরে জালিয়াতগণ তাদের নামে এ 
সকল পুস্তক রচনা করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের রচিত পুস্তকাদির 
মধ্যে অনেক মিথ্যা কথা ঢুকিয়েছে। 

এর পরেও আমরা এ সকল বুজুর্গের লেখা পুস্তকাদির মধ্যে মাসনূন 
ইবাদত ও যিক্রের কথাই দেখতে পাই। শাইখ আব্দুল কাদির জীলানীর (রাহ) 
গুনিয়াতুত তালিবীন ও অন্যান্য গ্রন্থ, শাইখ মুঈনুদ্দীন চিশতীর (রাহ) আনিসুল 
আরওয়াহ, মুজাদ্দিদে আলফে সানীর (রাহ) মাকতুবাত ও অন্যান্য গ্রন্থ, শাহ 
ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবীর (রাহ) হুজ্জাতুল্লাহিল বালিগার “ইহসান ও 
তাসাউফ’ অংশ, তার রচিত কাশফুল খাফা গ্রন্থের উমার (রা)-এর তরীকা ও 
তাসাউফ বিষয়ক অংশ, সাইয়েদ আহমদ ব্রেলবীর (রাহ) “সেরাতে মুস্তাকিম' 
গ্রন্থ ইত্যাদি পাঠ করতে পাঠককে অনুরোধ করছি। “রাহে বেলায়াত'-এ পাঠক 
যা কিছু দেখেছেন উপরের গ্রন্থগুলোতেও প্রায় তাই দেখতে পাবেন। 

৭. ৭. ২. নিয়মিত ইবাদত বনাম সাময়িক অনুশীলন 

আমরা দেখেছি যে, খেলাফে সুন্নাত সকল কর্মই বিদ'আত বলে গণ্য 
হয় না। বরং খেলাফে সুন্নাত কর্মকে দীনের অংশ মনে করলে, সাওয়াবের মূল 
উৎস মনে করলে বা সুন্নাতের মত রীতিতে পরিণত করলে তা বিদ“আতে 
পরিণত হয়। জায়েয বিষয় কিভাবে বিদ“আতে পরিণত হতে পারে তার একটি 
উদাহারণ এ বই থেকেই প্রদান করছি। সকাল সন্ধ্যার যিকর আলোচনার সময়ে 
আমি অনেক প্রকারের যিক্র উল্লেখ করেছি। এগুলো সবই মাসনূন যিক্র। 
এগুলোকে লিখার জন্য স্বভাবতই আমাকে একটির পরে একটি লিখতে হয়েছে 
এবং ক্রমান্বয়ে সাজাতে হয়েছে। এ ক্রমানুসারে সাজানোটা সুন্নাত নয়, আমার 
নিজের তৈরি। সুন্নাত এসব যিক্রগুলো পালন করা। যিক্র পালন করতে গেলে 
অবশ্যই একটি ক্রম প্রয়োজন। একটির পর একটি তো করতে হবে। 
সাজানোর বিষয়টি রাসূলুল্লাহ (3%) আমাদের জন্য উন্মুক্ত রেখেছেন। যাকির 
নিজের সুবিধামতো যিক্রগুলি সাজিয়ে নেবেন । আমার ক্রমটিও এ প্রকারের । 
এ সাজানো নিঃসন্দেহে জায়েয ও প্রয়োজনীয়। কিন্তু যদি কোনো যাকির 
সুন্নাতের নির্দেশনা ছাড়া মনে করেন যে, এ যিক্রটি আগে ও এ যিক্রটি পরে 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ ($%)-এর যিক্র ওযীফা ৬৪৪ 


দিতেই হবে, বা এ নির্দিষ্ট ক্রমান্বয় মেনে চলাটা একটি ইবাদত, বা এ নিয়মের 
মধ্যে বিশেষ সাওয়াব আছে তাহলে তা বিদ“আতে পরিণত হবে। 

যিক্র বিষয়ক অধিকাংশ বিদ'আত এরূপ ভুল ধারণা থেকে এসেছে। 
পূর্ববর্তী যুগের বিভিন্ন আলিম ও নেককার মানুষ তাদের ছাত্র বা মুরীদকে 
সুন্নাতের আলোকে কিছু যিক্র বেছে দিয়েছেন, সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন, 
কুলবের অমনোযোগিতা বা আলসেমী দূর করতে বা মনোযোগ অর্জনের জন্য 
নির্দেশ দিয়েছেন। কাউকে নির্জনবাসের নির্দেশ দিয়েছেন। কেউ নির্দিষ্ট 
নির্দিষ্ট রগ চেপে ধরে অথবা দেহের নির্দিষ্ট স্থানে আঘাতের কল্পনা করে যিক্র 
করতে নির্দেশ দিয়েছেন। এগুলো সবই ছিল সাময়িক ও বিশেষ পরিস্থিতির 
আলোকে তাদের ব্যক্তিগত ইজতিহাদ মাত্র। কিন্তু পরবর্তীকালে অনেকেই 
সেগুলো দীনের অংশ মনে করেছেন। কেউ ভেবেছেন, এভাবে বসা বা এভাবে 
যিক্র করা একটি বিশেষ ইবাদত । এভাবে না বসলে বা এভাবে যিক্র না 
করলে সাওয়াব বা বরকত কম হবে। কেউ ভেবেছেন, এ পদ্ধতিতে না হলে 
আজীবন মাসনূন ধিক্র করলেও বেলায়াত ৰা তাষকিয়া অর্জন হবে না। এভাবে 
তারা বিদআতের মধ্যে নিপতিত হয়েছেন। 

৭. ৭. ৩. ক্রমান্বয় অবনতি ও সংশোধন 

বুজুর্গদের শেখানো ইবাদত ও রিয়াযতের পদ্ধতিও তাদের মৃত্যুর পরে 
অনুসারীদের হাতে ক্রমান্বয়ে পরিবর্তিত হয়েছে। মুজাদ্দিদ আলফ সানী (৯৭১- 
১০৩৪হি)-র মাকতুবাত শরীফ থেকে বিষয়টি ভালভাবে অনুভব করা যায়। তার 
২০০ বছর পূর্বে বাহাউদ্দীন নকশবন্দ (৭৯১ হি) নকশবন্দীয়া তরীকার উদ্ভাবন 
করেন। এ ২০০ বছরের মধ্যে নকশবন্দীয়া তরীকার মধ্যে অনেক বিদ'আত 
প্রবেশ করে বলে তিনি তার মাকতুবাতের বিভিন্ন পত্রে আফসোস করেছেন। 

আমাদের সমাজের দিকে তাকালেও আমরা তা বুঝতে পারব। 
বিভিন্ন দরবারে গেলে আপনি দেখবেন যে, একেক দরবারের যিক্র, ওষীফা ও 
কর্ম-পদ্ধতি একেক রকম, অথচ সকলেই একই তরীকা দাবি করছেন। আবার 
এদের অনেকেই মাত্র তিন-চার ধাপ পূর্বে একই পীর বা উত্তাদের শিষ্যত্ব দাবি 
করছেন, অথচ তাদের কর্ম পদ্ধতি এক নয়। 


www.pathagar.com 


৬৪৫ 


৭. ৭. ৪. সুন্নাতে প্রত্যাবর্তনেই নিরাপত্তার নিশ্চয়তা 


একজন বুজুর্গ বেলায়াত অর্জন করেন তার সামগ্রিক কর্মের ভিত্তিতে । 
হাজার হাজার নেক আমলের পাশে দু-একটি ভুলভ্রান্তির কারণে তাদের বুজুরী 
নষ্ট হয় না। বরং কুরআনের বাণী অনুসারে অনেক নেকীর কারণে এ সকল ভুল 
বা অন্যায় ক্ষমা হয়ে যায়। পরবর্তী যুগের বুজুর্গগণের মধ্যে বিভিন্ন ভুলক্রুটি 
রয়েছে। কখনো বিশেষ হালতে, কখনো অনুশীলনের জন্য, কখনো ব্যক্তিগত 
ইজতিহাদে তারা ভুল কর্ম করেছেন। এ সকল কর্মের ফলে যেমন তাদের বুজুগী 
নষ্ট হয় না, তেমনি তারা করেছেন বলে এগুলো আমাদের জন্য করণীয় আদর্শ 
হতে পারে না। কোনো বুজুর্গ গান-বাজনা করেছেন এবং নেচেছেন, কেউ বা 
ধুমপান করেছেন... এরূপ অগণিত বিষয় রয়েছে । এজন্য সুন্নাতে প্রত্যাবর্তন 
ছাড়া কোনো উপায় নেই। কারণ বুজুর্গদের নামে অনেক কিছুই দাবি করা হচ্ছে, 
কোনটি সঠিক তা বাছাই করার কোনো সুনির্দিষ্ট মাপকাঠি নেই। অনুরূপভাবে 
কোন্‌ কর্মটি তারা ইবাদত হিসেবে করেছেন এবং কোন্টি সাময়িক অনুশীলন 
অথবা ব্যক্তিগত ইজতিহাদের কারণে করেছেন তাও স্পষ্টর্ূপে জানার কোনো 
উপায় নেই। পক্ষান্তরে সুন্নাতের ক্ষেত্রে সহীহ ও বানোয়াট জানার মাপকাঠি 
রয়েছে এবং রাসূলুল্লাহ &্-এর সকল কিছুই আমাদের জন্য অনুকরণীয় আদর্শ । 
বুজুর্গগণের বুজুর্গী ও বেলায়াতের জন্য তাদেরকে সম্মান করতে হবে এবং 
ভালবাসতে হবে। কিন্তু অনুকরণীয় পূর্ণাঙ্গ আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে 
রাসূলুল্লাহ %%-কে। তার সুন্নাত অনুসরণের পুর্ণাঙ্গ আদর্শ সাহাবীগণ । 
বুজুর্পপণকে নির্ভুল, নিষ্পাপ ও সর্বোচ্চ আদর্শ হিসেবে গ্রহণ করে তাদের মতের 
অযুহাতে সুন্নাতে নববী বা সুন্নাতে সাহাবী অস্বীকার বা অমান্য করার পরিণতি কী 
হতে পারে তা সহজেই অনুমেয় । 

বুজুর্গগণের কর্ম অনুসরণ করে আমরা সাওয়াব ও বেলায়াত আশা করি। 
আর সাহাবীগণের হুবহু অনুসরণ করলে পঞ্চাশ জন সাহাবীর সমান মর্যাদা ও 
পুরস্কার পাওয়া যাবে বলে জানিয়েছেন রাসূলুল্লাহ £্ ৷ তিনি বলেন: “তোমাদের 
সামনে রয়েছে ধৈর্যের সময়, এখন তোমরা যে কর্মের উপর আছ সে সময়ে যে 
মধ্যকার পঞ্চাশ ব্যক্তির সমপরিমাণ সাওয়াব লাভ করবে । সাহাবীগণ বলেন, হে 
আল্লাহর নবী, আমাদের মধ্যকার ৫০ জনের সাওয়াব না তাদের মধ্যকার?” তিনি 
বলেন, “না, বরং তোমাদের মধ্যকার ৫০ জনের সমপরিমাণ সাওয়াব ।”৪০ 


** মুহাম্মাদ ইবনু নাসর আল-মারওয়াবী, আস-সুন্নাহ, পৃ. ১৪; তাবারানী, আল-সু'জাম আল-কাবীর 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (38)-এর যিক্র ওযীফা ৬৪৬ 


৭. ৭. ৫. কারামত-ফয়েষ বনাম বেলায়াত-তাষকিয়া 

এর চেয়েও বড় প্রশ্ন হলো বুজুর্গ কে? কে কতবড় ওলী তা কিভাবে 
আমরা জানতে পারব? ইরানে, আরবে ও অন্যান্য দেশে শিয়াদের মধ্যে অগণিত 
পীর-দরবেশ বিদ্যমান যাদের কারামত ও কাশফের কথা লক্ষ কোটি মানুষের মুখে 
মুখে ৷ অথচ সুন্নীগণ তাদের মুসলিম বলে মানতেই নারায। এভাবে প্রত্যেক দলই 
দাবি করছেন যে, তাদের নেতৃবৃন্দ সর্বোচ্চ পর্যায়ের ওলী-আল্লাহ। তাদের কাশফ, 
কারামত ও ফয়েষের অগণিত গল্প তাদের মুখে মুখে। পক্ষান্তরে অন্য দল 
এদেরকে কাফির, ফাসিক, ওহাবী, বিদ'আতী ইত্যাদি বলে গালি দিচ্ছে। 

বস্তুত বুজুর্গী চেনার জন্য কাশফ, কারামত ইত্যাদির উপর নির্ভর করাই 
সকল বিভ্রান্তির মূল। মুসলিম উম্মাহর সকল বুজুর্গই বলেছেন যে, বুজুগী চেনার 
জন্য এগুলোর উপর নির্ভর করা যাবে না, বরং সুন্নাতের উপরে নির্ভর করতে 
হবে। সুন্নাতের অনুসরণের পূর্ণতার উপরেই বুজুর্গীর পূর্ণতা নির্ভর করবে। 
সাহাবীগণের মত যিনি সকল ইবাদত বন্দেগি পালন করতে চেষ্টা করেন, 
তাদেরই মত হিংসা, বিদ্বেষ, লোভ, গীবত, গালাগালি ইত্যাদি পরিহার করেন, 
তাদেরই মত বিনয় ও সুন্দর আচরণ করেন, তাকে আপনি বুজুর্গ বলে মনে 
করতে পারেন। সুন্নাতের অনুসরণ যত বেশি হবে বুজুর্গীও তত বেশি হবে। 


অলৌকিক কর্ম করা, মনের কথা বলা ইত্যাদি কাশফ-কারামত হতে 
পারে, আবার শয়তানী ইসতিদরাজ হতে পারে। কোন্টি রাব্বানী এবং কোন্টি 
শয়তানী তা চেনার একমাত্র উপায় সুন্নাতের অনুসরণ । মুজাদ্দিদে আলফে সানী, 
সাইয়িদ আহমদ ব্রেলবী ও অন্যান্য বুজুর্গ উল্লেখ করেছেন যে, কাফির-মুশরিকও 
রিয়াফত-অনুশীলন করলে কাশফ, কারামত ইত্যাদি অর্জন করতে পারে । এছাড়া 
শিরক বা বিদ“আতে লিপ্ত করতে শয়তান মানুষকে স্বপ্ন দেখায়। স্বপ্নে, কাশফে 
বা জাগ্রত অবস্থায় সে আল্লাহকে বা ওলীদেরকে বারবার দেখতে পায়। 

রাসূলুল্লাহ £ বলেছেন, “যে স্বপ্নে আমাকে দেখল, সে গ্রকৃতই আমাকে 
দেখল, কারণ শয়তান আমার রূপ পরিগ্রহণ করতে পারে না।”১ মুসলিম উম্মাহ 
একমত যে, শয়তান রাসূলুল্লাহ £্ট-এর আকৃতি গ্রহণ করতে পারে না। তবে অন্য 
কোনো আকৃতিতে এসে নিজেকে নবী বলে দাবি করতে পারে কি না সে বিষয়ে 


১০/১৮২; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ৭/২৮২; আলবানী, সাহীহাহ ১/৮৯২-৮৯৩। 
৪ বুখারী (৯৫-কিতাবুত তা'বীর, ১০-বাব মান রাআন নাবিয়্যা) ৬/২৫৬৭; (ভারতীয় ২/১০৩৬) মুসলিম 
(8২- র রুইয়া, ২-বাব... মান রাআনী ফিল মানাম) ৪/১৭৭৫, (ভারতীয় ২/২৪২) । 


www.pathagar.com 


৬৪৭ 


আলিমদের মতভেদ রয়েছে । অনেকে বলেন, শয়তান যেমন তার রূপ পরিগ্রহণ 
করতে পারে না, তেমনি সে অন্য রূপে এসেও নিজেকে নবীজি বলে দাবি করতে 
পারে না। অন্য অনেকে বলেন যে, শয়তানের জন্য অন্য আকৃতিতে এসে নিজেকে 
নবীজি বলে দাবি করা অসম্ভব নয়; কারণ কোনো হাদীসে তা অসম্ভব বলা হয় নি। 
উপরস্ত মানুষ শয়তান যেমন জাল হাদীস বানাতে পারে, তেমনি জিন শয়তানও 
স্বপ্নে রাসূলুল্লাহ &্-এর নামে জালিয়াতি করতে পারে। সহীহ হাদীসে বর্ণিত 
হয়েছে যে, সাহাবী ইবনু আব্বাস অনুরূপ মত পোষণ করতেন । ইমাম বুখারী তার 
সহীহ গ্রন্থে উল্লেখ করেছেন যে, প্রসিদ্ধ তাবিয়ী ও স্বপ্র-বিশারদ মুহাম্মাদ ইবনু 
সিরীনও (১১০হি) অনুরূপ মতামত পোষণ করতেন ।২ 


বাপ্তখ অনেক ঘটণ। দ্বিতীয় মতটি সমর্থন কর্ে। কুষ্টিয়া ইসলাম 
বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের ভাই “মারফতী ন্যাড়ার ফকীর' দলে যোগ 
দেন। তিনি তার বাড়িতে রাতভর গানবাজনা-সহ যিক্রের আয়োজন করেন। 
এতে গ্রামবাসীরা আপত্তি করলে তিনি দাবি করেন যে, তিনি যখন এভাবে 
গানবাজনাসহ যিক্রের মাজলিসে বসেন, তখন তার মৃত পিতামাতা কবর 
থেকে উঠে তাদের মাজলিসে যোগ দেন। উপরস্ত স্বয়ং রাসূলুল্লাহ & স্বপ্নে 
তাকে এভাবে গানবাজনা করতে নির্দেশ দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার 
একজন প্রসিদ্ধ বুজুর্গ পীর সাহেব ধূমপান করতেন। তার নিকটতম একজন 
খলীফা জানান যে, স্বপ্নে রাসূলুল্লাহ & থেকে বিশেষ অনুমতি নিয়েই তিনি 
ধূমপান করতেন । আগের যুগের কোনো কোনো গ্রহ্থেও অনুরূপ ঘটনার কথা 
পাওয়া যায়। এরা ভুল দেখেছেন, মিথ্যা বলেছেন, না বাস্তবেই শয়তান এরূপ 
স্বপ্ন দেখিয়েছে তা আল্লাহই ভাল জানেন। 
হতে পারে। সহীহ সুন্নাত-সম্মত ইবাদতে লিপ্ত হলে শয়তান আবিদের মনে 
ওয়াসওয়াসা দিয়ে মনোযোগ নষ্ট করতে চেষ্টা করে। যেন মুমিন ইবাদতে মজা না 
পেয়ে ইবাদত পরিত্যাগ করে বা অন্তত সাওয়াব কম পায়। পক্ষান্তরে ইবাদতের 
নামে বিদ'আতে রত থাকলে শয়তান কখনোই মনোযোগ নষ্ট করে না, বরং তার 
মনোযোগ ও হালত বৃদ্ধি করতে সচেষ্ট হয়। কারণ উক্ত মুমিন তো সাওয়াব 
পাচ্ছেই না, বরং গোনাহ অর্জন করছে, কাজেই তাকে যত বেশি উক্ত কর্মে রত 


৪২ বুখারী (৯৫-কিতাবৃত তা'বীর, ১০-বাৰ মান রাআন নাবিয়্যা) ৬/২৫৬৭; ইবনু হাজার আসকালানী, 
ফাতহুল বারী ১২/৩৮৩-৩৮৪। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (88)-এর যিক্র ওষীফা ৬৪৮ 


রাখা যায় ততই শয়তানের লাভ। এজন্যই অনেকে ধার্মিক মানুষকে দেখবেন তিনি 
সর্বশ্রেষ্ঠ যিকর সালাত আদায়ে তাড়াহুড়ো করছেন। অথচ বিদ'আত মিশ্রিত 
যিক্র-ওষীফার মধ্যে মহা আনন্দে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছেন । তাহাজ্জুদে বা 
কুরআন তিলাওয়াতে ক্রন্দন আসছে না। কিন্তু বিদ'আত মিশ্রিত যিক্র বা দু'আয় 
অঝোরে কাদছেন। অনেকে সালাতের মধ্যে কিছু খেলাফে সুন্নাত নিয়ম পদ্ধতি বা 
যিক্র যোগ করে সালাতে মনোযোগ ও মজা পাচ্ছেন। কিন্তু বিশুদ্ধ সুন্নাত- 
সম্মতভাবে সালাত আদায় করলে সেরূপ মজা পাচ্ছেন না। এভাবে আমরা দেখি 
যে, কাশফ, ফয়েষ, হালাত, মজা, ক্রন্দন, স্বপ্ন এগুলো কোনোটিই ইবাদত 

৭. ৭. ৬. বেলায়াত-তাষকিয়া: দাবি ও বাস্তবতা 

বেলায়াত ও তাযকিয়া-তাসাউফের দাবি সকলেই করছেন । কিন্তু বাস্তবে 
কী দেখতে পাই? হিংসা, ঘৃণা, বিচ্ছিন্নতা, লোভ, অহঙ্কার, ক্রোধ, অসদাচরণ, 
গালাগালি, বান্দার হক্ব বিনষ্ট করা ইত্যাদি অগণিত কর্মে লিপ্ত দেখতে পাই এ 
সকল মানুষদের ৷ অথচ তারা তাহাজ্জুদ, তিলাওয়াত, যিকর ও অন্যান্য তাষকিয়ার 
কর্মে লিপ্ত! এর কারণ ওঁষধের বিকৃত প্রয়োগ । তাযকিয়া ও বেলায়াতের নামে 
ইসলামের আংশিক কিছু শিক্ষা প্রদান করা হচ্ছে এবং তা অর্জনের ক্ষেত্রে কাশফ, 
কারামত, হালাত ইত্যাদিকে মানদণ্ড হিসেবে পেশ করা হচ্ছে। ফলে সত্যিকার 
তাকওয়ার অনুভূতি সৃষ্টি হচ্ছে না। উপরন্ত অগণিত হারামে লিপ্ত থেকেই ‘ওলী’ 
হয়ে গিয়েছি বলে আত্মতৃপ্তি ও অহঙ্কার হৃদয়কে গ্রাস করছে। 


৭. ৭. ৭. নবীপ্রেম-ওলীপ্রেম: দাবি ও বাস্তবতা 


আশেকে রাসূল (&) হওয়ার দাবি অনেকেই করছেন। ওলীগণের 
মহব্বত ও অনুসরণের দাবি করছেন সকলেই । কিন্তু বাস্তবে আমরা কী দেখতে 
পাচ্ছি? এ সকল প্রেমিককে যেয়ে বলুন, আপনার মত, পোশাক, যিক্র, মীলাদ, 
দরুদ, তরীকা ইত্যাদির সাথে রাসূলুল্লাহ (&) বা সাহাবীগণের পুরো মিল হচ্ছে 
না, একটু মিলিয়ে নিন। তারা ঠিক এভাবে যিক্র করেছেন, এভাবে মীলাদ 
পড়েছেন, অমুক বিষয়ে ঠিক একথা বলেছেন, কাজেই আপনি ঠিক অবিকল 
তাদের মত চলুন। আপনি দেখবেন যে, সে প্রেমিক আপনার কথা মানছেন না। 
আপনার কথাগুলো হাদীসে নেই- সেকথা তিনি দাবি করবেন না। আপনার 
কথাগুলির বিপরীতে তার মতের পক্ষে কোনো সুস্পষ্ট সহীহ হাদীসও তিনি পেশ 


www.pathagar.com 


৬৪৯ 


করতে পারবেন না। কিন্তু তা সত্ত্বেও তিনি তা গ্রহণ করবেন না। বিভিন্ন ওযুহাত 
দেখাবেন। একেবরে অপরাগ হলে বলবেন, এগুলো ওহাবী মত বা বিভ্রান্ত মত! 
তিনি যে কর্ম বা মতামত পোষণ করছেন সেটিই একমাত্র সঠিক বা সুন্নী মত। 
কাজেই কোনো দলিল ছাড়াই সকল হাদীস ও সুন্নাত বাতিল হয়ে গেল। 

অনেকের কাছেই রাসূলুল্লাহ &্-এর সুন্নাত এভাবে “ওহাবী” বলে উড়িয়ে 
দেওয়া সহজ, তবে ওলীগণের মতামত উড়িয়ে দেওয়া অনেক কঠিন! রাসূলুল্লাহ 
&ট করেছেন বা বলেছেন বললে তারা সহজেই একটি ব্যাখ্যা দিয়ে বা বিনা 
ব্যাখ্যাতেই তা উড়িয়ে দিতে পারেন। কিন্তু বুজুর্গদের কথা বা কর্ম অত সহজে 
উড়িয়ে দিতে পারেন না। তা সত্তেও আমরা দেখি যে, অবস্থার পরিবর্তন হয় না। 
উক্ত ওলী-প্রেমিককে বলুন, আপনি যে, কাজটি করছেন তার বিরুদ্ধে বা যাকে 
আপনি নিন্দা করছেন তার পক্ষে শাইখ আব্দুল কাদির জিলানী, মুঈন উদ্দীন 
ব্রেলবী (রাহিমাহুমুল্লাহ) বা অন্য অমুক বুজুর্গ অমুক গ্রন্থে লিখেছেন, তখন একই 
ভাবে তিনি বিভিন্ন অযুহাতে তা মানতে অস্বীকার করবেন। কোনো অবস্থাতেই 
তিনি তার মত বা কর্ম পরিবর্তন করতে রাযি হবেন না! যে বুজুর্গের নামে তিনি 
চলছেন স্বয়ং সে বুজুর্গের মতও যদি তার মতের বিরুদ্ধে পেশ করা হয় তবুও 
তিনি তার একটি ব্যাখ্যা করবেন, কিন্তু নিজের মত বা কর্ম পরিবর্তন করবেন না। 

অন্তরের সবচেয়ে বড় রোগ এটি । এ রোগে আক্রান্ত ব্যক্তির কাছে হক 
এবং বাতিলের একটিই মাপকাঠি রয়েছে, তা হলো তার নিজের পছন্দ। 
হাদীস-কুরআন বা বুজুর্গদের মতামত তার পছন্দকে প্রমাণ করার জন্য, 
পছন্দকে উল্টানোর জন্য নয়। যা তার পছন্দ হয় না তা বিভিন্ন ব্যাখ্যা করে 
বাতিল করে দেন। আরবীতে এ মাপকাঠিটির নাম (৬১৯)। বাংলায় প্রবৃত্তি বা 
ব্যক্তিগত পছন্দ-অপছন্দ' বলা হয়। কুরআন-হাদীসে বারবার এ ভয়ঙ্কর রোগ 
সম্পর্কে সাবধান করা হয়েছে। এক স্থানে বলা হয়েছে: “আপনি কি তাকে 
দেখেছেন যে তার নিজের পছন্দ অপছন্দ বা নিজের নফসের খাহেশাতকে 
নিজের মা'বুদ বানিয়ে নিয়েছে ? আপনি কি তার উকিল হবেন?” রাসূলুল্লাহ 
& বলেন: “তিনটি বিষয় মানুষকে ধ্বংস করে: অপ্রতিরোধ্য লোভ-কৃপণতা, 
নিজ প্রবৃত্তির ভাললাগা মন্দলাগার আনুগত্য, মানুষের তার নিজ মতের প্রতি 
তৃপ্তি ও আস্থা ৮6৪ 


সূরা ১৪৩ আয়াত । 
$e নব আলীর ১/২৩০, আলবানী, সহীহুত তারগীব ১/৯৭। 


www.pathagar.com 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (48)-এর যিক্র ওযীফা ৬৫০ 


এ রোগ থেকে মুক্তির একটিই পথ, নিজের পছন্দ-অপছন্দ, ভাললাগা 
ও মন্দলাগাকে সুন্নাতের অধীন করা। ব্যাখ্যা দিয়ে সুন্নাতকে বাতিল না করে 
ব্যাখ্যা দিয়ে নিজের মত বা বুজুর্গদের মতকে বাতিল করে সুন্নাতকে হুবহু গ্রহণ 
করা। এ বিষয়ে কুরআন ও হাদীসে অনেক নির্দেশনা দেওয়া হয়েছে। 


শেষ কথা 


রাসূলুল্লাহ £্ট-এর সুন্নাতের খেদমতে এ বইটি আমার অতি নগণ্য 
একটি প্রচেষ্টা। চেষ্টার মধ্যে যদি কল্যাণকর কিছু থেকে থাকে তা শুধু মহান 
প্রতিপালক আল্লাহ জাল্লা জালালুহুর দয়া ও তাওফীক । আর এর মধ্যে যা কিছু 
ভুল, ভ্রান্তি আছে সবই আমার অযোগ্যতার কারণে এবং শয়তানের কারণে । 
আমি রাব্বুল আলামীনের দরবারে সকল ভুল, অন্যায় ও বিভ্রান্তি থেকে তাওবা 
করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহর দরবারে সকাতর প্রার্থনা যে, তিনি 
দয়া করে এ অযোগ্য প্রচেষ্টাকে কবুল করে নেবেন। আল্লাহর কত প্রিয় বান্দা 
কতভাবে আল্লাহর দ্বীনের জন্য মহান কাজ করে চলেছেন। আমি তো কিছুই 
করতে পারলাম না। না পারলাম ব্যক্তিগত জীবনে ভাল ইবাদত করতে । না 
পারলাম উম্মতের কোনো কল্যাণে নিজেকে নিয়োজিত করতে । এ ক্ষুদ্র প্রচেষ্টা 
আল্লাহ দয়া করে কবুল করে একে আমার, আমার পিতামাতা, স্ত্রী-সন্তান, 
যাদেরকে আমি আল্লাহর ওয়াস্তে ভালবাসি ও যারা আমাকে আল্লাহর ওয়াস্তে 
ভালবাসেন তাদের সকলের এবং পাঠক-পাঠিকাগণের নাজাতের ওসীলা বানিয়ে 
দেবেন এ দু'আ করেই শেষ করছি। আমিন! 

সালাত ও সালাম সাইযিদুল মুরসালীন মুহাম্মাদ (৪), তার পরিজন ও 
সহচরদের জন্য। প্রথমে ও শেষে, সর্বদা ও সর্বত্র সকল প্রশংসা জগতসমূহের 
প্রতিপালক আল্লাহর জন্য ৷ 


www.pathagar.com 


৬৫১ 


গ্রহপঞ্জি 
এ গ্রন্থ রচনায় মূলত হাদীসগ্রস্থ ও হাদীস বিষয়ক গ্রস্থাবলীর উপর নির্ভর 


করেছি। এছাড়া মাঝেমধ্যে দু একটি তাফসীর ও ফিকহ বিষয়ক বই থেকে তথ্য 
গ্রহণ করেছি। যে সকল গ্রন্থ থেকে সরাসরি উদ্ধৃতি দেওয়া হয়েছে সে সকল 
গ্রন্থের একটি তালিকা এখানে গবেষক পাঠকদের সুবিধার্থে প্রদান করা হলো। 
পাঠক ও গবেষকদের সুবিধার্থে এতিহাসিক ক্রম অনুসারে সাজানো হলো: 


>. 
২. 
৩ 
8. 
৫. 


৬. 
৭. 


কুরআন কারীম 
ইবনুল মুবারাক (১৮১ হি) কিতাবুয যুহদ, বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ। 


, মালিক বিন আনাস (১৭৯ হি), আল-মুয়াত্তা (কাইরো, দারু এহইয়ায়িত তুরাস আল-আরাবী, 


১৯৫১) 

কাযী আবু ইউসূফ ইয়াকুব ইবনু ইবরাহীম আল-আনসারী, (১৮২ হি), কিতাবুল আসার, 
বৈরও, দারুণ কুতুবিল ইলাময়)হ, ১৩৫৫ হি. । 

মুহাম্মাদ ইবনে হাসান আশ-শাইবানী (১৮৯ হি), কিতাবুল আসার (বৈরুত, দারুল 
কুতুবিল ইলমিয়্যাহ, দ্বিতীয় প্রকাশ, ১৯৯৩) 

মুহাম্মাদ ইবনুল হাসান, কিতাবুল আসল বা আল-মাবসূত, করাচি, ইদারাতুল কুরআন 
মুহাম্মাদ ইবনুল হাসান, আল-হুজ্জাত, বৈরুত, আলামুল কুতুব, ১৪০৩, ৩য় প্রকাশ। 
মুহাম্মাদ ইবনু ফুযাইল দাব্বী (১৯৫ হি), কিতাবুদ দু'আ (রিয়াদ, মাকতাবাতুর রুশদ, ১৯৯৯, ১ম 
প্রকাশ) 

আব্দুর রাজ্জাক সানআনী (২১১ হি), আল-মুসান্নাফ বৈরুত, আল-মাকতাবুল ইসলামী, 
২য় প্রকাশ, ১৯৮৩) 


. আল-ফাররা, আবু যাকারিয়া (২১১ হি), মায়ানীল কুরআন, বৈরুত, আলম আল-কুতুব। 
. ইবনে হিশাম (২১৩ হি), আস-সীরাতুন নাবাবীয়্যাহ (কায়রো, দারুর রাইয়ান, ১ম প্র, 


১৯৭৮) 


. সাঈদ ইবনু মানসূর (২২৭ হি), আস-সুনান, রিয়াদ, দারুল উসাইমী, ১৪১৪ হি., ১ম। 
. ইবনে সা'দ, মুহাম্মাদ (২৩০ হি), আত-তাবাকাতুল কুবরা, (বৈরুত, দার সাদির) 
. ইবনে আবী শাইবা (২৩৫ হি), আল- কিতাবুল মুসান্নাফ (বৈরুত, দারুল কুতুবিল 


ইলমিয়্যাহ, ১ম সংস্করণ, ১৯৯৫) 


. আহমদ ইবনু হাম্বল (২৪১ হি), মুসনাদে আহমদ (কোইরো, দারুল মাআরিফ, ১৯৫৮) 
, দারেমী, আব্দুল্লাহ ইবনু আব্দুর রাহমান (২৫৫ হি), আস-সুনান (দামেশক, দারুল কলম, 


১ম প্রকাশ, ১৯৯১) 


. মুহাম্মাদ ইবনু ইসমাঈল আল-বুখারী (২৫৬ হি), আস সহীহ, ফতহুল বারী সহ, (বৈরুত, 


দারুল ফিকর) 


. ইমাম বুখারী, আল আদাবুল মুফরাদ, বৈরুত, দারুল বাশাইর, ১৯৮৯, ওয় প্রকাশ! 
. ইমাম বুখারী, খালকু আফ'আলিল ইবাদ, রিয়াদ, দারুল মাআরিফ, ১৯৭৮। 
. ইবনুল জারুদ, আব্দুল্লাহ ইবনু আলী (৩০৭ হি) আল-মুনতাকা, (বৈরুত, সাকাফিয়্যাহ, ১ম, 


১৯৮৮) 


www.pathagar.com 


২০. 


২২. 


80 
8১ 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (%%)-এর যিক্র ওযীফা ৬৫২ 


মুসলিম ইবনুল হাজ্জাজ (২৬১ হি), আস-সহীহ, (কাইরো, দারু এহইয়াইল কুতুবুল 
আরাবিয়্যাহ) 

আবু দাউদ, সুলাইমান ইবনুল আশআস (২৭৫ হি), আস-সুনান (কাইরো, দারুল হাদীস, 
১ম প্রকাশ, ১৯৯৮) 


. ইবনু মাজাহ, মুহাম্মাদ ইবনু ইয়াধিদ (২৭৫ হি), আস-সুনান (ইন্তাম্ুল, মাকতাবাহ 
ইসলামিয়্যাহ 


১ 


. তিরমিযী, আবু ইসা মুহাম্মাদ (২৭৯ হি), আস- সুনান (বৈরুত, দারুল কুতুবিল 


ইলমিয়্যাহ) 


. আবুল্লাহ ইবনু আহমদ ইবনু হাঞ্চল (২৯০ হি), আস-সুন্নাহ, (দাম্মাদ, দার ইবনিল কাইয়িম, ১ম, 


১৪০৬হি) 


. আল-বাযযার, আবু বকর আহমদ ইবনু আমর (২৯২ হি), আল-মুসনাদ (মদীনা 


মুনাওয়ারাহ, মাকতাবাতুল উলূম ওয়াল হিকাম, ১৪০৯ হি., ১ম প্রকাশ) 


, নাসাঈ, আহমাদ হবনু শুআইব (৩০৩ হি), আস-সুনান, (বৈরুত, দারুল মারিফাহ, ২য় প্রকাশ, 


১৯৯২) 


. নাসঈ, আস-সুনানুল কুবরা (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ ১৯৯১) 
. নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, (বৈরুত, রিসালাহ, ১৪০৬ হি, ২য় প্রকাশ) 
. আবু ইয়ালা আল-মাউসিলী (৩০৭ হি), মুসনাদে আবী ইয়ালা (দেমাশক, দারুস সাকাফাহ 


আল- আরাবিয়্যাহ, ১ম প্রকাশ, ১৯৯২) 


. তাবারী, ইবনু জারীর (৩১১হি), জামেউল বাইয়ান্/তাফসীরে তাবারী, (বৈরুত, দারুল ফিকর, 


১৯৮৮) 


. ইবনু খুযাইমা (৩১১হি), সহীহ ইবনে খুযাইমা (সৌদী আরব, শিক্ষা মন্ত্রণালয়, ২য় প্রকাশ 


১৯৮১) 


. আবু উ“আনাহ, ইয়াকুব ইবনু ইসহাক (৩১৬ঁহি) আল-মুসনাদ (বৈরুত, দারুল মা'রিফাহ, ১৯৯৮, 


১ম) 


. আবু জাফর তাহাবী (৩২১হি), শরহু মা'আনীল আসার (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যা, 


২য় সংস্করণ, ১৯৮৭) 


. আকু জাফর তাহাবী, শারহু মুশকিলিল আসার, বৈরুত, রিসালাহ, ১৯৯৪, ১ম প্রকাশ । 
, ইবনে দুরাইদ (৩২১হি) জামহারাতুল লুগাত (হায়দ্রাবাদ, দাইরাতিল মাআরিফ উসমানিয়্যাহ, 


১৩৪৫হি) 


. উকাইলী, মুহাম্মাদ ইবনু উমর (৩২২হি), আদ-দু'আফা আল-কাবীর, বৈরুত, দারুল 


মাকতাবাতিল ইলমিয়্যাহ, ১৯৮৪ ৷ 


. ইবনু হিব্বান (৩৫৪হি), সহীহ ইবনে হিব্বান, তারতীব ইবনে বালবান (বৈরুত, 


মুআসসাসাতুর রিসালাহ, ৩য় প্রকাশ ১৯৯৭) 


. তাবারানী, আবুল কাসেম সুলাইমান ইবনু আহমদ (৩৬০হি), আল- মু'জাম আল- কাবীর 


(ইরাক, ওয়াকফ মন্ত্রণালয়, দ্বিতীয় সংস্করণ) 
তাবারানী, আল- মু'জামুল আওসাত (কাইরো, দারুল হাদীস, ১ম প্রকাশ, ১৯৯৬) 
তাবারানী, আল-মু'জামুস সাগীর, জর্দান, আম্মান, দারু আম্মার, ১৯৮৫, ১ম প্রকাশ। 


a 


www.pathagar.com 


#6 $f 


. তাবারানী, মুসনাদুশ শামিয়্যীন, বৈরুত, রিসালাহ, ১৯৮৪, ১ম প্রকাশ । 


তাবারানী, কিতাবুদ দু'আ, বৈরুত, ইলমিয়্যাহ । 


, আবু বকর জাস্সাস (৩৭০হি), আহকামুল কুরআন (বৈরুত, দারুল কিতাবিল আরাবী, তা. 


বি.) 


. দারাকুতনী, আলী ইবনু উমর (৩৮৫হি) আস-সুনান, বৈরুত, দারুল মা'রিফাহ, ১৯৬৬ । 
. আল:জাওহারী, ইসমাঈল ইবনে হাম্মাদ (৩৯৩হি), আস সিহাহ বৈরুত, দারুল ইলম লিল 


মালাঈন, ২য় প্রকাশ, ১৯৭৯ ) 


. ইবনে ফারিস (৩৯৫হি), মু'জাম মাকারীসুল লুগাত (ইরান, কুম, মাকতাবুল ইলাম 


আল:ইসলামী, ১৪০৪ ) 


. হাকিম নাইসাপূরী (৪০৫ হি), আল- মুস্তাদরাক (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম 


প্র.) 


. আবু নুআইম আল-ইসবাহানী (৪৩০ হি), হিলইয়াতুল আউলিয়া (বৈরুত, দারুল কিতাব 


আল-আরাবা, ১৪০৫, ধর্থ) 


. আল-কুদায়ী, মুহাম্মাদ ইবনু সালামাহ (8৫৪ হি) মুসনাদুশ শিহাব, (বৈরুত, রিসালাহ, ১৯৮৬, 
২য়) 
. বাইহাকী (৪৫৮হি), শুআবুল ঈমান (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ, 


১৯৯০) 


. বাইহাকী, আস- সুনানুল কুবরা (বৈরুত, দারুল কুতুবিল ইলযিয়্যাহ, ১ম প্রকাশ, ১৯৯৪ ) 
. বাইহাকী, হায়াতুল আনবিয়া, রিয়াদ, মাকতাবাতুর রুশদ, ১ম প্রকাশ ৷ 
. ইবনু আব্দিল বার, ইউসূফ ইবনু আব্দিল্লাহ (৪৬৩ হি), আত-তামহীদ, মরোকো, ওয়াকফ 


ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়, ১৩৮৭ হি. । 


. খাতীব বাগদাদী, আহমদ ইবনু আলী (৪৬৩ হি), তারীখ বাগদাদ, বৈরুত, ইলমিয়্যাহ। 


আবু বকর সারাথসী (৪৯০ হি), আল:মাবসৃত বৈরুত, দারুল মা'রিফাহ, ১৯৮৯) 


. আবু হামিদ আল:গাজালী (৫০৫ হি), ইহইয়াউ উলুমুদ্দীন (বৈরুত, দারুল ফিকর, ১৯৯৪) 
. আলাউদ্দীন সামারকান্দী (৫৩৯ হি), তুহফাতুল ফুকাহা (বৈরুত, ইলমিয়্যাহ, ২য় প্রকাশ, ১৯৯৩) 
টা ইবনুল আরাবী (৫৪৩ হি), আহকামুল কুরআন বৈরুত, দার এহইয়াইত তুরাসিল 


টু আল-কাসানী, আলাউদ্দীন (৫৮৭ হি), বাদাইউস সানায়ে", বৈরুত, দারুল কুতুবিল 


ইলমিয়্যাহ 


১৯৭১) 

ইবনুল আসীর, আন- নিহায়াতু ফী গারীবিল হাদীস (বৈরুত, দারুল ফিকর) 
আল-মাকদীসী, মুহাম্মাদ ইবনু আব্দিল ওয়াহিদ (৬৪৩ হি), আহাদীসুল মুখতারাহ, মাক্কা 
মুকাররামাহ, মাকতাবাতুন নাহদাতিল হাদীসাহ, ১৪১০হি., ১ম প্রকাশ । 

মুনযিরী, আব্দুল আযীম (৬৫৬ হি), আত- তারগীব ওয়াত তারহীব (কায়রো, দারুল 
হাদীস, ১ম প্রকাশ ১৯৯৪) 

কুরতুবী, মুহাম্মাদ ইবনু আহমদ (৬৭১হি), আল-জামিয় লিআহকামিল কুরআন (তাফসীরে 


www.pathagar.com 


৮৭. 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (&)-এর যিকর ওযীফা ৬৫৪ 
কুরতুবী), কাইরো, দারুশ শা'ব, ১৩৭২ হি. দ্বিতীয় প্রকাশ। 


. নববী, ইয়াহইয়া ইবনু শারাফ (৬৭৬ হি), শারহু সহীহ মুসলিম, সহীহ মুসলিম সহ 


(বৈরুত, দারুল ফিকর, ১৯৮১) 


. ইবনু মানযূর, মুহাম্মাদ ইবনে মুকাররম (৭১১ হি), লিসানুর আরব (বৈরুত, দারুল ফিকর) 
. খাতীব তাবরীধী (৭৩০ হি) মেশকাতুল মাসাবীহ, (বৈরুত, আল-মাকতাবুল ইসলামী, ওয়, 


১৯৮৫) 


. যাহাবী, মুহাম্মাদ ইবনু আহমদ (৭৪৮ হি), মীযানুল ইতিদাল, (বৈরুত, ইলমিয়্যাহ, ১৯৯৫, 


১ম) 


. যাহাবী, সিয়ারু আ'লামিন নুবালা, (বৈরুত, রিসালাহ, ১৪১৩, ৯ম সংস্করণ) 
. যাহাবী, আল-কাবাইর, (মদীনা মুনাওয়ারা, দারুত তুরাস, ১৯৮৪, দ্বিতীয় প্রকাশ) 
. ইবনুল কাইয়েম (৭৫১ 12), আল- মানারুপ 'মুনাফ (হালাব, মাকতাবুল ম।তবুআতুল 


ইসলামিয়্যাহ, ১ম প্রকাশ ১৯৭০) 


ইলমিয়্যাহ, ১৯৯৫, ২য় প্রকাশ) 


. ইবনুল কাইয়েম, জীলাউল আউহাম (মক্কা মুকাররামা, মাকতাবাতু নিযার বায, ১ম প্রকাশ, 


১৯৯৬) 


. যাইলায়ী, আবদুল্লাহ ইবনু ইউসূফ (৭৬২ হি), মিশর, দারুল হাদীস, ১৩৫৭ হি. । 
. আল-ফাইউমী, আহমদ ইবনে মুহাম্মাদ (৭৭০ হি), আল-মিসবাহল মুনীর (বৈরুত, দারুল 


ফিকর) 
. ইবনু কাসীর (৭৭৪ হি), তাফসীরুল কুরআনিল কারীম (কাইরো, দারুল হাদীস, ২য় প্রকাশ 


১৯৯০) 


. ইবনু কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া (বৈরুত, দারুল ফিকর, ১ম প্রকাশ ১৯৯৬) 
, ইবনু রাজাব (৭৯৫ হি), জামিউল উলূম ওয়াল হিকাম, (মক্কা মুকাররামা, বায, ১ম প্রকাশ, 


১৯৯৭) 
উমর ইবনু আলী ওয়াদীইয়াশী আনদালুসী (৮০৪হি), তুহফাতুল মুহতাজ, (মক্কা 
মুকাররামা, দারু হেরা, ১৪০৬, ১ম প্রকাশ) 


. নূরুদ্দীন হাইসামী (৮০৭হি), মাওয়ারিদুয যামআন বি যাওয়াইদি ইবনে হিব্বান (বৈরুত, 


দারুস সাকাফাতিল আরাবিয়্যাহ, ১ম প্রকাশ ১৯৯০) 


১৯৮২) 


. আল-ফাইরোজআবাদী, মুহাম্মাদ ইবনে ইয়াকৃব (৮১৭ হি) আল:কামূসুল মুহীত (বৈরুত, 


মুআস্সাতুর রিসালাহ, ২য় প্রকাশ ১৯৮৭ ) 


. আল বৃসীরী, আহমদ ইবনু আবী বকর (৮৪০হি) মুখতাসাবু ইতহাফিস সাদাতিল মাহারাহ 


(বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ, ১৯৯৬ ) 
আল বুসীরী, যাওয়ায়িদু ইবনি মাজাহ (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ, ১৯৯৩) 


www.pathagar.com 


৬৫৫ 


৮৮. আল বৃসীরী, মিসবাহু যুজাজাহ, (বৈরুত, দারুল আরাবিয়্যাহ, ১৪০৩ হি., দ্বিতীয় প্রকাশ) 
৮৯. আহমদ ইবনু আলী আল-মাকরীষী (৮৪৫হি), মুখতাসারু কিতাবিল বিতর, (জর্দান, 
যারকা, মাকতাবাতুল মানার, ১৪১৩, ১ম) 
৯০. ইবনে হাজার আসকালানী (৮৫২ হি), ফাতহুল বারী, (বরুত, দারুল ফিকর, তারীখ 
বিহীন) 
৯১. ইবনে হাজার, আল ইসাবাহ, (বৈরুত, দারুল জীল, ১৯৯২, ১ম প্রকাশ) 
৯২. ইবনু হাজার, বুলুগুল মারাম, (বৈরুত, তারীখ ও তথ্য বিহীন) 
৯৩. ইবনু হাজার, তালবীসুল হাবীর, (মাদীনা মুনাওয়ারা, সাইয়িদ আব্দুল্লাহ হাশিম, ১৯৬৪) 
৯৪. সান*আনী, মুহাম্মাদ ইবনু ইসমাঈল (৮৫২ হি), সুবুলুস সালাম, (বৈরুত, তুরাস আরাবী, 
১৩৭৯, ৪র্থ প্রকাশ) 
৯৫. সাখাবী, শামসুদ্দীন (৯০২ হি), আল- মাকাসিদুল হাসানা, (বৈরুত, ইলমিয়্যাহ, ১ম প্রকাশ, 
১৯৮৭) 
৯৬. সাখাবী, আল-কাওলুল বাদী’ (মদানা মুন।ওয়ার, আল-মাকতাবা আল-ইলমিয়্যাহ, ১৯৭৭, 
৩য়) 
৯৭. সুয়ুতী, জালালুদ্দীন (৯১১ হি), তাদরীবুর রাবী (রিয়াদ, মাকতাবাতুল কাওসার, ৪র্থ প্র, ১৪১৮হি) 
৯৮. সুযৃতী, ফাদ্দুল ওয়া’ ফী আহাদীসি রাফইল ইয়াদাইনি ফিদ দু'আ (জর্দান, যারকা, 
মাকতাবাতুল মানার, ১ম প্রকাশ ১৯৮৫ ) 
৯৯. সুযৃতী ও মাহাল্লী, তাফসীরে জালালাইন, (কাইরো, দারুল হাদীস, ১ম প্রকাশ) 
১০০. ইবনু ইরাক, আলী ইবনু মুহাম্মাদ (৯৬৩ হি), তানযীহুশ শারীয়াহ, (বৈরুত, ইলযিয়্যাহ, ১৯৮১, ২য়) 
১০১. ইবনু নুজাইম (৯৭০ হি), আল-আশবাহ ওয়ান নাযাইর, (মক্কা মুকাররামা, মুসতাফা বায, 
১৯৯০) | ll 
১০২. মুল্লা আলী কারী (১০১৪ হি), আল- আসরারুল মারফুয়া, (লেবানন, বৈরুত, দারুল কুতুব 
আল- ইলমিয়্যাহ, ১ম প্রকাশ ১৯৮৫ ইং) 
১০৩. মুল্লা আলী কারী, আল-মাসর্নুয়, (হলব, মাকতাব আল মাতবুয়াত আল ইসলামিয়া, ১৯৬৯, 
১ম) 
মুল্লা আলী কারী, মিরকাত, (বৈরুত, মুআস-সাসাতুর রিসালাহ, ১ম প্রকাশ) 
্লাদ্দিদে আলফে সানী (১০৩৪ হি), মাকতুবাত শরীফ (বঙ্গানুবাদ শাহ মোহাম্মদ মুতী 
মাহঘ্দ্‌ আফতাবী (ঢাকা, আফতাবীয়া খানকাহ শরীফ, ওয় প্রকাশ, ১৪২০ হি/১৪০৬ 
বাং) ৃ 
৬. আল-যারকানী, মুহাম্মাদ ইবনু আব্দুল বাকী (১১২২হি), মুখতাসারুল মাকাসিদিল হাসানা 
(সিরিয়া, আল মাকতাব আল ইসলামী, ৩য় সংস্করণ, ১৯৮৩ ), 
১০৭. যারকানী, শারহ্য আলাল মুআত্তা, (বৈরুত, ইলমিয়্যাহ, ১৪১১, ১ম প্রকাশ) 
১০৮. সিনদী, নূরুদ্দীন (১১৩৮ হি), হাশিয়াতুস সিনদী আলান নাসাঈ, (হালাব, মাতবৃআত 
ইসলামিয়্যাহ, ১৯৮৬, ২য় প্রকাশ) 
১০৯. সি ইসমাঈল ইবনু মুহাম্মাদ (১১৬২ হি), কাশফুল খাফা, (বৈরুত, রিসালাহ, ১৪০৫, 
৪) 
১১০. মুহাম্মাদ আল- কাত্তানী (১২৪৫ হি), আর- রিসালাতুল মুসতাতরাফা (লেবানন, বৈরুত, 


www.pathagar.com 


১১১, 


১১২. 
১১৩. 


১১৪. 
১১৫. 
১১৬. 
১১৭. 
১১৮. 
১১৯. 
১২০. 


১২১. 


১২২, 
১২৩. 


১২৪. 
১২৫. 
১২৬. 
১২৭. 
১২৮. 
১২৯. 


১৩০. 


১৩১. 


রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ (3%)-এর যিক্র ওযীফা ৬৫৬ 


দারুল বাশাইর আল ইসলামিয়্যা, ৪র্থ প্রকাশ, ১৯৮৬ ইং) 

শাওকানী, মুহাম্মাদ ইবনু আলী (১২৫৫ হি) নাইলুল আউতার, বৈরুত, দারুল জীল, 
১৯৭৩। 

শাওকানী, তুহফাতুষ যাকিরীন বি উদ্দাতি হিসনিল হাসীন, (বৈরুত, দারু সাদির, তা. বি.) 
আব্দুর রাউফ মুনাবী, ফাইযুল কাদীর শীরহু জামিয়িস সাগীর (মিশর, আল-মাকতাবাতৃত 
তিজারিয়্যাহ আল-কুবরা, ১৩৫৬ হি, প্রথম প্রকাশ) 

মুহাম্মাদ আব্দুর রাহমান মুবারাকপুরী (১৩৫৩ হি), তুহফাতুল আহওয়াষী, (বৈরুত, ইলমিয়্যাহ) 
তাহতাবী, হাশিয়াতুত তাহতাবী, (বৈরুত, মুআসসাসাতুর রিসালাহ, ১ম প্রকাশ) 

শামসুল হক আধীমআবাদী, আউনুল মা'বুদ (বৈরুত, দারুল কৃতুবিল ইলমিয়্যাহ, তা. বি.) 
ইসলামী, ৩য় সংস্করণ, ১৯৮৮ ) 

আলবানী, যয়ীফুল জামিয়িস সাগীর (বৈরুত, আল-মাকতাবুল ইসলামী, ৩য় সংস্করণ, 
১৯৮৮) | | 2 

আলবানী, সাহীহু সুনানি ইবনি মাজাহ (রিয়াদ, মাকতাবাতুল মাআরিফ, ১ম প্রকাশ, 
১৯৯৭) | j 

আলবানী, যয়ীফু সুনানি ইবনি মাজাহ (রিয়াদ, মাকতাবাতুল মাআরিফ, ১ম 
প্রকাশ,১৯৯৭) 

আলবানী, সিলসিলাতুল আহাদীসিস যাঈফাহ (রিয়াদ, মাকতাবাতুল মাআরিফ, ১ম প্রকাশ, 
১৯৯২) 

আলবানী, সিলসিলাতুল আহাদীসিস সাহীহাহ (রিয়াদ, মাকতাবাতুল মাআরিফ, ১ম প্রকাশ) 
আলবানী, সহীহুত তারগীব ওয়াত তারহীব (বিয়াদ, মাকতাবাতুল মাআরিফ, ৩য় প্রকাশ 
১৯৮৮) 

আলবানী, ইরওয়াউল গালীল, (বৈরুত, মুআসসাসাতুর রিসালাহ ১ম প্রকাশ) 

আলবানী, সহীহুল আদাবিল মুফরাদ, (রিয়াদ, মাকতাবাতুল মা'আরিফ) 

আলবানী, যায়ীফুল আদাবিল মুফরাদ, (রিয়াদ, মাকতাবাতুল মাঁআরিফ) 

ড. সাঈদ কাহতানী, হিসনুল মুসলিম, (রিয়াদ, মুআসসাসাতুল জুরাইসী, ১৭ 
১৪১৬হি) 

মাওলানা মুহাম্মাদ সারফারায থানসাহেব সাফদার, রাহে সুন্নাত: আল-মিনহাজ্জুল 
(ভারত, দেওবন্দ, মাকতাবাতু দানেশ, তা. বি) ণ [ও 
যাকারিয়্যা ইবনু গোলাম কাদির, আল-ইখবার ফীমা লা ইয়াসিহছু মিনাল আযক,, 
(জেদ্দা, দারুল খাররায, ১ম প্রকাশ, ২০০১) 

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, “এহ্ইয়াউস সুনান” সুন্নাতের ুনরুজ্জীবন ও বিদ'আতের 
বিসর্জন (ঢাকা, ইশ'জাতে ইসলাম কুতুবখানা, ১ম প্রকাশ, ২০০২)। 

পাবলিকেশন্স, ২য় প্রকাশ, ২০০৬)। 


www.pathagar.com 


১। কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা। 

২। এহইয়াউস সুনান: সুন্নাতের পুনরুজ্জীবন ও বিদ'আতের বিসর্জন 

৩। হাদীসের নামে জালিয়াতি: প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা 

8 | কুরআন. র আলোকে পোশাক, পর্দা ও দেহ-সঙ্জা 

৫। খুতবাতুল ইসলাম: জুমুআর খুতবা ও সমকালীন প্রসঙ্গ 

৬। ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকী রচিত আল-মাউযুআত 

৭। বাংলাদেশে উশর বা ফসলের যাকাত: গুরুত্ব ও 

৯। কুরআন-সুন্নাহর আলোকে শবে বরাত: ফযীলত ও আমল 

১০। ইসলামের নামে জঙ্গিবাদ 

১১। মুসলমানী নেসাব 

১২। মুনাজাত ও নামায 

১৩। সহীহ মাসনূন ওয়ীফা 

১৪। আল্লাহর পথে দাওয়াত 

১৫। তাওরাত, যাবুর, ইঞ্জিল ও কুরআনের আলোকে কুরবানী ও জাবীহুল্লাহ্‌ 
১৬। ইমাম আবু হানিফ (রাহ) রচিত আল-ফিকছুল আকবার; বঙ্গানুবাদ ও ব্যাখ্যা 
১৭। কিতাবুল মোকাদ্দাস, ইঞ্জিল শরীফ ও ঈসায়ী ধর্ম 

১৮। কিতাবুল মোকাদ্দাস ও কুরআনুল কারীমের আলোকে ঈসা মাসীহের মর্যাদা 
১৯। কিতাবুল মোকান্দাস ও কুরআনুল কারীমের আলোকে পাপ ও মুক্তি 

২০। বাইবেল ও কুরআন 

২১। ৩০৭ 28৮৩ ৬১৭ (বসুন ফী উলুমিল হাদীস) 

২২। A Woman From Desert 

২৩ । রাসূলুল্লাহ (48%)-এর পোশাক 

২৪ । মুসনাদ আহমদ (ইমাম আহমদ রা বঙ্গানুবাদ (আংশিক) 

২৫। ইযহারুল হক্ব (আল্লামা রাহমাতুল্লাহ কিরানবী রচিত): বঙ্গানুবাদ 

২৬। ফিকহুস সুনানি ওয়াল আসার (মুফতী আমীমুল ইহসান রচিত): বঙ্গানুবাদ 
২৭। রাহে বেলায়াত: রাসূলুল্লাহ (5% )-এর যিক্র-ওযীফা 


আস-সুন্নাহ পাবলিকেশন্স , 


বাস টার্মিনাল, ঝিনাইদহ, বাংলাদেশ 
০১৭১১১৫২৯৫৪, ০১৭১৫৪০০৬৪০ 
ww pathagarcem 


www.assunnahtfust.com 


